Contents 


ee 


(4) 


সহীহ মুসলিম 


(পঞ্চম খণ্ড) 
[ আরবী ও বাংলা ] 


মূল : ইমাম আবুল হুসায়ন মুসলিম ইবনু হাজ্জাজ (রহঃ) 
[ অনুসৃত মূলকপি : ফু‘আদ ‘আবদুল বাকী’ ] 


(গণপাঠাগার এবং শিক্ষা, গবেষণা, প্রকাশনা, দাওয়াত, সমাজ সংস্কার ও সেবামূলক প্রতিষ্ঠান) 
https://archive.org/details/@salim molla 
Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (পঞ্চম খণ্ড) 


অঁকাশনায : 
আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 
২১৪, বংশাল রোড, ঢাকা-১১০০ 
ফোন : ০২-৭১৬৫১৬৬ 
মোবাইল : ০১১৯১-৬৩৬১৪০, ০১৯১৫-৬০৪৫৯৮ 


এহবড় : 
‘আহলে হাদীস লাইব্রেরী ঢাকা' কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত 
পরীথম প্রকাশ : 
রমাযান ১৪৩২ হিজরী 
অগাস্ট ২০১১ ঈসায়ী 
ভাদ্র ১৪১৮ বাংলা 
কম্পিউটার কম্পোজ : 
ইউনিক কম্পিউটার্স 
৮৯/৩, হাজী আবদুল্লাহ সরকার লেন, বংশাল 
ঢাকা-১১০০, মোবাইল : ০১১৯৯-৫৬৭৩৭০ 
Email: uniquemc 15 @ yahoo.com 
ুদণে : 
আফতাব আর্ট প্রেস 
২৬, তনুগঞ্জ, সুত্রাপুর, ঢাকা । 
মোবাইল : ০১১৯৮-১৮০৬১৫ 
হাদিয়া : 


৫৯০/- (পীচশত নব্বই) টাকা মাত্র 


Sahih Muslim (Volume- 5) 


Published by Ahle Hadith Library Dhaka, 214 No. Bangshal Road, Dhaka-1 100, Bangladesh. 
Phone: 02-7165166, Moible: 01191-636140, 01915-604598 

First Published: August 2011. 

Price: 590.00 (Five Hundred Ninety) Taka Only. US$ 16.00 


Wwww.waytojannah.com 


Contents 


সম্পাদনা পরিষদ 


{0} শাইখ মুস্তফা বিন বাহরুদীন আল-কাসেমী {3 শই মুর মনৰ ছাদ দাদী 
ফাযেলে দেওবন্দ, ডারত। ডি, এইচ, (ভারত 
অধ্যক্ষ- মাদরাসা মুহাম্মাদীয়া আরাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। Renee মাদরাসা দারুল হাদীস সালাফিয্যাহ, পাচরুখী, নারাযুণগঞ্। 
শাইখ আবদুল খালেক সালাধী C) ‘কিউ, এম রাহ্যানী 
fs মাদরাসা মুহামযাদীয়া জারাবীয়া, যাত্রাবাড়ী, ঢাকা। adi bul sel ঢাকা। 
মূহাদিস- আল-মারকাযুল ইসলামী কমপ্েকস, নওদাপাড়া, রাজশাহী। মু ফল দলা মন , পাকিস্তান 
TT i PR taba 
পি চলন চি ই সান 
যদ যশ বক ফলক দয Ton 
এয়, এ. মুহামাদ ইবনু স'উদ ইসলামী বিশ্ববিদ্যালয়, রিয়াদ, সৌদী আরব HERE 
সাবেক মুহাদিস- bis kL 3 ড, শাইখ হাফেয মুহাম্মাদ রফিকুল ইসলাম 
দলক ধামরাই, ঢাকা। Fes lee SOREN 
গাধ ইৰ আব্দিন্লাহ খুরশিদুল আলম বত 


সাবেক প্রিপিপ্যাল-  অদ-নাদদী নাঘির বাজার, ঢাকা। 


[সম্পাদনা সহযোলী ] 


কত শাইৰ haa আল-অধীধী 
ম্য ইন ইলি আল-ইমলামিয়াহ 
কী শইৰ ph 


Le ig sad cE 


ie ba নাধির বাজরা, ঢাকা। 


at Lhuhila 
ke pnb se বংশাল মাদ্বাগ, চাকা। 

বঙ্ সাইফুরাহ বিপালী 
সলনা 


Wwww.waytojannah.com 


Contents 


ed yl bol a 


আমাদের কথা 


সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহ রব্বুল ‘আলামীনের এবং লক্ষ কোটি দরূদ পাঠ করছি মানবতার মুক্তির 
দৃত, সর্বশ্রেষ্ঠ নাবী ও রসূল এবং সকলের অনুসরণীয় ও অনুকরণীয় একমাত্র আদর্শ নেতা মুহাম্মাদুর রসূলুল্লাহ 
&%-এর প্রতি । 

মুসলিম জাহানের সকল প্রকার দিক-নির্দেশনা লাভের প্রধান উৎস দুনিয়ার বুকে মহাগ্রন্থ আল-কুরআনের পর 
সহীহুল বুখারী ও সহীহ মুসলিমের স্থান। এ গ্রন্থসমূহ পরিপূর্ণ সহীহ ও নির্ভুল। আর হাদীস এস্থসমূহের মধ্যে 
কোন বিষয়ে হাদীস সন্ধানে সহজলভ্য এ সহীহ মুসলিমের গুরুত্ব অপরিসীম । 
‘সহীহ মুসলিম’ বাংলা অনুবাদসহ চতুৰ্থ খণ্ডের পর অতি দ্রুত সময়ে পঞ্চম খণ্ডও প্রকাশিত হলো। ইনশা-আল্প-হ, 
ষষ্ঠ থণ্ডটিও অতি শীঘ্রই প্রকাশের মাধ্যমে পূর্ণতা লাভ করবে। বিশ্ববিখ্যাত মুহাক্কিক ‘আলিম মুহাম্মাদ ফু‘আদ 
‘আবদুল বাকী‘-এর শ্ৰেণীবিন্যাস অনুযায়ী সাজানো মুদ্রণে বাংলার বুকে এটাই প্রথম । 

সহীহ মুসলিম-এর বাংলা অনুবাদ সহজ ও প্রাঞ্জল এবং সাধারণ পাঠকদের উপযোগী করার লক্ষ্যে আমাদের 
প্রকাশিত এ গ্রস্থে যূল হাদীস পূর্ণ সানাদ সহকারে মুদ্রিত হয়েছে। আর বাংলা অনুবাদে শুধু মূল রাবীর নাম উল্লেখ 
করা হয়েছে। মূল ইবারত পাঠ সহজ হওয়ার লক্ষ্যে হরকত সন্নিবেশ করা হয়েছে। গ্রস্থখানায় বিশুদ্ধ অনুবাদ ও 
যথার্থ টীকা সন্নিবিষ্ট করণে ইমাম নাবাবী (রহঃ)-এর সর্বশেষ তা'লীক থেকে নেয়া হয়েছে। 

গ্রস্থটিতে প্রধানতঃ বিশ্ববিখ্যাত ‘আলিম মুহাম্মাদ ফু'আদ ‘আবদুল বাকী‘ সম্পাদিত মিসরের বৈরুত সংস্করণ 
“দার ইবনু হায্ম” এবং “দারুল হাদীস” প্রকাশনীর অনুসরণ করা হয়েছে। “মাকতাবাতুল শামিলাহ” থেকেও 
সহযোগিতা নেয়া হয়েছে। অনুবাদে যথেষ্ট সতর্কতা অবলম্বন করা হয়েছে। বাংলায় ব্যবহৃত ‘আরাবী শব্দগুলো 
সঠিক ‘আরাবী উচ্চারণের সাথে মিল রাখার যথেষ্ট চেষ্টা করা হয়েছে। 


পূর্বের খণ্প্ডলোতে বাজারে প্রকাশিত প্রচলিত ধারা অনুসারে ক্রমিক নম্বর সংযুক্ত ছিল না। অর্থাৎ প্রকাশিত 
খণ্ডগুলোতে প্রথম নম্বরটি কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-কে অনুসরণ করা হয়েছিল। কিন্তু পাঠক মহলের 
নিকট উল্লেখিত নম্বরটি বুঝার দুর্বোধ্যতা এবং কুতুবুত্‌ তিস‘আর তারীখুল ‘আলামী-এর কিতাব সহজলভ্য নয় 
বিধায় নতুন করে সাধারণ ক্রমিক নম্বর দেয়া হয়েছে। যেমন অত্র গ্রন্থের প্রথম হাদীসের নম্বর এসেছে 


Wwww.waytojannah.com 


Contents 


৪৯৫৮-(১/১৯৬০) ৷ ড্যাস-এর পূর্বে প্রথম নম্বরটি নতুন করে ১ম খণ্ড থেকে ৪র্থ খণ্ড পর্যন্ত ক্রমিক নম্বর দেয়া 
হয়েছে (১ম থেকে ওয় খণ্ডের নতুন ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণে পাওয়া যাবে ইনশাআল্লাহ)। তারই 
ধারাবাহিকতায় পঞ্চম খণ্ডের প্রথম নম্বর এসেছে ৪৯৫৮ নং। আর ড্যাস-এর পরে প্রথম বন্ধনীর প্রথম নম্বরটি 
পর্বের হাদীসের ক্রমধারা অনুযায়ী এবং দ্বিতীয় বা সর্বশেষ যে নম্বরটি রয়েছে সেটি হচ্ছে ফু'আদ ‘আবদুল বাকী* 
সহীহ মুসলিমে বর্ণিত হাদীসগুলোকে বিষয়ভিত্তিকভাবে সাজানো নিয়মে। 

বিশ্ববিখ্যাত মুহাক্কিক ফু‘আদ ‘আবদুল বাকী‘ কোন হাদীসের নম্বরে কখনো কখনো (পর্বের ক্রমিক 
নম্বর/হাদীস নম্বর) (পর্বের ক্রমিক নম্বর/...) (.../হাদীস নম্বর) (.../...) দিয়ে শ্ৰেণীবিন্যাস করে হাদীস 
সাজিয়েছেন। যে সকল হাদীসের সানাদে পার্থক্য থাকা সত্ত্বেও মাতান একই রকম সে হাদীসগুলোকে ফু‘'আদ 
‘আবদুল বাকী একই নম্বরের অধীনে এনেছেন। একই হাদীস যখন একাধিক জায়গায় বর্ণিত হয়েছে সেখানে 
নম্বর ঠিক থাকার কারণে কোথাও বা হঠাৎ ক্রমধারার তারতম্য দেখা দিয়েছে। তাই ফু‘আদ ‘আবদুল বাকী '-এর 
প্রত্যেকটি শ্রেণীবিন্যাসের নম্বরগুলোকে ঠিক রেখে প্রথমে একটি করে নতুন সাধারণ ক্রমিক নম্বর উল্লেখ করা ' 
হয়েছে। যার ফলে পাঠক মহল সহজেই বুঝতে পারবে মোট কতটি হাদীস আছে এবং সকল পর্বে বর্ণিত হাদীসের 
ক্ৰমধারা অনুযায়ী মোট হাদীসের সংখ্যাও সহজেই জানা যাবে। এছাড়াও প্রতিটি হাদীসের বাংলা অনুবাদের শেষে 
ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ ইসলামিক সেন্টার-এর নম্বরও সংযোজিত হয়েছে। আশা করি 
ইনশা-আল্প-হ সর্বসাধারণের জন্য এটিও খুব কল্যাণকর হবে। 


মানবীয় প্রচেষ্টায় ক্রুটি থাকাই স্বাভাবিক । তাই সুহৃদ পাঠকগণ! বিশেষত হাদীস চর্চায় নিয়োজিত ‘আলিমগণ 
ক্রটি নির্দেশ করলে সংশোধনের প্রতিশ্রুতি রইল । 


পরিশেষে এ কাজটি বাস্তবায়ন করতে গিয়ে যে সকল ‘আলিম ও দীনী ভাই-বোন বিভিন্নভাবে মেধা, শ্রম, 
অর্থ, অনুপ্রেরণা, পরামর্শ দিয়ে নিরলসভাবে সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার 
পাশাপাশি দু‘আ করছি। 


হে আল্লাহ! তুমি আমাদের সকলকে ইহলৌকিক ও পারলৌকিক কল্যাণ দান কর । আমীন! 


আহলে হাদীস লাইব্রেরী ঢাকা 


(গবেষণা ও প্রকাশনা বিভাগ) 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম সম্পূর্ণ খণ্ডের পর্ব সূচী 
সহীহ মুসলিম (১ম খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 
হাদীসনং 


পর্ব নং পর্বের বিষয় Ele প্রথম ক্রমিক | ফু'আদ ‘আবদুল 
নম্বর বাকী'র নম্বর 
EE ঈমান (বিশ্বাস) ৯৬ ১-৪২১ ৮-২২২ 


তাহারাত (পবিত্রতা) | ৩৪ 
৩ হায়িয (খতুস্রাব) ৩৩ 


8৪২২-৫৬৫ ২২৩-২৯২ 


৫৬৬-৭২২ 


২৯৩-৩৭৬ 


৩৭৭-৫১৯ 


৭২৩-১০৪৭ 


সহীহ মুসলিম (২য় খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্র পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 


৫ | মাসজিদ ও সলাতের স্থানসমূহ ১০৪৮-১৪৫৪ | ৫২০-৬৮৪ 

FT |, 
৬ | মুসাফিরদের সলাত ও তার কসর | ৩১ ১৪৫৫-১৭২২ | ৬৮৫-৭৮৭ | ১৪৭-২৩৩ 
৭ lake Ss LES Atl ২৫ ১৭২৩-১৮৩৬ ৭৮৮-৮৪৩ | ২৩৫-২৭৮ 
৮ জুমু‘আহ্‌ EE ১৮ | ১৮৩৭-১৯২৯ | ৮৪৪-৮৮৩ | ২৭৯-৩০৬ 

[৯ দু’ ঈদের সলাত 8 ১৯৩০-১৯৫৫ | ৮৮৪-৮৯৩ | ৩০৭-৩১৬ 
১০ ইস্তিস্কার 8 ১৯৫৬-১৯৭৪ | ৮৯৪-৯০০ | ৩১৭-৩২৩ 
১১ সূর্যঘহণের বর্ণনা € |: cdi te ৯০১-৯১৫ | ৩২৫-৩৪০ 

১২ জানাযাহ্‌ সম্পর্কিত ৩৭ ২০০৯-২১৫২ | ৯১৬-৯৭৮ | ৩৪১-৩৯১ 


বিঃ দ্রঃ ‘ফাযাইলুল (মর্যাদাসমূহ) কুরত:ন ও এতদসংশ্লিষ্ট বিষয়’ পর্বটি ফু‘আদ 'আবদুল বাকী' পর্ব হিসেবে রেখেছেন কিন্তু 
পর্ব নম্বর দেননি, তাই পাঠক মহলের এবিধার্থে পর্বটির নন্বর দেয়া হয়েছে এবং এতে করে পর্ব নম্বর একটি করে বেড়ে যাবে। 


Wwww.waytojannah.com 


১৮ 


পর্বের বিষয় 


Contents 


সহীহ মুসলিম (ওয় খণ্ডে) যা আছে 


[প্রথম ক্রমিক নম্বর পরবর্তী সংস্করণ কপিতে পাওয়া যাবে ইনশা-আল্লাহ] 


bt) 


|. u0n৩08e 


২৩৮৫-২৬৬৯ 
২৬৭০-২৬৮০ 


২৬৮১-৩২৮৮ 


৩২৮৯-৩৪৫৯ 


১৯ 


FR __—_—_—_—_—_ 
‘আদ ‘আবদুল 
অধ্যায় ফু 
নং প্রথম ক্রমিক নম্বর বাকী'র নন্বর 
১৩ যাকাত ৫৫ ২১৫৩-২৩৮৪ ৯৭৯-১০৭৮ ১-৮৯ 


Lz] TT Hসনং বা] 


পৃষ্ঠা 


১০৭৯-১১৬৯ 

১১৭১-১১৭৬ ১৭৬-১৭৯ 

১১৭৭-১৩৯৯ ১৮০-৩৮৮ 

১৪০০-১৪৪৩ ৩৮৯-৪৪৫ 

১888-১৪৭০ | EEE ৭৬ 
8৭৭-৫২১ 


৩৫৪৪-৩৬৩৪ | ১৪৭১-১৪৯১ 


Wwww.waytojannah.com 


Contents 


নাছ মুসল (বশ) মাছে 


| ৰ | le 
নং ফু‘আদ ‘আবদুল পৃষ্ঠা 
বাকী'র নম্বর 

২০ Ed ৩৬৩৫-৩৬৬১ | ১৪৯২-১৫০০ ১-১২ 

EE mn ৩৬৬২-৩৬৯২ | ১৫০১-১৫১০ | ১৩-২৩ 
২২ fi ৩৬৯৩-৩৮৫৩ | ১৫১১-১৫৫০ ২৫-৬৫ 
২৩ না ৩১ | ৩৫৮৪-৪০৩১ | ১৫৫১-১৬১৩ | ৬৭-১১৯ 
২৪ | 8 | ৪০৩২-৪০৫৪ | ১৬১৪-১৬১৯ | ১২১-১২৭ 
Ee Es ৪০৫৫-৪০৯৫ | ১৬২০-১৬২৬ | ১২৯-১৪০ 
২৬ [৫ ৪০৯৬-৪১২৬ | ১৬২৭-১৬৩৭ | ১৪১-১৫২ 


২৭ মানৎ | ৫ | ৪১২৭-৪১৪৫ | ১৬৩৮-১৬৪৫ | ১৫৩-১৫৯ 


‘কাসামাহ্‌’ (খুনের ব্যাপারে 
হলফ করা), 'মুহারিবীন' (শত্রু 
২৯ | সৈন্য), ‘কিসাস’ (খুনের বদলা) | ১১ | ৪২৩৪-৪২৮৯ | ১৬৬৯-১৬৮৩ | ১৯১-২১৩ 
এবং ‘দিয়াত’ (খুনের শাস্তি 

স্বরূপ জরিমানা) 


অপরাধের (নির্ধারিত) শাস্তি 


৪২৯০-৪৩৬১ 
৪২৬২-৪৩৮৯ 
8৩৯০-৪৪১০ 
জিহাদ ও এর নীতিমালা ৫১ | 88১১-৪৬৯৪ 
8৬৯৫-৪৮৬৫ 


১৬৮৪-১৭১০ 
১৭১১-১৭২১ | ২৪৩-২৫২ 
১৭২২-১৭২৯ | ২৫৩-২৬১, 
১৭৩০-১৮১৭ | ২৬৩-৩৬০ 
১৮১৮-১৯২৮ | ৩৬১-৪৪৭ 


২১৫-২৪২ 


৩৩ 


শিকার ও যাবাহকৃত জত্তু এবং 
৩৫ যেসব পশুর গোশৃত ১২ | ৪৮৬৬-৪৯৫৭ 
খাওয়া হালাল 


১৯২৯-১৯৫৯ | 88৯-৪৭৫ 
===. 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম (৫ম খণ্ডে) যা আছে 


হাদীস নং পৃষ্ঠা 
পৰ্ব মোট 
নং পর্বের বিষয় অধ্যায় প্রথম ক্রমিক | ফু‘আদ ‘আবদুল 
[ নম্বর বাকী'র নম্বর 
৩ | কুরবানী ৮ “8৯৫৮-৫০২০ | ১৯৬০-১৯৭৮ | ১-১৯ 
৩৭ পানীয় বস্তু ৩৫ [৫০২১-৫২৭৮ | ১৯৭৯-২০৬৪ | ২১-৯৮ 
৩৮ পোষাক ও সাজসজ্জা [৩৫ [৫২৭৯-৫৪৭৮ ২০৬৫-২১৩০ ৯-১৫৫ 
[৩৯ শিষ্টাচার LC ৫৪৭৯-৫৫৩৮ ২১৩১-২১৫৯ ১৫৭-১৭৭ 
80 সালাম 8১ [৫৫৩৯-৫৭৫৪ | ২১৬০-২২৪৫ | ১৭৯-২৪৬ 
শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার | ৫ |৫৭৫৫-৫৭৭৭ | ২২৪৬-২২৫৪ | ২৪৭-২৫৩ 
কবিতা | ১ |৫৭৭৮-৫৭৮৯ | ২২৫৫-২২৬০ | ২৫৫-২৫৮ 
oe ee——_—_ | 
স্বপন 8 | ৫৭৯০-৫৮৩১ | ২২৬১-২২৭৫ ২৫৯-২৭২ 
ফাযীলাত ৪৬ | ৫৮৩২-৬০৬২ | ২২৭৬-২৩৮০ | ২৭৩-৩৫১ 
৬০৬৩-৬৩৯৩ | ২৩৮১-২৫৪৭ | ৩৫৩-৪৮৩ 


পর্ব মোট ফু‘আদ ‘আবদুল | 

নং পর্বের বিষয় অধ্যায় বাকী'র নম্বর 

aE ea MEAS : 

৪৬ সদ্ব্যবহার, আত্মীয়তার সম্পর্ক রক্ষা ও শিষ্টাচার ৫১ ২৫৪৮-২৬৪২ 
কাদ্র EE. ২৬৪৩-২৬৬৪ 
EL ‘ইল্ম ৬ [২৬৬৫-২৬৭৪ 

8৯ যিক্র, দু'আ, তাওবাহ্‌ ও ইস্তিগৃফার Ee ২৭ | ২৬৭৫-২৭৪৩ | 
Ez | 

৫০ তাওবাহ্‌ [১১ ২৭৪৪-২৭৭১ 

4 মুনাফিকদের আচরণ এবং তাদের সম্পর্কে বিধান নেই ২৭৭২-২৭৮৪ 

কিয়ামাত, জান্নাত ও জাহান্নামের বর্ণনা ১৯ ২৭৮৫-২৮২১ 

৫২ | জান্নাত, জান্নাতের নি'আমাত ও জান্নাতবাসীদের বর্ণনা ১৯ ২৮২২-২৮৭৯ 
Le ফিত্নাসমূহ ও কিয়ামাতের নির্দেশনাবলী | ২৮ ২৮৮০-২৯৫৫ 

৫৪ | যুহ্‌দ ও দুনিয়ার ব্যাপারে আকর্ষণহীনতা সম্পর্কিত বর্ণনা ১৯ ২৯৫৬-৩০১৪ 

৫৫ তাফসীর LC ৭ | ৩০১৫-৩০৩৩ 


—_২ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী 


5 
১. অধ্যায় : কুরবানী করার সময় প্রসঙ্গে 


AL) Gls rN 


5s CL -\ 
55 | 


২. অধ্যায় : কুরবানীর পশুর বয়স 


[৩. অধ্যায় : কুরবানী করা মুস্তাহাব, আর 
অপরকে দায়িত্ব না দিয়ে নিজেই তা যাবাহ 
করা এবং '“বিস্মিল্লা-হ' ও 'আল্প-ছু 
আকবার’ বলাও মুস্তাহাব 


৫. অধ্যায় : ইসলামের সূচনালগ্নে তিনদিনের 
পরে কুরবানীর গোশ্ত খাওয়া সম্বন্ধে যে 
নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং 
তা রহিত হওয়া ও যতদিন ইচ্ছা ততদিন 
পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা 


১১ 


oil tn Ol -Y 


ES Gals dei) SESE Gb -T 
ORSAY LLY ES 


Yi LS pA IAG -t 
Aes HL ns tra 

Kl be wel bn US Le oly Ll -e 
J] dS PS Ss lh Al 
ce Sd HAYS SS os AY 
ss 


৬. অধ্যায় : ফারা* ও ‘আতীরাহ্‌ 


৭. অধ্যায় : যে ব্যক্তি যিলহাজ্জ মাসের প্রথম 
দশদিনে প্রবেশ করল এবং কুরবানী দেয়ার 


নিষেধ 


ae ETN 


১৬ 


Fx oA GL 1 
nll G3 ie Lie JSS i © EL -Y 


15 be Sb Uf Gs Sh 
sl 


| 
৮. অধ্যায় : আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর 
নামে যাবাহ করা হারাম হওয়া প্রসঙ্গে 


lS a SH pl oa 55 Ul ~A 


১৮ 
পর্ব (৩৭) পানীয় বস্তু E 


Ll Gls -vv 


১. অধ্যায় : মদ হারাম এবং আঙ্গুরের রস, 
কাঁচা-পাকা খেজুর এবং কিসমিস ইত্যাদি 
থেকে তৈরি পানীয় যা নেশাগ্রস্ত করে 
সেগুলোর বর্ণনা ll 


২১ 


be 038 Uf UG a SS LL -) 
I Sl ins A pt 
3 be bos cs 


২. অধ্যায় : মদ দ্বারা সিরকা তৈরি করা নিষেধ 


25 DS pps Gl CY 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


অধ্যায় : মদ দিয়ে চিকিৎসা করা হারাম 


SSI GI ps 5 Ll -Y 


৩. 
LE 


be SS Le BLES YS SG LL -s 


গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, তা পান 
করা বৈধ 
১০. অধ্যায় : দুধ পানের বৈধতা সম্পর্কে 


পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে YA ve TE Vn 
পরিচিত 3 res nny Sl 
৫. অধ্যায় : শুকনো খেজুর আর কিসমিস একত্র ra 3S ZA AS Arg LL -e 
৬. অধ্যায় : মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও 
25 all 4 ADYI lL 
নিষেধাজ্ঞা (এবং এ হুকুম রহিত হওয়া আর r A ad El ee 
নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) AEN SBN s03 
[__ হওয়ার বর্ণনা EEE A 
৭. অধ্যায় : নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, aw Ky AS Es SO ol EL ~-YV 
আর সর্বপ্রকার মদই হারাম EE 
=৮. অধ্যায় : মদ পানকারী লোক যদি তাওবাহ্‌ CR TEE EE Lt 
¥ Jl || ‘a 4 LU ~—A 
“না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে তাকে £1 [8 4 be Bt CG 


FAY dd DY ls Ui 
3 Ho E25 Hl gh Si IU Ly a 
a 


SH OE A OL 1. 


[55, অধ্যায় : নাবীয পান করা ও পাত্র ঢেকে 


রাখা প্রসঙ্গে gr 


FEY 5p Sl iS 8 Ol -1) 


[১২. অধ্যায় : পাত্র ঢেকে রাখা, মশকের মুখ 
বেধে রাখা, দরজা বন্ধ করা ও এ সময়ে 
আল্লাহ্র নাম নেয়া, রাতে শোয়ার সময় 
বাতি বা আগুন নিভানো এবং মাগরিবের 
পর ছেলেমেয়ে ও গৃহপালিত পতশুগুলোকে 
নিয়ন্ত্রণে রাখার আদেশ 


গা 


- 


Eh sly, s0Y) Abs 1 OL NY 
ke dl ~ Ef ASHI Sel, 
HE sl Le ls cl sis 
ADE SS as laa 


ff 


SS ean FUR on 


LAE, A, abl A tb ~r 


বজ 


১৪. অধ্যায় : দীড়িয়ে পান করা মাকরূহ 


UG SN AAS UL 1 


[১৫. অধ্যায় : যমযমের পানি দীড়িয়ে পান করা 


- # 
UI C5 te AO a Cl -10 


প্রসঙ্গে 
১৬. অধ্যায় : পান করার সময় পাত্রে নিঃশ্বাস টু EEE EEF 
UY os il) Al LG ~)1 
ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার eit up Gh 
খাস নেয়া যু্তাহাব rb ED Bb pay ly 


WwwwW.waytojannah. 


com 


Contents 


3 সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


১৭. অধ্যায় : পানি, দুধ ইত্যাদি পরিবেশনে 
ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে 


ত য় — 
[ods sO 3 SIA OG -\V 
এ |" 5 


১৮. অধ্যায় : আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং 
পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে 
তা মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার 
আগে হাত মুছে ফেলা মাকরূহ; (কারণ এ 
বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে 
যাওয়ার সম্ভাবনা আছে) 


| 


ALAN lal Bd SUED OL ~)A 


= . + 
10 | Kine} Ups 0 Aba Tail ৰ, 


Gd 5 5h En ATE sh 


el 


১৯. অধ্যায় : মেযবানের দাওয়াত ছাড়াই যদি 
কেউ মেহ্‌মানের পশ্চাদানুসরণ করে তবে 
মেহমান কি করবে? পশ্চাদানুসারীর জন্য 
মেযবান থেকে অনুমতি নিয়ে নেয়া মুস্তাহাব 


te XE AA V3 EN iy Ce ly — A 


44 oy UREN, ebbl Fle toh 


| EEL phil le 


২০. অধ্যায় : মেযবানের সন্তুষ্টি সম্পর্কে নিশ্চিত | 
থাকলে অন্যকে সাথে নিয়ে তার গৃহে 
উপস্থিত হওয়া জায়িয, আর একত্র থেকে 
খাওয়া মুস্তাহাব 


৭১ 


be I od TE SLE Ja GLY. 


oo or AEE SAE A 
LA Lb Gs An, dy ley 


fl EUS SL 


২১. অধ্যায় : ঝোল খাওয়া জায়িয এবং লাউ 
খাওয়া মুস্তাহাব আর মেযবান অপছন্দ না 
করলে, মেহমান হয়েও একই দস্তরখানে 
উপবেশনকারীদের একজন অন্যজনকে 
এগিয়ে দেয়া জায়িয 


৭৭ 


VV 


Kf ALBIN, G4 df 2 OL -Y) 


Hed FSO Al DE oobi 
AS IG A bis 15 0s Cs 


A abl ole 


২২. অধ্যায় : খেজুরের বিচি খেজুরের বাইরে 
ফেলা মুস্তাহাব এবং মেযবানের জন্য 
মেহমানের দু'আ করা, সৎ মেহমান থেকে 
দু‘আ চাওয়া ও মেহমানের তাতে সাড়া 
দেয়া মুস্তাহাব 


৭৮ 


EZS SON pny SEL LY YY 
OY ial ples BLT ja 
Hal im sb Alby cpl 
| My EY, ial 


২৩. অধ্যায় : শশা ও তাজা খেজুরের সংমিশ্রণে 
আহার করা 


৭৯ 


Ab sh df GL -YT 


| ২৪. অধ্যায় : আহারকারীর বিনয়-নম্রতা মুস্ত 
| হাব এবং তার উপবেশনের নিয়ম-কানুন 


৭৯ 


Loy A pals SABLA OL yt 


LL 24 


২৫. অধ্যায় : জামা'আতে আহারকারীর জন্য 
এক লোকমায় দু'টি করে খেজুর ইত্যাদি 
খাওয়া নিষেধ, তবে যদি সঙ্গীরা অনুমতি 
দেয় (তবে জায়িয) 


৮০ 


TH ie LS Ee USS 0 Cl -te 
Oh SN) LA SS Cais OHSS 
PEA 


২৬. অধ্যায় : খেজুর ইত্যাদি খাদ্য পরিবারের 
লোকজনদের জন্য সঞ্চিত রাখা 


৮১ 


oe 589 Sl JEN OL Yn 
le Jol Al 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 4 


od 35 Sm El YY | 


Ue call ly SUSY Lod Cl YA 


২৯. অধ্যায় : কালো কাবাস (পিলু ফল)-এর 
ফাযীলাত 


SEU Ce SSS Bld Ll - YA 


৩০, অধ্যায় : সিরকার ফাযীলাত এবং তা 


Er Ar, Hl eh LL -T. 


সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে 
EE অধ্যায় : রসুন খাওয়া বৈধ এবং যে লোক 
বড়দের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ 
করে এটা তার জন্য খাওয়া পরিহার করা 
কর্তব্য, অন্যান্য দুর্গন্ধযুক্ত বস্তুর বিধানও 
তাই 


A 


EE 3 €4 
a 5 Sly cp Sf AU LL -Y) 
a UK, AS LS Abs WY 
Hs 


তু, অধ্যায় : মেহমানের প্রতি সম্মান প্রদর্শন ও 
|__ তার জন্য ত্যাগ স্বীকার করার ফাযীলাত 


Ey Sky a HS Eb YY 


৩৩. অধ্যায় : সামান্য খাদ্য সমানভাবে বন্টনের 
ফাষীলাত এবং দু'জনের খাবার তিন জনের 
জন্য যথেষ্ট হওয়া প্রসঙ্গে 


৩৪. অধ্যায় : ঈমানদার লোক এক আঁতে খায় 
আর কাফির লোক সাত আঁতে খায় 


৩৫. অধ্যায় : খাবারের দোষ-ক্রুটি প্রসঙ্গে 


EE RARER AEE 
35 ly AS SN pb Uo 

ls xe od Kb tagal LL ort 
sl Sl 8 SU HEY 


bl wg § Gb vo 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা 


ALN All ls -Y A 


১. অধ্যায় : নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও 
রৌপ্যের বাসনে পান করা বা অনুরূপ কাজে 
ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে 


৭ 


AS Af JE as GL -) 
JG he os OM Lis 
UG 


[২ অধ্যায় : নারী ও পুরুষের জন্য স্বর্ণ-রৌপ্যের 
বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও 
রেশম জাতীয় বস্ত ব্যবহার্য হারাম এবং 
মহিলাদের জন্য এগুলো ব্যবহার করা 
মুবাহ্‌; সোনা রূপা ও রেশমের কাপড় 
অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত 
বস্তু পুরুষের জন্য মুবাহ্‌ 


Ad JE SS 
A BEY sly JEN sb 
SUD AAU BD ce AA 
55 BC DD 5) ph SY 
HM Ui sd 


৩. অধ্যায় : চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী 
বস্ত্র পরার অনুমতি 


OS 1 AD 2 od PUY lr 
wf s 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


8. অধ্যায় : পুরুষের জন্য হলুদ রংয়ের বস্ত্র 
পরিধান করার নিষেধাজ্ঞা 


LARS 


Es SX od te gd Ul -t 


- 2 a 


[€ জন্মায়: কাতন পৌশাক পারিবানের 
ফাযীলাত 


১১৫ 


\)০ 


ol FE ly Lai Ll ~o 


৬. অধ্যায় : সাধারণ পোশাক পরা; পোশাক, [ 
বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ 


se ES EE Ll =4 
AY ol 0 poly Se Bi 


কাপড়ের উপরই সীমিত থাকা এবং পশ্মী | ১১৫ | ১১০ 

ও নক্শী করা কাপড় পরিধান করার Lys xl Ee TE A Ns aie 

SPE EE MEE ত 
৭. অধ্যায় : বিছানার চাদর ব্যবহার করা বৈধ [১১৭ | ১৮ LUNI BSS A LU -V 


[= 
৮. অধ্যায় : প্রয়োজনের বেশি বিছানা, পোশাক 
ইত্যাদি (ব্যবহার করা) মাকরূহ 


— 


EE 


১১৮ 


a 


Eh ce 5 Le ATK UL <A 
Ay Arh 


৯. অধ্যায় : অহমিকার বশে (গিরার নীচে) বস্ত্র 
ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং যতটুকু ঝুলিয়ে 

রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা 

১০. অধ্যায় : পোশাকের খুশিতে মগ্ন হয়ে 
দাম্ভিকতার সাথে চলা হারাম 


১১. অধ্যায় : পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম 


হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল 
ছিল তা রহিত হওয়া সম্পর্কে 


১২১ 


১২২ 


SE GE mS Ul ~2 
CLS Ly ef BE) 55 


SEAR 


AIS LL -). 
Eb 45) 
JED ck ল্য SE 5S Lb -)) 
yl So dns gis 


রসূলুল্লাহ' খোদিত রূপার আংটি পরিধান 
এবং তীর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা 
পরিধান 


— es — 
১২. অধ্যায় : নাবী 3% কর্তৃক মুহাম্মাদুর 


১২৪ 


G59 bw US FE i oa od EU 1+ 
UUs oy al ESE AOE 


১৩. অধ্যায় : নাৰী ক কর্তৃক অনারবদের |" 


Ci CGE Bo Gl SEY AUG 


১৬. অধ্যায় : হাতের কনিষ্ঠা আঙ্গুলে আংটি 


নিকট লিখিত পত্রে মোহরাংকিত করার জন্য AE Loh Sad 
আংটি ব্যবহার ll dS ul 
১৪. অধ্যায় : আংটিসমূহ নিক্ষেপ করা | ১২৬ Sch db 
১৫. অধ্যায় : রূপার তৈরি এবং হাবশী ইং Lt lh Gh BE FU 10 
মোহরযুক্ত আংটি bil bd 
- 


a Soh s GSD oA 8 Ob -N 


১২৭ 

১৭, অধ্যায় : মধ্যমা ও তার সাথের (শাহাদাত) | Rh 8 Sy OP ডে -1v 
আঙ্গুলে আংটি পরার নিষেধ-দ্রা hd GE 
[LL 3 dy 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 6 
= " 
১৮. অধ্যায় : জুতা বা অনুরূপ কিছু পরিধান 8 U9 Jol ol SBE OL -)A 
১২৯ nO; 
করা মুস্তাহাব we 
১৯. অধ্যায় : জুতা পরার সময় ডান পা আগে Sl Sh ci ন 
আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্ত EE { 
হাব এবং এক জুতা পরে চলাফেরা করা Ey Sf ST bn gli cS 
মাকরূহ EE S53 tall 
২০. অধ্যায় : “ইশ্তিমালিস্‌ সাম্মা”" (সমস্ত 
দেহ্‌ একটি কাপড় দ্বারা এমনভাবে পেঁচিয়ে pen Js oo gd Ub cx. 
রাখা যাতে হাত বের করাও দুস্কর হয়) ও | ১৩০ | ১1. - AE OR 
গুপ্তাঙ্গের কিয়দংশ অনাবৃত রেখে এক = 2 +5), 
কাপড়ে গুটি মেরে বসার নিষেধাজ্ঞা Ul 
২১, অধ্যায় : এক পায়ের উপর অপর পা Sel se SEN ae 8 Ob YN 
উঠিয়ে চিৎ হয়ে শোয়া নিষেধ 59: APY sl BE atts 
ile SAD se SM SS easy 
: য় শোয় Ia) a'ss cs UELN) AU 4 LL YY 
২২, অধ্যায় : চিৎ হয়ে শোয়াবস্থায় এক পা ১৩২ | ১৮+ SE] a's UN AU 8 lL 


অপর পায়ের উপর উঠিয়ে রাখার বৈধতা 


২৩. অধ্যায় : পুরুষের জন্য জাফরাণী 
কাপড় পরিধান নিষিদ্ধ 
২৪, অধ্যায় : সাদা চুল- 


রংয়ের 


MAS 


SAY ce ci 
el op da el il -rY 


ies ঠা 2 Et AL -YE | 


ও জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া 
উত্তম 


রং-এর খিযাব লাগানো মুস্তাহাব কিন্তু VE MEE EET 
কালো রং-এর হলে হারাম AL 455 Gf 
৫. অধ্যায় : খিযাব লাগিয়ে ইয় OEE 
bh বিপরীত করা ১৩৩ | ১৮৮ all seh Ee Ab -ve0 
২৬. অধ্যায় : প্রাণীর ছবি হারাম, বিছানা BA 3 p35 Gl Cv 
ইত্যাদিতে অপদস্ত করা ছাড়া প্রাণীর ih 2 AE 
ছবিযুক্ত জিনিস ব্যবহার করা হারাম; যে | ১৩৪ | + | En 3 ie 
বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে J iy bee ES os 
ফেরেশৃতারা প্রবেশ করেন না Uk V5 Ue 3 Gy GS; 
৭. অধ্যায় : ভ্রমণে ও ঘন্টা রাখা = OT 35 
২ অমণে ভুকুর ১৪৫ | $০ | A do kh As Lb -YV 
২৮. অধ্যায় : উটের গলায় ধনুকের ছিলা বা 
তারের মালা ঝুলানো মাকরূহ ১৪৫ | te | 2G A FOTO - YA 
২৯. অধ্যায় : পশুর মুখে আঘাত করা এবং দাগ | ৪৬ 5 R IY Ars Ue EE) 2৬ ৭ 
লাগানো নিষিদ্ধ be 
43 ays $23 
৩০. অধ্যায় : মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে ত) LA HB LL 
দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত EER “ * 5 He 


Eh ~~ wi ~, aa Se oo 
Ls 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


দিন নাম রাখা জায়িয; ‘আবদুল্লাহ এবং 
ইব্রাহীম ও অন্যান্য নাবীগণের নামে 
নামকরণ করা মুস্তাহাব 


ছেড়ে দেয়া মাকরাহ | ১৪৮ | \£A EX AL GL -r) 
EE ST ড় 
৩২, অধ্যায় : চলাফেরার রাস্তায় বসতে | ৪৯ | ৪৭ DEEN 4 3M oe sel LL YY 
নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন AE Gohl sls, 
৩৩. অধ্যায় : পরচুল সংযোজনকারিনী, 
সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র BAA Bath I pss া 
অঙ্কনকারিণী, চিত্র অঙ্কন প্রার্থিনী, ভুরুর ne oes ্‌ 
? FON Efe Al 
পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রা্িনী, | ১৫০ | ১০. EE PETE “ly 
দাতের মাঝে দর্শনীয় ফাকে সুষমা EARLS Sly Aa, 
তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি dl Gk 
সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ 
৩৪. অধ্যায় : বস্তু পরিহিতা বিবস্তা এবং ১৪ | ০ SUG SLASH pL OL crt 
আসক্তা আকর্ষণকারিণী ES WATESEM 
ho os 2 
৩৫. অধ্যায় : পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও fe aA AE 
ll EY lL Eb -Yo 
যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্ততৃত্তি | ১৫৫ | ১০০ | 4 ৯23 2 
নিষিদ্ধ Bs Hs AY 058 
পর্ব (৩৯) শিষ্টাচার ১৫৭ | ov ly) ০55-1৭ 
১, অধ্যায় : ‘আবুল কাসিম' উপনাম নিষিদ্ধ Sa ER) Wr? wd 2 ss ০৮ -) 
এবং পছন্দনীয় নামসমূহের বিবরণ CL On CALY Ue oN 
২. অধ্যায়: মন্দ নাম এবং নাফি' ইত্যাদি শব্দে | ১১১ | ১৭, Dad pS Sash AALS GL -Y 
নাম রাখা মাকরূহ Et il 
৩. অধ্যায় : উত্তম নামে মন্দ নামের পরিবর্তন ol kl DN ss BL Lb ~T 
k 1 Cl FD Das lbs OL 
ব্‌ 2 A ds 
১১০০ যাহ লাযকে  যাহমাবঃ 5৬২, | ৯% LB) oh EA A Sly GA 
জুওয়াইরিয়াহ্‌ ও অনুরূপ নামে পরিবর্তন i a TT 1 
করা Ln 35 B52 
8. অধ্যায় : মালিকুল আমলাক কিংবা মালিকুল Su6 | svg DLN ML GAD pS Ub ~t 
মুলুক- নাম রাখা নিষিদ্ধকরণ ERM) a 
F- . ’ . « - 2 
৫. অধ্যায় : সন্তান জন্ম নিলে নবজাতককে he Ads ABS LAL Ul ~o 
খুরমা (ইত্যাদি) চিবিয়ে তার মুখে দেয়া 
এবং এ উদ্দেশে তাকে কোন নেককার Js EC Me od “Ys 
ব্যক্তির নিকট নিয়ে যাওয়া মুস্তাহাব; জন্মের | ১৬৫ | ১৭০ I AL, Ys 2s as 


sl sd DG als Bl As 
SL sek il 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 8 


৬. অধ্যায় : নিজের ছেলে ছাড়া অন্যকে ‘হে 


GE GA AS I LL -1 


তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ 
৫. অধ্যায় : শিশুদের সালাম করা মুস্তাহাব 


বৎস! বলা জায়িয এবং আদর প্রকাশের | ১৬৯ | ১৭৭ 

উদ্দেশে তা করা মুস্তাহাব EDA SLY 
| ৭. অধ্যায় : অনুমতি গ্রহণ প্রসঙ্গে ১৭০ | ১১. NN LL -v 
৮. অধ্যায় : অনুমতি প্রার্থীকে ‘কে এখানে' প্রশ্ন | ১৭৪ ig IO 3G OSL I AK UL ~A 

করা হলে ‘আমি’ বলে উত্তর দেয়া মাকরূহ a 
৯. অধ্যায় : পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ | ১৭৫ | ১১০ s4 ds 8 SEI 235 UG —A 
১০. অধ্যায় : হঠাৎ দৃষ্টি পড়া | ১৭৭ | Vv FL hs LG). 

পর্ব (৪০) সালাম | ১৭৯ | ৮৭ dl Gls -t. 

১. অধ্যায় : আরোহী পথচারীকে এবং কম | ১৭৯ | ১৮৭ Ur cetlhl le US ILS OL -) 
সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে * Hh kb 
২. অধ্যায় : সালামের উত্তর দেয়া রাস্তায় বসার § Bohl oe ugh GA ye Ul —Y 

১৭৯ | ১৮৭ l | h 
হক yl 
৩. অধ্যায় : এক মুসলিমের প্রতি অপর [ OO HEE 
মুসলিমের হক্‌ সালামের উত্তর দেয়া bo | As | LAD LL Lh G5 ie ly -T 
8. অধ্যায় : আহলে কিতাব (ইয়াহুদী-নাসারা)- Rs “ - ®t 9 a | 
; ELL nt ডি 
কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং | ১৮১ | ১১ [259 A si oe ed LG ct 


Hee BS AE pL 


MAE | otal oe DL ls Gly ~e 


৬. অধ্যায় : পর্দা তুলে দেয়া বা অপর কোন 
আলামতকে ‘অনুমতি’ বানানো বৈধ 
F — = ——— 


yf nba ED Yl Se SF UL -1 


\Ae Hi | 
SD Cn 2535 


৭, অধ্যায় : প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে 
মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা 


‘Ae |S ola pL pA IY LG -v 


৮. অধ্যায় : নির্জনে আজুনাবিয়্যাহ্‌ মেয়ে 
লোকের নিকট অবস্থান করা এবং তার 
|_ নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ 


sy! 
_ 


JS, HUG 5A as Ob -A 


\ AY 


৯. অধ্যায় : কোন লোককে নারীদের সঙ্গে 
একাকী দেখা পেলে এবং সে মহিলা তার 
স্ত্রী বা তার মাহরাম হলে কুধারণাকে | ১৮৮ 
দমনের জন্য এ স্ত্রীলোক অমুক বলে দেয়া 


US oD ba CEE Sf 5 LG -1 
VAAL of df Uae ff 5 IS Gla 


মুস্তাহাব 
[১০. অধ্যায় : কোন মাজলিসে উপস্থিত হয়ে 
ফাকা স্থান পেলে সেখানে বসে পড়া; নচেৎ 
সবার পিছনে বসা 


১৯০ 


+ 2 - -; SE 
ORS 4 RA Ue of a EY 1 
ATS NL es 


LL 


—৩ 


Wwww.waytojannah.com 


Contents 


9 সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 
১১. অধ্যায় : আগে এসে বসা বৈধ অবস্থান a 2g Lye USN TG pas GG) 
থেকে কোন মানুষকেণ্ডঠিয়ে দেয়া হারাম SY Ge oH CU 
১২. অধ্যায় : কেউ আসন ছেড়ে উঠে গিয়ে Hh BES ala te BE VY UL NY 
আবার ফিরে আসলে সে অধিক হকদার | ১৯২ | ১৭1 a 
হবে 5 
১৩. অধ্যায় : পরিচয়বিহীন (অমুহরিম) থয se JS Sh ce UU =I 
নারীদের নিকট হিজড়াকে প্রবেশে বাধাদান EY LY 
১৪. অধ্যায় : অজ্ঞাত নারী পথ-শ্রান্ত হলে WB AiG sah Sy a OLN 
তাকে আরোহণের পিছে বসিয়ে দেয়াবৈধ | *৯৩ | 1৭" | EL 
li li bs Bohl gf il 
১৫. অধ্যায় : তৃতীয় ব্যক্তির অনুমতি ছাড়া REE PACAT 
CF? IB 03h CEN EE 55 Ub No 
তাকে রেখে দু'জনের চুপি চুপি কথা বলা | ১৯৫ | ১৭০ | 709" 2₹' ~~ ie 
নিষিদ্ধ sn) Bs 
১৬. অধ্যায় : চিকিৎসা, ব্যাধি ও ঝাড়ফুঁক ১৯৬ ais sa als Ub Lb -\1 
১৭. অধ্যায় : যাদুকরণ ১৯৭ ~~ 0৬ -\Vv 
১৮. অধ্যায় : বিষ ১৯৯ | ১৭৭ Ll OL -)A 
১৯. অধ্যায় : রোগীকে ঝাড়ফুক, মন্ত্র করা মুস্ত 


হাব ual 1) < olan) CU -)A 


করা ত st: EFC SG onal LH) OLY. 


২১. অধ্যায় : চোখলাগা, পাৰ্শ্বঘা, ik | Ca 23) SLL UL -Y) 
নিৰ ও সুরত মত (বল: লু) ২০৩ | 1." |" Ea fad EN) 
$ুক করা মুস্তাহাব Db Ll, 
A 


২২. অধ্যায় : শির্ক মুক্ত ঝাড়ফুঁকে কোন দোষ চং S09 HL A ob YUL -ry 


২ 
Na Ai es Bl cb TAS ST J EG vr 
গ্রহণ বৈধ Sr, hae 


২৪. অধ্যায় : ঝাড়ফুঁকের সময় আক্রান্ত S5৮ Ele GF 23 ging LBL OL rt 
জায়গায় হাত রাখা মুস্তাহাব sled col 

[ ২৫, অধ্যায় : সলাতে কুমন্্রণাদাতা শাইতান | ০৯ le UBS tm Sail ৬ -০ 
হতে আশ্রয় প্রার্থনা করা ২ Sa) 


[_২৬. অধ্যায় : প্রতিটি রোগের প্রতিকার রয়েছে 
La এবং চিকিৎসা করা মুস্তাহাব aE ss ALL 513 s JO UL Yn 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 10 

২৭, অধ্যায় : মুখের কিনারা দিয়ে ওঁষধ খাওয়া Ye ve i ss rs UL ov 
Or z EJ | 

২৮. অধ্যায় : ভারতীয় চন্দন দ্বারা চিকিৎসা See ee Ss Gd 2b GIS Ol -YA 


করা- সেটাই কুস্ত 


ALAS 


২৯. অধ্যায় : লা “ত তত জল 


২১৬ 


MAR) 


ASA AL cs ELL ~YA 


৩০. অধ্যায় : তালবীনাহ্‌- (সাগু-বার্লি তরল 
হালুয়া) রোগীর অন্তরের জন্য প্রশান্তিদায়ক 


mal A ne Bp LL -T 


৩১. অধ্যায় : মধু পানে চিকিৎসা প্রসঙ্গ 


- 


২১ 


২১৭ | Y\NV 
৭ |+Y\Vv 


LAY cw sl Ll YN 


৩২, অধ্যায় : প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা 
ইত্যাদির বিবরণ 


২১৮ 


Y N\A 


DEN, by oll GL -rY 


sis 


অনাহারে পেট কামড়ানো কীট, নক্ষত্রের 
প্রভাবে বর্ষণ ও পথ বিভ্রমের ভূত-প্রেতের 
অস্তিত্ব নেই; তবে অসুস্থ উটের মালিক তার 
তার উট সুস্থ উটের কাছে নিয়ে আসবে না 


৩৪. অধ্যায় : অশুভ লক্ষণ, সুলক্ষণ ও সম্ভাব্য 
অপয়া বিষয়বস্তুর বিবরণ 


৩৫. অধ্যায় : 
গমনাগমন নিষিদ্ধ 


৩৩. অধ্যায় : সংক্ৰমণ, কুলক্ষণ, হামাত্‌, 


২২৪ 


২২৭ 


২৩১ 


Lg La Ys Eb Ys se Y Ul TY 
8 Ys UR Ys HS Ys An 
I sh baja 
58 03 Uy dl on Ot rt 
dl 


OEY Es LSI pans Ul ro 


[৩৬. অধ্যায় : কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি EEE 
ততে বেঁচে থাকা = ২৩৪ | YY 23349 pial clgal Gl Yn 
৩৭, অধ্যায় : সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ re | Wes AY (i LL HV 


২৩৫ 
৩৮. অধ্যায় : কাকলাস (টিকটিকি) মেরে ফেলা 


মৃ্তাহাৰ ২৪১ Ee E52 5 oss UGTA 
৩৯. অধ্যায় : পিঁপড়া মারার নিষেধাজ্ঞা ২৪৩ | 1 Jal HH sel Hl TA 


| 89: অধ্যায় : বিড়াল হত্যা রা হারাম ২৪৪ 


on BS pus El te 


8১. অধ্যায় : যে কোন পশু-পাখিকে পান 


LOS EM RL Lh Gb tN 


করানো ও খাবার দেয়ার ফাযীলাত hides BL ESTE 
পর্ব (৪১) শব্দচয়ন ও শব্দ প্রয়োগে 1 Cu BEN GOS —t 
শি ২৪৭ | Y৪£v | 
ors 
১. অধ্যায় : সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ | ২৪৭ | AD TL be wel CL) 


Wwww.waytojannah.com 


Contents 


11 

২. a ES EES Ws eh 2d AAS Ub -Y 
মাকরূহ " 

৩, অধ্যায় : আল-‘আবৃদ, আল-আমাত (দাস- Zar 5h AEH Sb SS LLY 
দাসী) এবং আল-মাওলা, আসু-সাইয়্যিদ | ২৫০ RETO 
শব্দসমূহ ব্যবহারের বিধান ly Ad 

8. অধ্যায় : কোন মানুষের (নিজের দুরবস্থা Ee NEE 
প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে’ বলা XS) oA CES LAY JH AVS Cb -t 

EELS PU STEEN TEE EE EE 

৫. অধ্যায় : মিসৃক (আম্বর) ব্যবহার, এটিই Lil A, tll JU Ll -o 
শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি প্রত্যাখ্যান | ২৫২ | Ye! HEN ASL APEAME 
মাকরূহ্‌ হওয়া প্রসঙ্গে bly SEIN 3) AALS, hl 

পর্ব (৪২) কবিতা ২৫৫ | Y০০ 2d) lS —tY 
( ) ~~ ত FT « 

১. অধ্যায় : পাশা খেলা হারাম হওয়া প্রসঙ্গ ২৫৮ | YoA EID call 2535 El -) 

পর্ব (৪৩) স্বপ্ন ২৫৯ | Y০৭ G3 Gs - tv 

১. অধ্যায় : নাবী সুু-এর বাণী : যে আমাকে PRESS HE J GL -\ 
স্বপ্নে দেখলে সে আমাকেই দেখলো TEER 

২. অধ্যায় : ঘুমের মধ্যে শাইতানের সঙ্গে Sua ay TRS Ei 
খেলাধূলার সংবাদ প্রকাশ করবে না ola 

৩. অধ্যায় : স্বপ্নের ব্যাখ্যা ২৬৭ EM es) -r 

8. অধ্যায় : নাবী সু-এর স্বপ্ন ২৬৯ HE Us, Lb -t 

পর্ব (88) ফাযীলাত ২৭৩ | ৮ Unk GUS -t 

১. অধ্যায় : নাবী 3%-এর বংশে ফাযীলাত AL FE Ll LS Jd UL = 
এবং নুবূওয়াত প্রাপ্তির আগে (তাকে) | ২৭৩ | ধা EAT: 
পাথরের সালাম করা প্রসঙ্গ E53 OS ae 2 

২. অধ্যায় : আমাদের নাবী 3-কে সমুদয় ৪: | ve ES ce HE U5 Lok OL -Y 
সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব প্রদান প্রসঙ্গ ESA 


৩. অধ্যায় : নাবী 3ু-এর মু'জিযা প্রসঙ্গ HE LD le A CU -Y 


8, অধ্যায় : আল্লাহ তা'আলার উপরে নাবী dn ae’ lll dl se BSG LG ~t 
২৭৮ | YVYA |- RU oY 
All on AS 


¥ুঁ-এর তাওয়াক্কুল এবং তাকে লোকদের 


(অনিষ্ট) হতে আল্লাহ তাআলার হিফাযাত | 
৫. অধ্যায় : নাবী স¥ু্ট যে হিদায়াত ও ‘ইলম She | On BE oS os Le oe ol Cl ~0 
সহ প্রেরিত হয়েছেন তার দৃষ্টান্তের বিবরণ AES 


Wwww.waytojannah.com 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


Contents 


12 


[৬. অধ্যায় : উম্মাতের প্রতি নাবী 3-এর সেহ 
এবং তাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে 
গুরুত্্‌ সহকারে সতককীকরণ 


YA, 


3 SAL Al ole BE LHS LGN 
ন ১ $ 
ends, 


Ls lee nS 


৭. অধ্যায় : নাবী 38%-এর শেষ নাবী হওয়ার 
বিবরণ 


৮, অধ্যায় : আল্লাহ তা'আলা কোন উম্মাতের 
প্রতি রহম করার ইচ্ছা করলে সে উম্মাতের 


নাবীকে তাদের আগে তুলে নেন 


YAt 


i HE BEE 6 55 LL —Y 


Lai 2 a) SB IN TL -A 


. অধ্যায় : আমাদের নাবী %-এর জন্য 
‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং 
হাওযের বিবরণ 


YAt 


Sia BE 5 oa SH Ll -A 


১০. অধ্যায় : উহুদ যুদ্ধের দিন নাবী 3%-এর 
পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশ্তার 
অংশগ্রহণ 


ll 


Se Us Bs JH OLN. 
Al cs HE od 


১১. অধ্যায় : নাবী }%-এর বীরত্ব ও যুদ্ধে 
অগ্রগামী 


১২. অধ্যায় : নাবী 33% মানুষের মধ্যে 


প্রবাহমান বায়ু থেকেও শ্রেষ্ঠ দানশীল 
ছিলেন 


১৩. অধ্যায় : রসূলুন্লাহ 38% সর্বোত্তম চরিত্রবান 
ছিলেন 


Y৭০ 


Y৭" 


Y৭্v 


ED Se GD POS fC 

A 

SA pli Sl FEE a OS Ul NY 
A po or 


Al BE a JD US CL 


EE) 


১৪. অধ্যায় : রসূলুল্লাহ 38%-এর কাছে কেউ 
কিছু চাইলে তিনি কক্ষনো ‘না’ বলেননি 
এবং তার বদান্যতা প্রসঙ্গ 


৮৭৭ 


fs ew [ চি 
[Ee se a ro Lot 


se IK 3 JH 


১৫. অধ্যায় : ছেলেদের প্রতি নাবী কুঁটু-এর 
দয়া, বিনয়, আন্তরিকতা এবং তার মর্যাদা 


LEA 


Jos Oa HE SA) LL 10 


Wh Li amily 


উত্তম জীবন যাপন 


১৬. অধ্যায় : নাবী 3-এর অধিক লজ্জাশীলতা Yat HE A 0% LL NN 
১৭. অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর মুচকি হাসি ও Vt | te Sb BE ALL LG -\V 


১৮. অধ্যায় : স্ত্রীলোকদের প্রতি রসূলুল্লাহ 3% - 
এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে 
পরিচালকদের প্রতি আন্তরিকতার নির্দেশ 


১৯. অধ্যায় : সৎ লোকদের সাথে নাবী (“আঃ)- 
এর আচরণ, তার মাধ্যমে তাদের পুণ্য 
লাভকরণ 


be 


Sly eL HE LOD 8 CL NA 
SAG EAU Sp 
A on SL SE La SK LL -N 


AE 
«8 


Wwww.waytojannah.com 


13 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


২০. অধ্যায় : খারাপ কাজ হতে নাবী ক্্ট-এর 
দূরে অবস্থান এবং মুবাহ্‌ কাজের মাঝে 
সহজটিকে গ্রহণ করা এবং আল্লাহর মর্যাদা 
হানি হয় এমন বিষয়ে প্রতিশোধ নেয়া 


On EST pS BEE SEE CL -Y. 
AGH Se aly el ph 
Sl 


[২৯, অধ্যায় : নাবী 3টু-এর শরীরের সুরভি ও 
কোমলতা 


৩০৮ 


2 Ol BE Ld 2 ah Ob YN 
Le SA, 


২২. অধ্যায় : নাবী ্ন-এর ঘামের সুগন্ধ এবং 


৩০৯ 


SAN, SE Ll Ge sh UG -YY 


Er) 


তা থেকে বারাকাত লাভ 
PF 


২৩. অধ্যায় : শীতের দিনে নাবী 3%-এর 
নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন 


[ 


bo Ad BE Se OG or 
an sb 


২৪. অধ্যায় : নাবী 3%-এর চুল ঝুলিয়ে দেয়া 
LL ও তার সিঁথির বিবরণ 


5, 2 BE A JL gd bY 


২৫. অধ্যায় : নাবী ¥ু%-এর বর্ণনা এবং তার 
চেহারা ছিল সবচাইতে সুন্দর 


২৬. অধ্যায় : নাবী $¥%-এর চুলের বর্ণনা 


২৭. অধ্যায় : নাবী কু্নু-এর মুখায়ব, দু'টি চোখ 
ও গোড়ালির বর্ণনা 


২৮. অধ্যায় : নাবী 8% উজ্জ্বল লাবণ্যময় 
চেহারা বিশিষ্ট ছিলেন 


U8 Uo HE Gl he OL cv 
Gas wl af 

HE al St La Ob v1 

Aes HE LD ph ha 8 Ob NV 


“nic, 


X90 Cale U5 BE La OS Ll ~YA 
EN | 


২৯. অধ্যায় : রসূলুল্লাহ 38%%-এর বার্ধক্য 


HE dl JL) Lt UL YA 


E2 অধ্যায় : মোহরে নুবৃওয়াতের প্রমাণ, 
গুণাবলী এবং নাবী 3ু-এর শরীরে তার 
অবস্থান 


Ay Shay FD SE ol Lb -r. 


HES 


৩১. অধ্যায় : নাবী 3%-এর গুণাবলী, নুবৃওয়াত | 
প্রাপ্তি ও বয়স প্রসঙ্গ 


LG BE Gl a gO YN 


iy 


৩২. অধ্যায় : নাবী 3%-এর ওফাতকালে বয়স 
কত ছিল 


On 1 FE bm KK Ol YY 


৩৩. অধ্যায় : মাক্কায় ও মাদীনায় নাবী 38%-এর 
অবস্থানকাল কত ছিল 


ly AC BE Ll pl iS Ll rT 


৩৪. অধ্যায় : রসূলুল্লাহ 3-এর নামসমূহ 


HE SLL AOL rel 


৩৫. অধ্যায় : রসূলুল্লাহ ই%-এর আল্লাহ সম্বন্ধে 
জ্ঞান এবং তাকে অত্যধিক ভয় করা 


Fy 5 Aly BE se LG re 


EAE 


Wwww.waytojannah.com 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


Contents 


14 


৩৬. অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর অনুসরণ 
ওয়াজিব হওয়া প্রসঙ্গে 


৩২৫ 


LAL 


os 


RE cl 2923 EU -TT 


৩৭. অধ্যায় : রসূলুল্লাহ 3%-কে সম্মান প্রদর্শন 
করা এবং অকারণে বেশি প্রশ্ন করা বা কষ্ট 
দেয়া ও অবাঞ্চিত ইত্যাদি বিষয় থেকে 
বিরত থাকা 


৩২৫ 


৩৮. অধ্যায় ; শারী‘আত হিসেবে রসূলুল্লাহ 3% 
যা আদেশ করেছেন তা পালন করা 


By i TH, BE 35 CL TV 
& ES YO Af 2 Y be 
EMS AG LL YU ES 


Usd Ent AG La Jl Sy OL YA 


ওয়াজিব আর পার্থিব বিষয়ে তিনি যে | ৩৩১ | ৮) | 0 se GA ce a BEE ES La 
অভিমত ব্যক্ত করেন তা পালন করা HL In 
ওয়াজিব নয় 

৩৯. অধ্যায় : রসূলুল্লাহ 3%-কে দেখার | ১৩২ | ৮৮+ ly BE 2 Sh Si LL -ra 


ফাযীলাত ও এর আকাঙ্কা 


8৪০. অধ্যায় : ‘ঈসা (‘আঃ)-এর ফাযীলাত 


৪১. অধ্যায় : ইব্রাহীম খলীল ('আঃ)-এর 


8২. অধ্যায় : মূসা (‘আঃ)-এর ফাযষীলাত 
৪৩. অধ্যায় : ইউনুস (‘আঃ)-এর বর্ণনা এবং 


নাবী ¥ুট-এর উক্তি- কারো এ কথা বলা 
ঠিক নয় যে, আমি ইউনুস ইবনু মাত্তা থেকে 
উত্তম 


88. অধ্যায় : ইউসুফ (‘আঃ)-এর ফাষীলাত 
8৫, অধ্যায় : যাকারিয়্যা (আঃ)-এর ফাযীলাত 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের 
ফাযীলাত [মৰ্যাদা] 


১. অধ্যায় : আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ)-এর 


৩ 


২. অধ্যায় : ‘উমার (রাযিঃ)-এর ফাযীলাত 


৩৪২ 


৪৬. অধ্যায় : খাযির (‘আঃ)-এর ফাযীলাত ৩৪৪ 


৩৫৩ 


দা ৩৩৫ |e | BE IE al Ssh a Cb -t) 


LEX 


Ll Sle se BUSS OL ~t. 


HE cs SUS in Ol - ty 


Uy RLM Sle O53 3 dS CU tr 
ui 0% TAS os SBE a 
EATEN 
Rl Ae Lag BUnk a Cl ~£ 
Dia Se US Ud ton ly te 
DL Se 5h Ji a EL -t1 


2 LEA SUS lis —-to 
Be AES dl 
Ea Sl SUS tn LL -) 


iE dla) 


Yon i 


SIS dl 2) FE JL te Ob -Y 


“ic 


F 
৩. অধ্যায় : ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাযিঃ)- 
এর ফালত ৩৬৫ | ৭০ 


Ube co UE Uh i: OL -r 


4k ls) 


WwwwW.waytojannah.com 


Contents 


15 সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 
চড় Ab of 5 ee JUSS te bt 
8. অধ্যায় : ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ)- sao ev, IE 2 Cot Cpe 
L এর ফাযীলাত AE di) 
be ০ ত ককা রোষিঃ)- | ১৭৬ | ৮৮৭ aly of GB SL Sb gf: le 
৬. অধ্যায় : তাল্হাহ্‌ ও যুবায়র (রাযিঃ)-এর 5 | eh 2D BN Folin SLi i: ob 1 
ফাধীলাত Ue | 
৭. অধ্যায় : আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জার্রাহ | ৮৩ | rae (9 SE of SUS GY 
(রাযিঃ)-এর ফাযীলাত iz ss dls) 
৮. অধ্যায় : হাসান এবং হুসায়ন (রাষিঃ)-এর | ৩৮৪ | as | CLAY, Cal Jas OG A 
৯. অধ্যায় : নাবী সুঁটু-এর আহলে বায়তের | ৩৮৬ | ৮॥৭ BE La ws A Sh LG -n 
= — ee fe 
১০. অধ্যায় : যায়দ ইবনু হারিসাহ্‌ ও তাঁর পুত্র SE. | FAY OF LU BE 0 5 SUSd Cb -). 
উসামাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত Le ds) HS 
| ১১, অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার EES EE 2D DD 05 Al Ae SUDO 1) 
(রাযিঃ)-এর ফাষীলাত Wed 
১২. অধ্যায় : উন্মুল মু'মিনীন খাদীজাহ্‌ | ১৮৯ | ৮৭ a Cell Hf Ss SUI UL -)Y 
(রাযিঃ)-এর ফাযীলাত Ge IS 
dl on) LE IUD 3 OLY 
১৩. অধ্যায় : ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত | ৩৯২ | ধ৭ধ 5" ত ৮ a 
le i 
১৪. অধ্যায় : উম্মু যার'ই-এর হাদীস ৩৯৯ | 1৭৭ 2p) Hens SUL 
১৫. অধ্যায় : নাবী সু-এর কন্যা ফাতিমাহ্‌ goss Ge Ll Sh Tabb JUni Gl No 
(রাযিঃ)-এর ফাযীলাত DL Deh 
১৬. অধ্যায় : উন্মুল মু'মিনীন উম্মু সালামাহ্‌ | 5০৬ | SAE EEE bt ০-১1 
(রাযিঃ)-এর ফাযীলাত Ge lis) 
১৭. অধ্যায় : উম্মুল মু'মিন যাইনাব (রাযিঃ)- SERA RES JL:  : 2৬৮-১১ 
এর ফাযীলাত VE Alin) 


১৮. অধ্যায় : উম্মুল মু'মিনীন উম্মু আইমান 
(রাযিঃ)-এর ফাযীলাত 


dl a) Cf Hf Uni i 
~ 


EL -)A 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


১৯. অধ্যায় : আনাস ইবনু মালিকের মা উম্মু 


সুলায়ম এবং বিলাল (রাযিঃ)-এর ফাষীলাত | ৪০৮ 


tA 


x. অধ্যায় : আবু তাল্‌হাহ্‌ আনসারী (রাষিঃ)- 
এর ফাযীলাত 


২১. অধ্যায় : বিলাল (রাযিঃ)-এর ফাযীলাত | 8১০ | £0 


২২. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু মাসউদ 
(রাষিঃ) ও তার মাতার ফাধীলাত 


২৩. অধ্যায় : উবাই ইবনু কা‘ব (রাযিঃ) ও 
আনসারদের এক দলের ফাযীলাত 


২৪. অধ্যায় : সা'দ ইবনু মু‘আয (রাযিঃ)-এর | হক 
ফাষীলাত k 


২৫. অধ্যায় : আবূ দুজানাহ্‌ সিমাক ইবনু 
খারাশাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 


২৬, অধ্যায় : জাবির (রাখঘিঃ)-এর বাবা 


‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু হারাম 
(রাযিঃ)-এর ফাযীলাত 


80৯ 


t\A 


£1 


২৭, অধ্যায় : জুলাইবীব (রাযিঃ)-এর ফাযীলাত Ye 
২৮. অধ্যায় : আবু যার (রাযিঃ)-এর ফাযীলাত | ৪২১ | £*। 


২৯. অধ্যায় : জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)- 


এর ফাযীলাত En 


LAD 


৩০. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস 


(রাযিঃ)-এর ফাষীলাত Bet 


ধণ 

৩১. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ ua 
এর ফাযীলাত 

৩২. অধ্যায় : আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর A 


খ্ৰী 8৩ 


)- 8২৯ | 
St 


16 
Sd ke Hf Ch ie Tl —14 
Ce al rn) Dy AL 
Gla Sk A Und ia Gl ~Y 


45 AS din) 
AE dl aa) BL Blah ta TL -Y) 


2a 0 Al Ae BUSS iy OL -YY 


IER 5 of Uf Sd i Cl -YT 
He lS dl ay Sa 
Lee) Bod 0 A Ud ipa Cl YE 


Pe 
0 dim BES ff BU on Gl ~Te 
iE liao 
5 3548 0 Ae Lad te Cl -YN 
Ue dS dl a) 8 A A 
2 il a) ch BU ie Cl ~NV 
Ao le oo Sd ta CY YA 
dl Ae 03 22 SUad ie Ob cA 
| AE CS Al a) 
2D ole 0 dl AE Ud OL -T 
LE 0 dl AE JUSS te Gb 1 
Ue 3 i) 
bra) HM 0 of Ua tye CG TY 


ts 
4 dl 


৩৩. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাষিঃ)- 
এর ফাযীলাত 


ry 


SL 0h dl SE Ua ea LL -TY 


৩৪. অধ্যায় : হাস্সান ইবনু সাবিত (রাঘিঃ)- 
এর ফাযীলাত 


৪৩৬ | £1" 


dl Lea Eh 0 RS JUad Cl -vt 


Et 


8 


Wwww.waytojannah.com 


Contents 


17 Eid Uo 


৩৫, অধ্যায় : আবূ হ্রাইরাহ্‌ আদ্‌ = — 
% (রাযিঃ)-এর ফাযীলাত 


৩৬. অধ্যায় : হাতিম ইবনু আবূ বালতা'আছহ্‌ 
এবং বাদ্রী ' সহাবীগণ (রাযিঃ)-এর | ৪৪৬ 
ফাযীলাত 

৩৭. অধ্যায় : বাই'আতে রিয্ওয়ানে 
অংশযহগকারী আসহাবে শাজারাহ (রাখি). 88৮ 
এর ফাযীলাত 


৩৮. অধ্যায় : আবূ মূসা আশ'আরী ও আবূ Sg 
‘আমির আশ‘আরী (রাযিঃ)-এর ফাযীলাত 


88৩ 


৩৯. অধ্যায় : আশ‘আরী গোত্রের লোকজনের G5 
ফাযীলাত 


8০. অধ্যায় :: আবূ সুফইয়ান ইবনু হার্ব 8৫১ 
(রাযিঃ)-এর ফাষীলাত 


8১. অধ্যায় : জা‘ফার ইবনু আবূ তালিব, 
আসমা বিনতু ‘উমায়স ও তাদের নৌ। ৪৫২ 
সফর-সঙ্গীদের ফাযষীলাত 


8২.. অধ্যায় : সালমান (রাষিঃ), সুহায়ব 


EEA 


7 
1 


ib 

Ts HA of Ud te Lb -vo 
LE Al 

Bl 5 xl al ie UG 7" 
Li of 0 he aly ie 

Af i Ui tn Cl ~TV 
Hee dl a) Sa 

XE lo wus fff BUad te CL TA 
Lee i rn) Sh 

dl GD DIR BU a ly ~TA 


. 
DEN 


ie 
FA Oe of Und ie Cl ~t. 
iE dl 


lh off 0 ES Sod ie CL 8) 
LD HSL ly pt pi UL 

| He dl 
Ds ile UCL Ud toe ly ~tY 


তাইয়ী গোত্রের ফাযীলাত 


a as 8৫8 tot . st 
“(রাষিঃ) ও বিলাল (রাষিঃ)-এর ফাযীলাত He dS dl 2) 
dl oa) Hall SUS La UL ty 
৪৩. অধ্যায় : আনসারদের (রাষিঃ) ফাধীলাত | ৪৫8 | £০ |! ০ 2 ৯ ১৪ ০" 
He lS 
Bl 2) al L38 LEd bt 
88. অধ্যায় : আনসারগণের উত্তম গৃহসমূহ 8৫৬ | to4 | 42 23 hc 
a ean 
Lal 2a Ly £0 
8৫. অধ্যায় : আনসারগণের উত্তম সান্নিধ্য 8৫5 | 04 | > লা 
He এ 
EEA 
৪৬. অধ্যায় : গিফার ও আসলাম গোত্রের জন্য EE EI 
a 3-এর দু'অ! an toa ly Ua HE al sot LL tn 
8৭. অধ্যায় : গিফার, আসলাম, জুহাইনাহ্‌, 
ঢ , জুহাইনাহ্‌, Ls lS Die JBL ta Cl ~tv 
আশজা', মুযাইনাহ্‌, ভাসীম, দাওস ও | ৪৬২ | 4+ Bee ঠ 


2 A953 ps শাঁত 


Wwww.waytojannah.com 


Contents 


সহীহ মুসলিম পঞ্চম খণ্ড সূচীপত্র 


৪৮. অধ্যায় : সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ 


৪৯. অধ্যায় : কুরায়শ নারীদের ফাযীলাত 

৫০, অধ্যায় : LE 
(রাযিঃ)-এর পরস্পরের মধ্যে ড্রাতৃসম্পর্ক 
স্থাপন করার বিবরণ 

৫১, অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর উপস্থিতি তার 
সহাবাদের নিরাপত্তা ছিল এবং সহাবাগণের 
উপস্থিতি সমগ্র উম্মাতের জন্য শান্তি ও 


নিরাপত্তা নিয়ামক ছিল Ea 
৫২. অধ্যায় : সহাবাহ্‌, তাবি'ঈ ও অ ৪০ 


তাবি'ঈগণের ফাযীলাত i 


৫৩. অধ্যায় : রসূলুল্লাহ সু-এর HS 
এখন বর্তমানে আছে একশ’ বছরের মাথায় 
কোন লোক ভূপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না” 


৫৪. অধ্যায় : সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা NV 
রটনা করা হারাম 


EEA 


EY 


89৫ | tVve 


18 

All LS Cb ~EA 

Jah iy Cl £4 

04 RE a aly Lb -o. 
He uid dl as) 

Ul BE Lal 6 0 ol LG eo) 
by BU aa LE, aS 

SEL Si Lb -or 
sh 

Be bY BE AS LL -or 
LL Ld a ck 


Sieh od 


dl a) HEL Us pS CL ~o0t 


. 
DN 


~- 
৫৫, অধ্যায় : উওয়াইস আল-কারানী (রহঃ)- 2) sh 9h Jn tye Ul —o0 
8d৮ | tVA 7 8 FS 
এর ফাযীলাত ic dl 
৫৬. অধ্যায় : মিসরবাসীদের জন্য নাবী 3- ob Sool Sa: 4 9 
এর ওয়াসীয়াত EA Lan Ab HE ll Say Cb ~01 
৫৭. অধ্যায় : ‘উমানের (ওমান দেশের) 2 i 3 se 
অধিবাসীগণের ফাযীলাত EN) ULE nl Ss Cl ~ov 
৫৮. অধ্যায় : সাকীফ গোত্রের মিথ্যাবাদী ও 4 1B, ELS Baja 
নিৰ্বি রীর বিবরণ £AY Woy Hh oli LS; Ul oA 
৫৯. অধ্যায় : পারস্যবাসীর (ইরান EEE 
অধিবাসী ) ফাষীলাত 8৮২ | £AY Luli Lai Ul -oa 
৬০. অধ্যায় : রসূলুল্লাহ 38-এর বাণী : “মানুষ YJ Aa BS al BH ATA OL 1. 
সে একশ' উটের ন্যায়, যার মাঝে ny [> Be BS AAD HE I OG 


সওয়ারীর উপযুক্ত একটিও নেই" 


" HA) Us SS 


www.waytojannah.com 


Contents 


ALEY Gls v1 
পর্ব (৩৬) কুরবানী 


Es 2 -। 
১. অধ্যায় : কুরবানী করার সময় প্রসঙ্গে 

EG C 58 0 TLS BS A UG Lh LA is (1a1.p)-£40A 
Hl 4D Ee Ah chet 5 CURL LF ED O58 0 254 oo LES 3 COAT Ss 
Se int 0 TH SS Salad Bl GA BB he aa ie Ey sla 0 5 i BG 
CEB 5 A OS Ly SOA AE ih ~ Glas ff - Gd 0 U5 id 0 ioe UN 
EEL 
৪৯৫৮-(১/১৯৬০) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ), ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ)..... জুন্দাব ইবনু 
সুফ্‌ইয়ান (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3্-এর সাথে ঈদুল আযৃহায় উপস্থিত ছিলাম । তিনি 
অন্য কোন কাজ না করে সলাত আদায় করলেন। সলাত শেষে সালাম ফিরলেন। অতঃপর তিনি কুরবানীর 
গোশ্ত দেখতে পেলেন, যা তার সলাত আদায়ের আগেই যাবাহ করা হয়েছিল। তারপর তিনি বললেন, যে লোক 


সলাত আদায়ের আগে তার কুরবানীর পশু যাবাহ করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি পশু যাবাহ করে। 


আর যে ব্যক্তি যাবাহ করেনি সে যেন আল্লাহ্‌র নাম নিয়ে (বিসৃমিল্লা-হ বলে) যাবাহ করে। 
(ই.ফা. ৪৯০৪, ই.সে. ৪৯০৮) 


OA 0 A oe gi C3 OL a2 3 Be Ls of 0 58 A Eos C.pn-t101 
Spe 0 5 Ly Le ck Uh BE Al I) Lo Atl Chg UU UE 05 Ch Le 


* অর্থাৎ ঈদের দিন মাঠে দু’ রাক'আত নামায় আদায়ের পূর্বে কেউ যদি তার কুরবানীর পশু যাবাহ করে ফেলে তাহলে সেটি কুরবানী হবে না বরং 
তা সাধারণ পশু যাবাহের মত হবে। 


Wwww.waytojannah.com 


Contents 


২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


8৪৯৫৯-(২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জুন্দাব ইবনু সুফ্ইয়ান (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-এর সঙ্গে ঈদুল আয্হায় উপস্থিত ছিলাম ৷ তিনি মানুষের সাথে সলাত শেষ করে 
একটি বকরী দেখতে পেলেন, যা সলাতের আগেই যাবাহ করা হয়েছে। তখন তিনি (সুধু) বললেন, সলাতের 
আগে যে লোক যাবাহ করেছে, সে যেন এর জায়গায় অন্য একটি বকরী যাবাহ করে। আর যে যাবাহ করেনি সে 
যেন এখন আল্লাহ্র নাম নিয়ে যাবাহ করে। (ই.ফা. ৪৯০৫, ই.সে. ৪৯০৯) 

IE af ON AD } GEL Be Cc Le Sf Be els to i HE ES, (fey tA 

4 USGS ol SS A Ll ke VU ALLY Se A CF ASS oe TASS AE oH oo 

৪৯৬০-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... 
আস্ওয়াদ ইবনু কায়স (রহঃ) হতে উক্ত সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তারা আবুল আহ্ওয়াস (রহঃ)- 
এর হাদীসের হুবছ 4 £4 ৫ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৯০৬, ই.সে. 8৯১০) 

UG LH USE & A cp i Be ef BS Sod Lh Al BE ES (ryt) 
EE Ed EES OE er BL Baal Bl shia BE All LY gs 
‘Mpa CSB CSLSH 

৪৯৬১-(৩/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... জুন্দাব বাজালী (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি সে সময় রসূলুল্লাহ 3-এর সঙ্গে উপস্থিত ছিলাম, যখন তিনি ঈদুল আয্হার সলাত আদায় করছিলেন। 
অতঃপর তিনি খুত্বাহ্‌ দিতে গিয়ে বলেন, যে লোক সলাত সম্পন্ন হওয়ার আগে যাবাহ করেছে সে যেন এর 


জায়গায় আরেকটি (পশু) যাবাহ করে। আর যে যাবাহ করেনি, সে যেন এখন আল্তাহ্র নামে যাবাহ করে। 
i ৪৯০৭, ই.সে. ৪৯১১) 


+ Ate Ay) 
৪৯৬২-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ও ইবনু বাশ্শার (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত 
সূত্রে হ্বহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৯০৮, ই.সে. ৪৯১২) 
sl 06 ale LP Db be dl Se LC IG UST DS 0 3 BS Oya 
EEE AEE HE al JD J Lad THEY SE Se I 
CUB ial TH Mo a NB. BS ELS Yl En UB dl tn ES Ge 
"eld LA AS SSH La Sy Eh rs li 
Shas Hl SEONG EEE) ia বারা (রাধিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমার 
মামা আবু বুরদাহ্‌ (রাযিঃ) সলাতের আগে কুরবানী করলে রসূলুল্লাহ 3 বললেন : ওটা গোশ্তের বকরী। তিনি 
বললেন, হে আল্লাহর রসূল ফু! আমার কাছে ছয় মাসের একটি বকরীর বাচ্চা রয়েছে। তিনি বললেন, সেটি 
যাবাহ করো। তুমি ব্যতীত অন্য কারো জন্য তা ঠিক হবে না। অতঃপর তিনি বললেন, যে লোক সলাতের আগে 
যাবাহ করল, সে শুধু নিজের জন্যই যাবাহ করল (অর্থাৎ আল্লাহর জন্য হলো না)। আর যে লোক সলাতের পর 
যাবাহ করল, তার কুরবানী *, হয়ে গেল এবং সে মুসলিমদের শারী‘আত অনুযায়ী কাজ করল। 


(ই.ফা. ৪৯০৯, ই.সে, ৪৯১৩) 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ৩ 


HE 0 eld ok dl oo 59 oe HA UAT Ps 5 uns Bn (poy tant 
os LOS 83 BDL HR LY Al USD GO BEG Ld OG Of UH eh bs C2 53 Uf 
SLD GU. 0 CS Sol + HE a UL UH GS ly mS al ll si Cle 
Al 0s 5 GS Vo UES US 0H. SS UL te UX OH Ge pie YY 4 
৪৯৬৪-(৫/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত যে, তীর মামা 
আৰু বুরদাহ্‌ ইবনু নিয়ার (রাযিঃ) নাবী সু-এর যাবাহ এর আগে যাবাহ করলেন এবং বললেন, হে আল্লাহর রসূল 
3%! আজকের দিনে গোশ্ত খৌজা-ভাল নয়। তাই আমি আমার পরিবার-পরিজন, পাড়া-প্রতিবেশী ও স্বীয় গৃহের 
লোকদেরকে খাওয়ানোর উদ্দেশে দ্রচত কুরবানী করেছি। রসূলুল্লাহ সু বললেন : তুমি আবার কুরবানী করো। 
তিনি বললেন, হে আল্লাহর রসূল সু! আমার কাছে একটি দুধেল বকরী আছে, যেটি গোশ্তের (মাপে) দু'টি 
বকরীর চেয়েও ভাল। তিনি বললেন, দু'টির কুরবানীর মধ্যে এটিই তোমার উত্তম কুরবানী হবে। আর তুমি ব্যতীত 
অন্য কারো জন্য ছয় মাসের বকরী যথেষ্ট হবে না। (ই.ফা. ৪৯১০, ই.সে. ৪৯১৪) 
Ch ALG oo dl oF LD LR le of SH ES dl th Lt GG (pj tAn0 
bs JBN. Ld SLE Ye 08 ain ys HE al UD CLL UN ge 
+ ph SnD chy KSEE LUC 53 Sh Lys i Ly dn OUD 
৪৯৬৫-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
(একদা) কুরবানীর দিন রসূলুল্লাহ 3 আমাদের লক্ষ্য করে খুত্বাহ দিলেন এবং বললেন: সলাত আদায়ের আগে 
কেউ যেন যাবাহ না করে। বারা (রাযিঃ) বলেন, অতঃপর আমার মামা বললেন : হে আল্লাহর রসূল 3! 
আজকের দিনে তো গোশ্ত খোজা ভাল নয়। অতঃপর বর্ণনাকারী হুশায়ম (রহঃ) বর্ণিত হাদীসের উপরোল্লিখিত 
বাক্য বর্ণনা করেন। (ই.ফা. ৪৯১১, ই.সে. ৪৯১৫) 
ef Ee st Ee c 5 dl Se Ge Ho dt En, (py tA41 
Lg 85 Ca co ba BE Al LD UU: 1G oe ae be AB oe LUE Us 
Hot Mh iN. OH oF CESS AIAG AE UB. Lt A IS NUCL 
+ Lod EC Gg Eo" 0 GS ie HA BS gle YUE an 
৪৯৬৬-(৬/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক আমাদের মতো সলাত আদায় করে, আমাদের কিবৃলামুখী হয় এবং 
আমাদের মতো কুরবানী করে, সে যেন সলাতের পূর্বে যাবাহ না করে। পরে আমার মামা বললেন, হে আল্লাহর 
রসূল 3%! আমি তো আমার ছেলের পক্ষ থেকে কুরবানী করে ফেলেছি। তিনি বললেন, সেটা তো এমন জিনিস, 
যা তুমি তোমার পরিবারের জন্য জলদি করে (যাবাহ করে) ফেলেছ। তিনি বললেন, আমার কাছে (এমন) একটি 
বকরী আছে, যা দু'টি বকরীর চেয়েও উত্তম । তিনি বললেন, তুমি সেটা কুরবানী করো। কারণ সেটাই তোমার 
উত্তম কুরবানী হবে। (ই.ফা. ৪৯১২, ই.সে. ৪৯১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


8 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ক IG - Ed oN bil, - IS Ey cE bs Los Bo Ce AME 
EES "38% 4 ID U6: U8 oe 05 OH of Gl op A BD be et BS 
CEE POE RL CN 
UG Bl tn HE CE Ge : JE EDS GS HAUS." pS 3 SY Ca OF AY 
+ I Bl ie GIS 0 Gh 
৪৯৬৭-(৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আজকের দিনে আমাদের প্রথম কাজ হলো সলাত আদায় করা। 
তারপর আমরা ফিরে গিয়ে কুরবানী করব। যে লোক এরূপ করলো সে আমাদের সুন্নাত পালন করলো। আর যে 
লোক (সলাতের আগে) যাবাহ করলো, সেটা কেবল গোশ্ত (খাওয়ার জন্য) হলো, যা সে নিজের পরিবারের জন্য 
অগ্রিম ব্যবস্থা করলো। সেটা কুরবানীর কিছুই হলো না। আবূ বুরদাহ্‌ ইবনু নিয়ার (রাযিঃ) পূর্বেই কুরবানীর 
নিয়্যাতে যাবাহ করে ফেলেছিলেন তাই তিনি বললেন, আমার কাছে একটি ছয় মাসের বকরীর বাচ্চা আছে যা 
এক বছরের বাচ্চার চেয়েও হষ্টপুষ্ট । রসূলুল্লাহ 3 বললেন : তুমি সেটিই কুরবানী করো । তোমার পরে আর 
কারো জন্য এটা যথেষ্ট হবে না। (ই.ফা. ৪৯১৩, ই.সে. ৪৯১৭) 
SH oF i is 35) be Ls ES of BS Be 0 abl Be ES (foc) £4 
he BEA SF ge 
৪৯৬৮-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) নাবী 3% হতে অবিকল বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৯১৪, ই.সে. ৪৯১৮) 
Be Bn, C oad Hf ES 96 Go Ly HRS Mala Ly EES BS (foe) £414 
we ll op Uf SF DSA CE USS a EE Ut PAO Sh Sg 2 ods 
NED IBS. al 5 0 C55 od FRE Al U5) Gils U6 
৪৯৬৯-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, হান্নাদ ইবনু আস্‌ সারী, ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ 
ইবনু ইব্রাহীম (রহঃ) ..... বারা ইবনু 'আযিব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সর্ট কুরবানীর দিন 
সলাতের পর আমাদের লক্ষ্য করে খুত্বাহ দিলেন। তারপর রাবী উল্লেখিত বর্ণনাকারীদের অনুরূপ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৪৯১৫, ই.সে. ৪৯১৯) 
Ge Lakh te oad sf Ge a De 0 a LTT ESS (pA EV. 
Lbs 8 ge bh HH ES Gl oF JP pale BS - A) BS A Se 
US 08 GE Ge U2 U6. ESTEE SES 1 5 C5 of BEE dl ID 
"Sx Bl LE G55 VS ee ES" UG TALS tine 
৪৯৭০-(৮/...) আহমাদ ইবনু সা‘ঈদ আদ্‌ দারিমী (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, কুরবানীর দিন রসূলুল্লাহ 3% আমাদের উদ্দেশে বুত্বাহ্‌ দিলেন। তিনি এতে বললেন : সলাতের 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ৫ 


আগে কেউ যেন কুরবানী না করে। এক লোক বলল, আমার কাছে একটি দুধেল বকরী রয়েছে, যেটি গোশৃতের 
(হিসেবে) দু'টি বকরীর চেয়ে উত্তম । তিনি বললেন, ওটা কুরবানী করো। তোমার পর অন্য কারো জন্য এ রকম 
ছ'মাসের বাচ্চা (কুরবানী করা) যথেষ্ট হবে না। (ই.ফা. ৪৯১৬, ই.সে. ৪৯২০) 


EEA CE nO So Es 2 ts Loe is (fa) £41 
b “Gh + 38 th UH SL UF A ES Ob sje Gh 08 oo Bs 
EE MOE UN Lb et U6 - i J) ge OF dl Ju 
+" UG Bl ie GIS Os AC Vil 
৪৯৭১-(৯/...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আবু বুরদাহ্‌ (রাযিঃ) সলাতের পূর্বে কুরবানী করলে নাবী স¥ন্ বললেন : এটার পরিবর্তে অন্য একটি কুরবানী ' 
করো । তিনি বললেন, হে আল্লাহর রসূল 3! আমার নিকট শুধু একটি ছ'মাসের বকরীর বাচ্চা আছে। শু'বাহ্‌ 
(রহঃ) বলেন, মনে হয় তিনি বলেছেন, সেটা এক বছরের বাচ্চার চাইতেও উত্তম । রসূলুল্লাহ 3% বললেন : সেটির 
স্থানে এটি কুরবানী করো। আর তোমার পর অন্য কারো জন্য এটা যথেষ্ট হবে না। (ই.ফা. ৪৯১৭, ই.সে. ৪৯২১) 
il ws AD : SS Wc =~ 8 As ae 4) (9) HE Calder tvt 
+ Rl bn TE AR 3 Bt SSS 0 JEL tig Lt CES Linh ale 
৪৯৭২-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) শু‘বাহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি এটা ‘এক বছরের বাচ্চার চাইতেও উত্তম’ এ বাক্যের বর্ণনায় সংশয়ের 
বৰ্ণনা করেননি । (ই.ফা. ৪৯১৮, ই.সে. ৪৯২২) 
- Sb of oe hd SOA 03 LA GOD DE 03 Ss SS 23 Onn) AVY 
HE dl J J 108 of ie Lo ie 3 te PAD Ch dete) 108 ~ yd hilt, 
Sh as 8 15 a Al UMD UG I BE. db Lal TH ED OS te" ALS 
ES ie Ee eh ses: 6 Hs BE dl U2 UE sm bw Mh KS 
HE al J bey : Ub fy Hm be Has) All GH: MS LSD: UG TGA 
UES U6 UES Le wl EE Ar) Ue cts 
৪৯৭৩-(১০/১৯৬২) ইয়াহ্‌ইয়া ইবনু আইযূব, ‘আমূর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ 38 কুরবানীর দিন বললেন : যে ব্যক্তি সলাতের পূর্বে যাবাহ 
করেছে, সে যেন আবার যাবাহ করে। এক লোক দাড়িয়ে বলল, হে আল্লাহর রসূল 3! আজকের দিনে তো 
গোশৃত খাওয়ার ইচ্ছা হয়ে থাকে! এ সময় সে তার প্রতিবেশীদের প্রয়োজনের কথাও উল্লেখ করে। রসূলুল্লাহ 
3% যেন তার কথাকে সত্য মনে করলেন। সে আরো বলল, আমার কাছে একটি ছ'মাসের বকরীর বাচ্চা রয়েছে, 
যেটি গোশ্তের (হিসেবে) অন্য দু'টি বকরীর চাইতেও উত্তম, আমি কি সেটি যাবাহ করব? আনাস (রাযিঃ) বলেন, 
পরে রসূলুল্লাহ 3% তাকে অনুমতি দিলেন। আমার জানা নেই যে, ওঁ অনুমতি এ লোক ব্যতীত অন্য কারো জন্যে 
ছিল কি-না । আনাস (রাযিঃ) আরো বলেন, রসূলুল্লাহ 3 দু'টি দুন্বার দিকে এগিয়ে গেলেন এবং সে দু'টি যাবাহ 
fh ll 
Wwww.waytojannah.com 


Contents 


ড সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


করলেন। আর লোকজন বকরীগুলোর দিকে (অর্থাৎ খ দু্াতলোর দিঠক)! এগিয়ে গেল এবং সেগুলো বন্টন 


করল । অথবা তিনি বলেছেন, তার পরস্পর ভাগ-বাচয়ারা করল। (ইফ. ৪৯১৯, ই.পে. ৪৯২৩) 
te Aon ip Fx hl ES 3) 0 WS EG GA et Lose BS AO) tAVE 
TE 55 C5 Bs Lf HLA US Eh OS oa Al CS sla HE al JD: AL of sl 
Ee 5S Bas 
৪৯৭৪-(১১/...) মুহাম্মাদ ইবনু ‘উবায়দ আল গুবারী (রহঃ) ..... আনাস (রাষিঃ) হতে বৰ্ণিত যে, রসূলুল্লাহ 


3% সলাত আদায় করলেন, এরপর খুত্বাহ দিলেন। অতঃপর যে লোক সলাতের আগে কুরবানী করেছে তাকে 
আবার কুরবানী করার নির্দেশ দিলেন। এরপর বর্ণনাকারী ইবনু উলাইয়্যার হাদীসের হুবহু বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৯২০, ই.সে, ৪৯২৪) 
be LH ED — UG OF 3 — BL ES LAY SS 5 IGS ASS (pv) tAVo 
ED R- J6- Al C9 BE a ILD ES : UU [Le od te rm 0h Le 

+ Lge Bas SSB. lh in OK ta UN 1S UF ALS 
৪৯৭৫-(১২/...) যিয়াদ ইবনু ইয়াহ্‌ইয়া আল হাস্‌সানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 কুরবানীর দিন আমাদের উদ্দেশে খুত্বাহ দিলেন । তারপর গোশূৃতের গন্ধ পেয়ে (সলাতের 


. আগে), কুরবানী করতে বারণ করলেন। তিনি বললেন, যে ব্যক্তি সলাতের পূর্বে কুরবানী করেছে, সে যেন আবার 
কুরবানী --করে। তারপর বর্ণনাকারী ইবনু ‘উলাইয়্যাহ্‌ ও হাম্মাদ (রহঃ)-এর হুবহু বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৪৯২১, ই.সে. ৪৯২৫) 
Iain) ta CG —Y 
২. অধ্যায় : কুরবানীর পশুর বয়স 

4 UA 6:8 x0 te El EB A BS Lag tn Lf LES (1aav/v+)- £4v" 
| "oll tn 19 HSE Lx 0 YB YAS Ye cn 
৪৯৭৬-(১৩/১৯৬৩) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 
3% বলেছেন : তোমরা মুসিন্নাহ্‌ (দুধ দাত পড়ে গেছে এমন পশু) ছাড়া কুরবানী করবে না। তবে এটা তোমাদের 

জন্য কষ্টকর মনে হলে তোমরা ছ'মাসের মেষ-শাবক কুরবানী করতে পার। (ই.ফা. ৪৯২২, ই.সে. ৪৯২৬) 

ন ES দে wl Lal At SEY EL £6 nL > (0৭২£/১£)- £৭ VV 

VC EO OU ME SOG ees! 


a PS SE UAE Ts AT Sy Sd 0 44 55 0 i BE a 


বলেন, নাবী 3% কুরবানীর দিন মাদীনায় আমাদের নিয়ে সলাত আদায় করলেন। তারপর কিছু লোক এ মনে 
করে আগেই কুরবানী করে ফেললো যে, নাবী $র সম্ভবত কুরবানী করেছেন। অতঃপর নাবী ু যারা তার পূর্বে 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৬) কুরবানী ৭ 


কুরবানী করেছে, তাদেরকে আবার আর একটি কুরবানী করার আদেশ করেন এবং তিনি নির্দেশ দেন, কেউ যেন 
নাবী 3%-এর কুরবানী করার আগে কুরবানী না করে। (ই.ফা. ৪৯২৩, ই.সে. ৪৯২৭) 


5 be Sih LOST spel) Lh Le os SH ES 3s 0 LIES LES (ravopvoy- £AVA 
HEL ce Wenig Uae Biel BE Al dD: XE 5 Ge IG Sh 
As" U8 BE Al dS a 


৪৯৭৮-(১৫/১৯৬৫) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুমৃহ (রহঃ). 2 5 ‘আমির 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% তার সহাবীগণের মধ্যে কুরবানীর পশু বন্টন করার জন্য তাঁকে কিছু বকরী 
দিলেন। একটি বাচ্চা (ছ'মাসের) বাকী রয়ে গেল । রসূলুল্লাহ 3%-কে এ ব্যাপারে জানালে তিনি বললেন, তুমি 
এটা কুরবানী করো। 


কুতাইবাহ্‌ (রহঃ) 4:০৷ শব্দের স্থলে $5০ শব্দটি উল্লেখ করেছেন। (ই.ফা. 8৯২৪, ই.সে. ৪৯২৮) 
ES be AY a be Lh th bs BS Ls lt “ 3 Gs C.py-tava 
Uc 3 BE Al J) Ld: UB Col] A of ie oo ll ss be oS off 

GE" 0%. EE OEE OE 

৪৯৭৯-(১৬/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘উক্বাহ্‌ ইবনু ‘আমির আল-জুহানী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাদের মধ্যে কুরবানীর জত্তু ভাগ করলে আমার ভাগে একটি ছ'মাসের 
বাচ্চা ছাগল পড়ে । আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি তো ছ'মাসের একটি বাচ্চা (ছাগল) পেয়েছি? তিনি 
বললেন তা-ই তুমি কুরবানী করো । (ই.ফা. ৪৯২৫, ই.সে. ৪৯২৯) 

US OLS 09 3 3 BS LA SAD Ae th dl Se es (Cyc AAS 
eth le he 1 al se ts 5G TAL As of OG we — Du As - KEY 
+ Bc Ba. Sl 0 GOL Ld HE dl ULB: al 

৪৯৮০-(.../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান আদ্‌ দারিমী (রহঃ) ..... ‘উক্বাহ্‌ ‘আমির জুহানী (রহঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% তার সহাবীগণের মধ্যে কুরবানীর জত্তু ভাগ করলেন। অতঃপর বর্ণনাকারী উল্লেখিত 
অনুবাদের হুবহু রিওয়ায়াত করেন। (ই.ফা. ৪৯২৬, ই.সে. ৪৯৩০) 

BRC Fa SS Sy ile Gis dal dL BL -Y 
৩. অধ্যায় : কুরবানী করা মুস্তাহাব, আর অপরকে দায়িত্ব না দিয়ে নিজেই তা যাবাহ করা এবং 
‘বিসৃমিল্লা-হ’ ও ‘আল্ল-হু আকবার’ বলাও মুস্তাহাব 
BE Lh An U8 od te BG ie Lge 3 EEG aoc 0 HE EES (raxsp)-£ 4A) 
- belie she BB) En TG cs 3 SB OHH cord sis, 


WwwwW.waytojannah.com 


Contents 


৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


8৯৮১-(১৭/১৯৬৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 
3 দু' শিং বিশিষ্ট সাদা-কালো ধূসর রংয়ের দু'টি দুম্বা স্বহস্তে যাবাহ করেন। (যাবাহ করার সময়) তিনি 


'বিস্মিল্লা-হ’ ও ‘আল্ল-হু আকবার’ বলেন* এবং (যবাহ্‌কালে) তীর একখানা পা দুম্বা দু'টির ঘাড়ের পাশে রাখেন। 
(ই.ফা. ৪৯২৭, ই.সে. ৪৯৩১) 


J) un U8 pl Lp BG Lp LS Lp By BST os Ch Ss ES. AA £AATY 
uli Lal le US Waly 5, UN 2 UES 5, on sal ois, HE dl 
Es sa 
৪৯৮২-(১৮/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3% দু' শিংযুক্ত সাদা-কালো বর্ণের দু'টি দুম্বা কুরবানী করেন। তিনি আরও বলেন, আমি-তাকে দুম্বা দু'টি স্বহস্তে 
যাবাহ করতে দেখেছি । আরও দেখেছি, তিনি ও দু'টির ঘাড়ের পাশে নিজ পা দিয়ে চেপে রাখেন এবং “বিসৃমিল্লা- 
হ’ ও ‘আল্লাহু আকবার’ বলেন । (ই.ফা. ৪৯২৮, ই.সে. ৪৯৩২) 


EH IAL Lt ES — SO Cd IE US CHD LF BS BS (feaj- AAT 
+ Mas. FE al ILD sim 9% Ul Cis UN 
+ 2x5 U6 To oa Rina CH CH UN 
৪৯৮৩-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% কুরবানী 
করেন। রাবী পরবর্তী অংশ উল্লেখিত হাদীসের মতই রিওয়ায়াত করেন। 
শু'বাহ্‌ (রহঃ) বলেন, আমি কাতাদাহ্‌কে বললাম, আপনি কি আনাস (রাযিঃ) থেকে হাদীসটি শুনেছেন? 
তিনি বললেন, হ্যা (শুনেছি) । (ই.ফা. ৪৯২৯, ই.সে. ৪৯৩৩) 
ue EH we 1 Ue Mn ur Gx “i (80) 5 EA Er Eee (oo) £AAE 
i dra ee 0% 6 LE hes BE 
8৯৮৪-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে হুবহু 


রিওয়ায়াত করেন। তবে তিনি উল্লেখ করেন যে, ‘আমি তাঁকে "5 এ), 4 £4৮ বলতেও শুনেছি। 
(ই.ফা. ৪৯৩০, ই.সে. ৪৯৩৪) 


3H SOA FA JE UN Cy 2 Al Se US agi £5 Lh EEC (aavpra)j-taAo 

oS ic A BE Al ILO 0: Le be HS S52 be BEd 5 be AS 

ON A lh" AGS U6 2 GOLD 3 BAS 3 DELS Me 0b DS A 
En SUPE Li MS SGN AE HELA ee PR 


- &=.8 xfs at CEE) Tw 


২ যাবাহ করার শুরুতে 51 4 4&1 ৪: (বিসমিল্লা-হি আল্তু-হ আকবার) বলে যাবাহ করা সুন্নাত। 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৩৬) কুরবানী ৯ 


৪৯৮৫-(১৯/১৯৬৭) হারূন ইবনু মা‘রূফ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
কুরবানী করার জন্য শিংওয়ালা দুস্বাটি আনতে নির্দেশ দেন-যেটি কালোর মধ্যে চলাফেরা করতো (অর্থাৎ- পায়ের 
গোড়া কালো ছিল), কালোর মধ্যে শুইতো (অর্থাৎ পেটের নিচের অংশ কালো ছিল) এবং কালোর মধ্য দিয়ে 
দেখতো (অৰ্থাৎ- চোখের চারদিকে কালো ছিল) । সেটি আনা হলে তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে বললেন, ছোরাটি 
নিয়ে এসো ৷ অতঃপর বলেন, ওটা পাথরে ধার দাও তিনি তা ধার দিলেন পরে তিনি সেটি নিলেন এবং দুন্বাটি 
ধরে শোয়ালেন। তারপর সেটা যাবাহ করলেন এবং বললেন- as Sok Ts Loe te BE Sell dl Ll 
এ, এ “আল্লাহ্র নামে। হে আল্লাহ! তুমি মুহাম্মাদ ও তীর পরিবার ও তাঁর উম্মাতের পক্ষ হতে এটা ক্বুল 
করে নাও” তারপর এটা কুরবানী করেন। (ই.ফা. ৪৯৩১, ই.সে. ৪৯৩৫) 

alah lg ivy Sa SR lh LUG 5 G2 El -t 
8. অধ্যায় : যা রক্ত ঝরায় তা দিয়েই যাবাহ করা বৈধ, তবে দাত-নখ ও সকল হাড় ব্যতীত 
eR oD UB bp ens 0 PS BS G55 SE Lp Lok EES (raaafv-)-£ AA 
a LT, Ihe Ee) HU AIAG: CH E25 0 I) UF GAS OF A) oh Teli) cj Se 
tal Cf li ANG CS GA Ha Es a ANI GY sf nl ট FE 6 ss 
UR LSE iets UD I ts Win 5 obs OY its Ely Ue Leoil cd ilan Cl phd 
+ Ek as ALL LS Ue HEE BE EX BIS Af JY ok 0" BE 4 EE 

৪৯৮৬-(২০/১৯৬৮) মুহাম্মাদ ইবনুল মুসার্না ‘আনাযী (রহঃ) ..... রাফি‘ ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আমরা আগামীকাল শত্রুর সঙ্গে মুকাবিলা করবো। অথচ 
আমাদের সঙ্গে কোন ছুরি নেই । তিনি বললেন, তাড়াতাড়ি কিংবা ভালভাবে দেখে নিখুঁতভাবে যাবাহ করবে। যা 
রক্ত প্রবাহিত করে, যার উপর আল্লাহ্‌র নাম নেয়া হয় তা (দিয়ে যাবাহকৃত জন্তু) খাও । তবে তা যেন দাত ও নখ 
না হয়। আমি তোমাদের কাছে এর কারণ বর্ণনা করছি। কেননা দাত হলো হাড় বিশেষ, আর নখ হলো 
হাবশীদের ছুরি । রাবী বলেন, আমরা গনীমাতের কিছু উট ও বকরী পেলাম। সেখান থেকে একটি উট ছুটে গেলে 
এক লোক তীর মেরে সেটাকে আটকিয়ে ফেললো। রসূলুল্লাহ 3% বললেন : এসব উটের মধ্যেও বন্য প্রাণীর 
মতো আচরণ রয়েছে। অতএব এগুলোর মাঝে কোন একটি যদি নিয়ন্ত্রণ হারা হয়ে যায় তবে তার সঙ্গে এরূপ 
ব্যবহারই করবে। (ই.ফা. ৪৯৩২, ই.সে. ৪৯৩৬) 

Af OF Bee 0 Man 0H URL UES ES, COST AY C5 GEL] BS, (f0)- £AAY 
be ps BE Al ILO Ee EUS Gos 0 ID CP po SD Gel) 5 le be 
+ D333 pall Cs Iie Jie 2B CG ls Al os les Vel 2h Jd SY UE LL Lg 
+ ee 0 G3 LD PAE Sl IY KS 
৪৯৮৭-(২১/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... রাফি* ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 


বলেন, আমরা তিহামার অন্তর্গত ‘যুল-হুলাইফাহ্‌’ নামক জায়গায় রসূলুল্লাহ 3%-এর সাথে ছিলাম । সেখানে 
আমরা বকরী ও উট পেলাম । লোকজন তাড়াতাড়ি করে ডেগের মধ্যে এগুলোর গোশৃত জ্বাল দিতে লাগলো। 


WwwwW.waytojannah.com 


Contents 


১০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


রসূলুল্লাহ 3 নির্দেশ দিলে ডেগগুলোর পার্শ্বদেশ উল্টিয়ে দেয়া হলো। তারপর একটি উট দশটি ছাগলের সমান 
গণ্য করা হলো । রাবী হাদীসের অবশিষ্টাংশ ইয়াহ্‌ইয়া ইবনু সা‘ঈদ-এর হাদীসের হুবহু বর্ণনা করেন। 


(ই.ফা. ৪৯৩৩, ই.সে. ৪৯৩৭) 

Las OF aw UF ple Of Bela te UGE BS LE oh OF ES (pvr) EAAA 
ol) 05 He be sf be SL 0 aes UF TE SES BD G3) 55 Lk Bl) 5 Ge 
5 thily SS st on Od IE 15 SY UY al UD GO: US 5 Le pS 0 3) 
Bay GE SAL EE ie es Ue OU, hs C0 
৪৯৮৮-(২২/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... রাফি‘ ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, 
আমরা বললাম, হে আল্লাহর রসূল 3! আমরা আগামীকাল শক্রর সঙ্গে মুকাবিলা করবো । অথচ আমাদের সঙ্গে 
কোন ছুরি নেই । (ধারালো) বাশের খোলস দ্বারা কি যাবাহ করবো? রাবী ইসমাঈল পুরো ঘটনাসহ হাদীসটি বর্ণনা 
করেন। তিনি [রাফি‘ (রাযিঃ)] আরও বলেন, উক্ত উটগুলোর মধ্য হতে একটি উট ছুটে গেলে আমরা তীর ছুঁড়ে 

ER 8৯৩৪, ই.সে. ৪৯৩৮) 


ahs s 2 


Ef লো ER ME al a ol cy EEE 

৪৯৮৯-(.../...) আল কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... সাঈদ ইবনু মাসূরুক (রহঃ) হতে উপরোক্ত 
সানাদে হাদীসটি শেষ পর্যন্ত পূর্ণা্গরূপে বর্ণিত হয়েছে। হাদীসে তিনি ‘আমাদের সঙ্গে ছুরি নেই, আমরা কি বাশ 
দ্বারা যাবাহ করবো’ রাফি‘-এর এ উক্তিটি উল্লেখ করেন। (ই.ফা. ৪৯৩৪, ই.সে. ৪৯৩৯) 
0b ea be Lt Bie J 1 LOL BES Sl AE OF ATH CR LOL BES (fin £09. 
Os 1s 5d YG Al USD Gy: UU EAS 0 A) Se [0] El) oh Ile be bce 

« Kah SU 65 C568 Us Al 88 Uy El Lk Und KG Hy Spl Gy se ls 

৪৯৯০-(২৩/...) মুহাম্মাদ ইবনু ওয়ালীদ ইবনু ‘আবদুল হামীদ (রহঃ) ..... রাফি‘ ইবনু খাদীজ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বললেন, হে আল্লাহর রসূল 3! আমরা আগামীকাল দুশমনদের সঙ্গে মুকাবিলা করবো, অথচ 
আমাদের কাছে কোন ছুরি নেই৷ শু'বাহ্‌ শেষ পর্যন্ত হাদীসটি উল্লেখ করেন। তবে তিনি এ কথাটি উল্লেখ 
করেননি, “কিছু লোক তাড়াতাড়ি করে, পরে রসূলুল্লাহ 3%-এর আদেশে সেগুলো (ডেগ বা পাতিলগুলো) উল্টিয়ে 
দেয়া হয়।” তবে (এ অংশটি ব্যতীত) তিনি পুরো ঘটনাই বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৯৩৫, ই.সে. ৪৯৪০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ১১ 


Obs GOLA 9 ad 208 By ALES pl Lp GE bn OS Ce ON Gly —o 
FUE ha 0d SAU As 
৫. অধ্যায় : ইসলামের সূচনালগ্নে তিনদিনের পরে কুরবানীর গোশ্ৃত খাওয়া সমন্ধে 
যে নিষেধাজ্ঞা অর্পিত হয়েছিল তার বর্ণনা এবং তা রহিত হওয়া ও 
যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত খাওয়া বৈধ হওয়ার বর্ণনা 


U6 A “l be GAD ES LOR BS Sad 1 Eh Se A (1৭৭৭/"£)-£ ৭৭) 
te Sb Uf UGS BS al UO YY OES Kb TH SL I of Se oe Sh Ci 
PB LCs ol 
৪৯৯১-(২৪/১৯৬৯) ‘আবদুল জাবৃবার ইবনু ‘আলা (রহঃ) ..... আবূ ‘উবায়দ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ)-এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলাম । তিনি খুত্বার আগে সলাত 
আদায় করলেন এবং বললেন, রসূলুল্লাহ 3% আমাদেরকে তিনদিনের পর কুরবানীর গোশৃত খেতে বারণ 
করেছেন। (ই.ফা. ৪৯৩৬, ই.সে. ৪৯৪১) 
Hoe leh 0 OF OS ED Ry CH USL Ss 0 LS SES; (fro) £1 
7 05 - a off Oe Ea Cie fh: UN Lb os TE oe Sell Se AS of de SE 
25S G8 LCL Fd Ll 1 LU 5S BE a UL HY OR a LL BA HG 
kb 4 
৪৯৯২-(২৫/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ ‘উবায়দ (রহঃ) হতে বর্ণিত যে, তিনি ‘উমার 
ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর সাথে ঈদগাহে উপস্থিত ছিলেন। তিনি বলেন, (পরবর্তী সময়) আমি ‘আলী ইবনু আবূ 
তালিব (রাযিঃ)-এর সাথে সলাত আদায় করেছি। তিনি খুত্বার আগে আমাদের নিয়ে সলাত আদায় করেন। 
তারপর লোকজনের উদ্দেশে খুত্বাহ্‌ দেন। (খুত্বায়) তিনি বলেন, রসূলুল্লাহ 3% তিনদিনের পর কুরবানীর 
গোশত আহার করতে তোমাদের বারণ করেছেন। অতএব তোমরা তা খেয়ো না। (ই.ফা. ৪৯৩৭, ই.সে. 8৯৪২) 
TAA HA ES ID Ls Bo FAG IRD SES CfA 
Us Acs th te BSS c Mle bP 3 BS [aly OF sty BS Lh tra Ee, 
+ is JEL Sg GAN oF Hk ae COST gt Se 
৪৯৯৩-(.../...) যুহায়র ইবনু হার্ব, হাসান হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ, যুহরী (রহঃ) হতে উক্ত 
সানাদে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৯৩৮, ই.সে. ৪৯৪৩) 
te Sh Cf aD OF Loe RC CU UG Al Lh LEGS CESS, (vav.pray- £49 
+E 8 a BS te SUG Y + OA BE Ll ce Tab 0 SF pb 


Wwww.waytojannah.com 


Contents 


১২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৪৯৯৪-(২৬/১৯৭০) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্হ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
সূত্রে নাবী 3% হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন: কেউ যেন কুরবানীর গোশ্ত তিনদিনের পরে না খায়। 


(ই.ফা. ৪৯৩৯, ই.সে. ৪৯৪৪) 
SEO GR C FLOR 0 OF 2 bt 3 ES GI bt TOS Gs (dod £4৭৭০ 
el cP PE 0H OF ib be LASS - eR WE CST Ss of Oh Bo gal) 
+ Sl Ss Si FE 
8৯৯৫-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
সানাদে নাবী 3% হতে লায়স (রহঃ)-এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৪৯৪০, ই.সে. ৪৯৪৫) 
LAO OECTA LE. IE £৭৭৭ 
Ee: 
+ DE 5 FE of OH UE . SOE I ALY Ll UN Y TE OS: HL 
৪৯৯৬-(২৭/...) ইবনু আবূ ‘উমার ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% তিন দিনের উপরে কুরবানীর গোশত আহার করতে বারণ করেছেন। 
সালিম (রহঃ) বলেন, এজন্য ইবনু ‘উমার (রাযিঃ) তিনদিনের উপর কুরবানীর গোশ্ত খেতেন না। ইবনু 
আবু ‘উমার ‘তিনদিনের পর’ কথাটি বর্ণনা করেন। (ই.ফা. ৪৯৪১, ই.সে. ৪৯৪৬) 
4 0 Al Ae tbe WL BS £9) CS ES pal C2 : SE GES (avifvay-£4aV 
GAS UN. 5S 5 Uta 1 8 to BE A UFO 8 OA GA Se i 8 
ioe I Al te A Af BUH Le chs Ge: a Ll Sh KS 
x 06 Ch. +R a ACG ES 18” BE a UD UE FG A LD TS coil 
dl I UB I he DSL BUSS tp GE eel UD G16 Ms 
ity Sl te GG ICS” V4. SSE GED LAT Ky bf Se : 1. Ch," FE 
aE 
৪৯৯৭-(২৮/১৯৭১) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) .....“আবদুল্লাহ ইবনু ওয়াকিদ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, তিন দিনের উপরে কুরবানীর গোশৃত খেতে রসূলুল্লাহ 3 নিষেধ করেছেন। ‘আবদুল্লাহ 
ইবনু আবূ বাক্র (রহঃ) বলেন, আমি বিষয়টি ‘আম্রাহ্‌ (রাযিঃ)-এর নিকট উল্লেখ করলে তিনি বলেন, ইবনু 
ওয়াকিদ সত্যই বলেছেন। আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ $%-এর যামানায় ‘ঈদুল 
আযহার সময় বেদুঈনদের কিছু পরিবার শহরে আগমন করে, তখন রসূলুল্লাহ স্ন বললেন : তোমরা তিনদিনের 
পরিমাণ জমা রেখে বাকী গোশ্তগুলো সাদাকাহ্‌ করে দাও । পরবর্তী সময়ে লোকেরা বলল, হে আল্লাহর রসূল 


3%! মানুষেরা তো কুরবানীর পশুর চামড়া দিয়ে পাত্র প্রস্তুত করছে এবং তার মাঝে চর্বি গলাচ্ছে। রসূলুল্লাহ $8 
বললেন : তাতে কি হয়েছে? তারা বলল, আপনিই তো তিনদিনের বেশি কুরবানীর গোশ্ত খাওয়া হতে বারণ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ১৩ 


করেছেন। তিনি বললেন : আমি তো বেদুঈনদের আগমনের কারণে এ কথা বলেছিলাম । অতঃপর এখন তোমরা 
খেতে পার, জমা করে রাখতে পার এবং সাদাকাহ্‌ করতে পার । (ই.ফা. ৪৯৪২, ই.সে. ৪৯৪৭) 
A oF 22 A a ML GR Sd: UE 53 a3 BS (avvfra)- EAAA 
VET 8H 15" SG UGE pSE 2 GOL 1 Al Sl ie co 3 HE 
৪৯৯৮-(২৯/১৯৭২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) কর্তৃক নাবী সু হতে বর্ণিত যে, 


তিনি তিনদিনের পরেও কুরবানীর গোশত খেতে বারণ করেছেন। তারপর পরবর্তীকালে তিনি বলেছেন, এখন 


তোমরা খেতে পার, পাথেয় হিসেবে ব্যবহার করতে পার এবং সঞ্চয় করে রাখতে পার। 
(ই.ফা. ৪৯৪৩, ইসে. ৪৯৪৮) 


Ge of 09 3 Ey nda 9 Lele BG Lt oh 09 8 Hf GES (frejc tan 
SS ES - 5 bil - SE LL SC AE UF ple Le FSO OF oF USS BE ts 
TA US ol iw JY US JH Al Ae CF HE Chas UN Sle US 5h OF CF Me tS 
"183 196" UG BEE al UA UD asl oie 2D 
+25 U6 dh Gin 20 Ub pla C3 
৪৯৯৯-(৩০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) 
ul জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমরা মিনায় তিনদিনের বেশি কুরবানীর গোশৃত 
খেতাম না । পরে রসূলুল্লাহ 3 অনুমতি দিয়ে বললেন : তোমরা খেতে পার এবং অতিরিক্ত হিসেবে রাখতেও 
পার। 
(ইবনু জুরায়জ বলেন) আমি ‘আতাকে বললাম, জাবির (রাযিঃ) কি ‘মাদীনায় আগমন করা পর্যন্ত" কথাটি 
বলেছেন? তিনি বললেন, হ্যা । (ই.ফা. ৪৯৪৪, ই.সে. ৪৯৪৯) 
A) be se 0 A AE LF lie C9 ULSD UIST om EE Es (.yr)j-0se 
SHE GH LAL LALLY 6: UU dl Ae 8 be CU ol chee be DS A 
PDE TA od. ie US Ute S555 Uf FE Al J) Ul 
৫০০০-(৩১/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 
তিনদিনের বেশি কুরবানীর গোশৃত জমা করে রাখতাম না। ণরে রসূলুল্লাহ 3% তিনদিনের পরেও এ থেকে 
খাওয়ার এবং পাথেয় হিসেবে ব্যবহার করার জন্য আমাদের অনুমতি দেন। (ই.ফা. ৪৯৪৫, ই.সে. ৪৯৫০) 
Ab CF ple LF phe Lo RE 3 OGL GS Ln O38 ES, (.. Jfr0)-e 
+ HE Al I Se cl Rl AES OK: BE 
৫০১১-(৩২/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, সুফ্‌ইয়ান ইবনু 'উয়াইনাহ্‌ (রহঃ) ..... জাবির (রাষিঃ) 
হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমরা রসূল ্-এর সময় মাদীনায় পৌছা পর্যন্ত কুরবানীর গোশত পাথেয় হিসেবে 
নিয়ে আসতাম । (ই.ফা. ৪৯৪৬, ই.সে. ৪৯৫১) 
ee) 
Wwww.waytojannah.com 


Contents 


১৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be Um of CF GA cp YN Se BES ins of C2 8 SH ES (avrfrey-o ct 
tte ALY atte ol HR Fea apd BE ELE Se Ele LEN SE OEE Ee LS Seid 
+2 ESE El UU. SE TH LAL LATE Y Bhi A GB al UD UN 
"DAS Sf LATS Leahy 19" UB USS US Vie pe Of FE dl JL DVS 
ES ECE A TEE 
৫০১২-(৩৩/১৯৭৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে, অন্য 
সানাদে ‘আবদুল আ‘লা (রহঃ) ..... আবু সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন 
: হে মাদীনার লোকেরা! তোমরা যেন তিন দিনের বেশি কুরবানীর গোশৃত না খাও ৷ ইবনুল মুসান্না (রহঃ) 4১৬ 
৫ (তিনদিন) শব্দ উল্লেখ করেছেন। তারা রসূলুলাহ 3-এর কাছে অভিযোগ (আপত্তি) করলো যে, তাদের 
পরিবার-পরিজন, কাজের লোক ও সেবক রয়েছে। এরপর রসূলুল্লাহ 3 বললেন : তাহলে তোমরা নিজেরা খাও, 
অন্যকে খাওয়াও এবং জমা করে রাখো । . 
ইবনুল মুসান্না (রহঃ) বলেন, ‘আবদুল আ'লা (রহঃ) সন্দেহ করেছেন যে, রসূলুল্লাহ | :১। শব্দ বলেছেন, 
না 5১৯১ শব্দ । (ই.ফা. ৪৯৪৭, ই.সে. ৪৯৫২) 
Ll io AE of 0 5 bo poe 3 IEG oak ty SEL EEE (Yavéfr£)-0 
UE Cb le I 5 SH SLL NLS nin U8 BE Al ILD OF: ESSN os 
He $8 Al OE ple BS LY Sr UB FUE LEG CES GS A OLD Gs 1G Slt pL 
is es 
৫০১৩-(৩৪/১৯৭৪) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু আক্‌ওয়া* (রাযিঃ) হতে বর্ণিত যে 
রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের মাঝে যে ব্যক্তি কুরবানী করবে, সে যেন ঈদের তৃতীয় রাতের পর তার 
বাড়িতে কুরবানীর পশুর কোন কিছু সঞ্চিত না রাখে। আগামী বছর যখন আগত হলো, তখন লোকজনেরা বলল, 
হে আল্লাহর রসূল 3%! আমরা কি গত বছরের মতো করবো? তিনি বললেন, না । সে বছর তো মানুষ খুব দুর্দশায় 
ks তাই আমি চেয়েছিলাম যাতে সকলের কাছে কুরবানীর (গোশৃত) পৌছে যায়। (ই.ফা. ৪৯৪৮, ই.সে. ৪৯৫৩) 
es LE REE MAE BE 
ELT Ub SS Se BE 2 UE UNE 2 2 55 ie bp Bat 
৫০১৪-(৩৫/১৯৭৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সাওবান হোমি) হতে ত বৰ্ণিত I তিনি বলেন, রসূলুল্লাহ 
3% তার কুরবানীর জত্তু যাবাহ করলেন। তারপর বললেন, হে সাওবান! এর গোশ্ত উত্তমভাবে রক্ষণাবেক্ষণ 


করো । তারপর থেকে তিনি মাদীনায় আগমন করা পর্যন্ত আমি তাকে উক্ত গোশৃত হতে খাওয়াতে থাকি । 
(ই.ফা. ৪৯৪৯, ই.সে. ৪৯৫৪) 


GE EC LD 35) ES YG ar) SI LE od 2 8 Hf BES, C.f..)-00 
+ ALY ig ple of Llc te TASS Gidea CH SSN Le Us koh Fee 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ১৫ 


৫০১৫-(.../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু রাফি‘, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী (রহঃ) ..... 
মু'আবিয়াহ্‌ ইবনু সালিহ্‌ (রহঃ) হতে উল্লেখিত সুত্রে হাদীসটি বৰ্ণনা করেছেন । (ই.ফা. ৪৯৫০, ই.সে. ৪৯৫৫) 


ae L2G Ss BS ন 5H cal oak & sa SAY (rye 
JD ol IN 18 BE al JL fa OF LF 4 be D8 5 > CH SAD Xe Lo sy 
+ Lcd Ll 6 Hin US U9 HB OG SALA: UG. oh Ll GSES BE dl 


৫০১৬-(৩৬/...) ইসহাক্‌ ইবনু মান্্‌সূর (রহঃ) ..... রসূলুল্লাহ 3%-এর গোলাম সাওবান (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বিদায় হাজ্সের কালে আমাকে বললেন : এ গোশত উত্তমরূপে সংরক্ষণ কর। 


আমি ডা ভাল করে রেখে দিলাম । তিনি মাদীনায় পৌঁছা পর্যন্ত এ গোশ্ত খেতে থাকেন। 
(ই.ফা. ৪৯৫১, ই.সে. ৪৯৫৬) 


Lh 3 BS EN Lo LSS GEL Lal LS Ae C9 Bl LE DS (yc 
CES ES BH LY ie GS 
৫০১৭-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান আদ্‌ দারিমী (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু হামযাহ্‌ (রহঃ) 

হতে উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি “বিদায় হাজ্জের সময়’ কথাটি উল্লেখ করেননি । 


(ই.ফা. ৪৯৫১, ই.সে. ৪৯৫৭) 
ERE Loe ES 3G Rl 3 Los LES ol CF O89 3 ES (avvyrv)-o A 
EBs Co 0 FG GH GR SL Ee G5 Sn Cp Ed ly Uy Gi of 2: Ee 
SE JE ULE i HAY TS EE SAU SEES HAASE 
be Leis DDR DS OD Ue He" BE Al ILD I UN od Le LS oF A se 
Ys Gk ESN 3 EOE pls 3 TBD oF EES HSL CSA SSE 3 al ~~ 
Go EO 
৫০১৮-(৩৭/৯৭৭) আৰু ৰাক্র ইবনু আৰু শাইবাহ মুহাম্মাদ ইবনুল মুসানা ও মুহাম্মাদ ইবনু ‘আবদুষ্াহ 
ইবনু নুমায়র (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমি কবর 
যিয়ারাত হতে তোমাদের বারণ করেছিলাম, এখন তোমরা যিয়ারাত করতে পার। আর আমি তোমাদের 
তিনদিনের বেশি কুরবানীর গোশৃত খেতে নিষেধ করেছিলাম, এখন তোমরা নিজেদের প্রয়োজন অনুপাতে জমা 
করে রাখতে পার । আমি আরো তোমাদের নিষেধ করেছিলাম চর্ম দ্বারা নির্মিত পাত্র ব্যতীত অন্যান্য সকল পাত্রে 
তৈরি নাবীয (খেজুর ভেজানো পানি) পান করতে, এখন তোমরা যে কোন পাত্র থেকেই পান করতে পারো। তবে 
যা কিছু নেশা সৃষ্টি করে তা পান করো না । (ই.ফা. ৪৯৫২, ই.সে. ৪৯৫৮) 
Hh gh Lie be Up Sf th Mt Es pL ts ESS HSS Cd) 0 
+ Om of SS iy KS. "i UG HE AULD: 4 be SL 09 of 
৫০১৯-(.../...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন : আমি তোমাদের বারণ করেছিলাম .....। তারপর রাবী আবূ সিনানের হাদীসের অবিকল অর্থ বর্ণনা 
করেন। (ই.ফা. ৪৯৫৩, ই.সে. ৪৯৫৯) 


Wwww.waytojannah.com 


Contents 


১৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


xls gol ol 1 
৬. অধ্যায় : ফারা* ও ‘আতীরাহ্‌ 
OAs Si Se LE of 5 8 Sly Gel CS LS 3 BS (avyra)j-o)- 
TIA of OF Mel bf GAS op LE 0 DR ES USAT IE UST: BS NN A 
Se ES 3 UN, COS 6 UU AS ts LES SD i Loe ASC HE ck 
ERY" 5 dl UD JE 8 TIA ol 2 OF OF GA cp Lie LUST 3 
+L bl ES OS চ J Eo, 9D a SBD ON Ke YS 
৫০২০-(৩৮/১৯৭৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আত্‌ তামীমী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ 
নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 থেকে অন্য সানাদে মুহাম্মাদ 
ইবনু রাফি‘ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন, ফারা* ও ‘আতীরাহ্‌ (রজব মাসের প্রথম দশদিনের যাবাহকৃত পশু) বলতে (ইসলামে) কিছু নেই । ইবনু 
রাফি (রহঃ) তার রিওয়ায়াতে অতিরিক্ত বর্ণনা করেছেন- ফারা* হলো (পশুর) প্রথম বাচ্চা, যা তারা যাবাহ 
করতো । (ই.ফা. ৪৯৫৪, ই.সে. ৪৯৬০) 

Sf os oa BLU Lay ba hy 2 G3 iP AP JSS bh 8 LY 
৭. অধ্যায় : যে ব্যক্তি যিলহাজ্জ মাসের প্রথম দশদিনে প্রবেশ করল এবং কুরবানী দেয়ার ইচ্ছা 
করল তার জন্য চুল ও নখ কর্তন নিষেধ 

Ae 0 AS 0 SAN Ae ie So Bo ) BS “ BH EBS (avvfra)-o.)) 
I dh oss 13 108 BEE OLE fl be S53 EY Ge ES HP 8) 
Ee ots 25 te LG BS iS 
CLE CS ISSN in OB: OU 
৫০১১-(৩৯/১৯৭৭) ইবনু আবূ ‘উমার আল-মান্ধী (রহঃ) ..... উন্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 
3% বলেছেন : যখন (যিলহাজ্জ মাসের) প্রথম দশদিন উপস্থিত হয়, আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা 
করে, তবে সে যেন তার চুল ও নখের কিছুই স্পর্শ না করে (কর্তন না করে) । 


সুফ্‌ইয়ান (রহঃ)-কে বলা হলো, অনেকে তো হাদীসটিকে রসূলুল্লাহ 3% হতে উল্লেখ করেন না। তিনি 
বললেন, আমি কিন্তু রসূলুল্লাহ 3% থেকেই উল্লেখ করি। (ই.ফা. ৪৯৫৫, ই.সে. ৪৯৬১) 


AE 0 ASL SAD Se GES UGE USL old 3 GEL) ESS (feycouy 
UE EU CEE EET ET ETE 
ul 32 sl hes pal dS 3 UE ds LL fe EL OB Se bp EP OA 
ET TELL AY 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৬) কুরবানী ১৭ 


৫০১২-(৪০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
বলেছেন : যখন (যিলহাজ্জ মাসের) প্রথম দশদিন উপস্থিত হয় আর কারো নিকট কুরবানীর পশু উপস্থিত থাকে, 
যা সে যাবাহ করার নিয়্যাত রাখে, তবে সে যেন তার চুল ও নখ না কাটে । (ই.ফা. ৪৯৫৬, ই.সে. ৪৯৬২) 

Ls Ge LE A GED Ss SS HS pL ts EOS ASS oper 
EO 13 08 BE GA ULE fl ie Sd 0 ms UF Ie 5 SE bP ol ot Le 
"Ely ot te LL CAS UST Hf Bnd G5 Das 

৫০১৩-(৪১/...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 
বলেছেন : যখন তোমরা যিলহাজ্জ মাসের (নতুন চাদ দেখতে পাও) আর তোমাদের কেউ কুরবানী করার ইচ্ছা 
করে, তবে সে যেন তার চুল না ছাটে ও নখ না কাটে । (ই.ফা. ৪৯৫৭, ই.সে. ৪৯৬৩) 
be Kt Us oe Lh So UES Lad GSS of dl Xe Lh Ll BS (feayrott 

+ E353 ALY Ti pl 0 958 1 SE UF dl 2 ss 

৫০১৪- (./.-) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাকাম হাশিমী (রহঃ) ..... ‘উমার কিংবা ‘আম্র ইবনু 
মুসলিম (রহঃ) হতে এ সূত্রে অনুরূপ বর্ণনা করেছেন। (ই.ফা. ৪৯৫৮, ই.সে. ৪৯৬৪) 

LE tp all ae 0 Lo EES of ES GG Be 09 A HE ES (uf tr)-0o0 
HE a ES ke HES 0 ch Bi Se CRAs OU 3 of SE Bt pile) 
V9 ot bn DEL SE 350d G3 Da Af HS ES SUS i: BE Al ILD UN: J 

৫০১৫-(৪২/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... নাবী সু-এর স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: যে লোকের কাছে কুরবানীর পশু আছে সে যেন যিলহাজ্জের 
নতুন টীদ দেখার পর ঈদের দিন থেকে কুরবানী করা পর্যন্ত তার চুল ও নখ না কাটে। (ই.ফা. ৪৯৫৯, ই.সে. ৪৯৬৫) 
Ee 0 ts Ho ae Lal #8: Ll Le to Luo 2s) 0০.) 
HA Al Oa UE Al 23 bd cab I GED A LS: UU UE os pes ts Se 
lh A OF GUE lS TSS CEL Os Se Ce ES LY Cs SY 


be JEL Ps cis BE Al US) UH i BE ED CL ES YG SC 
৫০১৬-(.../...) হাসান ইবনু ‘আলী আল-হুলওয়ানী (রহঃ) ..... ‘আম্র ইবনু মুসলিম ইবনু ‘আম্মার আল- 


লাইসী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, আমরা গোসলখানায় ছিলাম কুরবানীর ঈদের কিছুদিন আগে। 
কতিপয় লোক চুন দিয়ে নাভীর নিচের পশম পরিষ্কার করল। গোসলখানায় উপস্থিত লোকদের একজন বললেন, 
সাঈদ ইবনু মুসাইয়্যিব (রাযিঃ) এটা অপছন্দ করেন। পরে আমি সাঈদ ইবনু মুসাইয়্যিব (রাষিঃ)-এর সাথে 
দেখা করে বিষয়টি তীকে জানালাম । তিনি বললেন, হে ভাতিজা! এ হাদীসটি তো মানুষ ভুলে গেছে এবং ছেড়ে 
দিয়েছে। নাবী 3%-এর স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ) আমার কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তিনি বলেন, 


www.waytojannah.com 


Contents 


১৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


রসূলুল্লাহ 3% বলেছেন: ........ রাবী মুহাম্মাদ ইবনু ‘আম্র (রহঃ) হতে মু'আয (রহঃ) বর্ণিত হাদীসের মতই 
অর্থবোধক শব্দাবলী উল্লেখ করেন । (ই.ফা. ৪৯৬০, ই.সে. ৪৯৬৬) 
Se ES IU Cy OH Al 0 DN Ae Lh Ll BSC A SS (dojo 
Ueto Ht be Ds of of me Op Bl OF IE AUST EE ORL A ts al 
+ Mish cies BE KS. SUS HE AED LLU Sl Ed OH 
৫০১৭-(.../..) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ও আহ্‌মাদ ইবনু ‘আবদুর রহমান ইবনু আখী ইবনু ওয়াহ্‌ব 
(রহঃ) ..... রসূলুল্লাহ 3-এর স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী $ বলেছেন ..... অন্যান্যদের 
বৰ্ণিত হাদীসের সমার্থক । (ই.ফা. ৪৯৬১, ই.সে. ৪৯৬৭) 
G5 A) Sd CFA 2535 Gl A 
৮. অধ্যায় : আল্লাহ ব্যতীত অন্য কোন কিছুর নামে যাবাহ করা হারাম হওয়া প্রসঙ্গে 
Ee 55 Ub U2 be CASS a3 Sh ELS FA LIAS ES (ravayary-oe 1A 
oe Se 6 UU Lr ts ale Sin 3 ES UES Ls cl ES GIN Le Ss YI 
td BE LA US Ce: Uy Coil U6 TAY nd BE US Ct JB OE Ae of OF 
08:08 Tosh Td Gh CUB OG. 5d SK, ED SA Ge Ol Lic Es 
a He ta dd Cals Boe GF a dl Cals BSA EF ba dl CALs EY CAT fe dC 
“ul 
৫০১৮-(৪৩/১৯৭৮) যুহায়র ইবনু হার্ব ও সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... আবূ তুফায়ল ‘আমির ইবনু 
ওয়াসিলাহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আলী ইবনু আবূ তালিব (রাধিঃ)-এর কাছে উপস্থিত ছিলাম ৷ 
এক লোক তার নিকট এসে বলল, নাবী কু আপনাকে আড়ালে কি বলেছিলেন? রাবী বলেন, তিনি রেগে গেলেন 
এবং বললেন, নাবী 3 লোকদের কাছ থেকে গোপন রেখে আমার নিকট একান্তে কিছু বলেননি। তবে তিনি 
আমাকে চারটি (বিশেষ শিক্ষণীয়) কথা বলেছেন। বর্ণনাকারী বলেন, এরপর লোকটি বলল- হে আমীরুল 
মু'মিনীন! সে চারটি কথা কি? তিনি বললেন : ১. যে লোক তার পিতা-মাতাকে অভিসম্পাত করে, আল্লাহ্‌ তাকে 
অভিসম্পাত করেন, ২. যে লোক আল্লাহ ব্যতীত ভিন্ন কারো নামে যাবাহ করে আল্লাহ তার উপরও অভিসম্পাত 


করেন, ৩. খু ব্যক্তির উপরও আল্লাহ অভিসম্পাত করেন, যে কোন বিদ‘আতী লোককে আশ্রয় দেয় এবং 8. যে 
ব্যক্তি জমিনের (সীমানার) চিহ্নসমূহ অন্যায়ভাবে পরিবর্তন করে, তার উপরও আল্লাহ অভিসম্পাত করেন। 


(ই.ফা. ৪৯৬২, ই.সে. ৪৯৬৮) 

Ital LP UB ts ULL "So AE ff ES Ls of 0 8G HES (.ttj-0)1 
: U8 FE Al ILO SY EA fo CAT le of aS Oh: J iby of Ge UF 
bot 3 a dl Cals dl A EF bn di Cd” LGA Se SOUS dL 
"EE to di Cals Ef) dt dh As 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৬) কুরবানী ১৯ 


৫০১৯-(৪৪/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু তুফায়ল (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমরা ‘আলী (রাযিঃ)-কে বললাম, রসূলুল্লাহ 3% আপনাকে গোপনে যা জানিয়েছেন, সে বিষয়ে আমাদের 
কিছু বলুন। তিনি বললেন, মানুষের নিকট গোপন রেখেছেন এমন কিছুই তিনি আমার নিকট একান্তে বলেননি। 
তবে আমি তাকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যাবাহ করে, আল্লাহ তাকে লা‘নাত 
করেন; যে লোক কোন বিদ‘আতীকে ঠাই দেয়, আল্লাহ তাকে লা‘নাত করেন; যে লোক আপন পিতা-মাতাকে 
লা'নাত করে আল্লাহ তাকে লা‘নাত করেন এবং যে ব্যক্তি (জমিনের) চিহ্নসমূহ পরিবর্তন করে, আল্লাহ তাকে 
লা'নাত করেন। (ই.ফা. ৪৯৬৩, ই.সে. ৪৯৬৯) 

LE ES 36 - sl on Hil, - EOF Et ct LS iS Ceo) ০. 
ale NL: 8 Gi of be SSIES of lh i Bt BS hs ts 
AI ATELY BS Os si rcs B dl JO aL: BFE ok BE Al IA 
Ue Gs ta dl Cal dl LA EB tr ad G3 USE Hn EL - J = ih os 
+ BES G91 2 A Cy Ey Cd Ue dl CATS Nl 

৫০২০-(৪৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু তুফায়ল (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ‘আলী (রাযিঃ)-কে প্রশ্ন করা হলো, রসূলুল্লাহ 3% কি আপনাদের নিকট বিশেষভাবে কিছু 
বলে গেছেন। তিনি বললেন, রসূলুল্লাহ সু সর্বসাধারণের কাছে প্রকাশ করেননি এমন কোন ব্যাপারে আমাদেরকে 
বিশেষভাবে কিছু বলে যাননি, তবে একমাত্র আমার তলোয়ারের এ খাপটিতে যা আছে তা ব্যতীত ৷ রাবী বলেন, 
তারপর তিনি তার তরবারির খাপ থেকে একটি সহীফাহ্‌ (লিখিত কাগজ) বের করলেন, যাতে লেখা ছিল- 
‘আল্লাহ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে আল্লাহ ব্যতীত অন্য কারো নামে যাবাহ করে, আল্লাহ অভিসম্পাত 
করেন সে লোককে, যে জমিনের সীমানা চিহ্নসমূহ চুরি করে, আল্লাহ্‌ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে তার 
পিতাকে অভিসম্পাত করে। আল্লাহ অভিসম্পাত করেন সে ব্যক্তিকে, যে কোন বিদ‘আতীকে আশ্রয় দেয় ৷' 


(ই.ফা. ৫ম খণ্ড-৪৯৬৪, ই.সে. ৪৯৭০) 


Wwww.waytojannah.com 


Contents 


EE 


Ld) lis -Yv 
পর্ব (৩৭) পানীয় বস্তু 


ING Sadly Jal) Cay ial ak Cn OGG Ul OU cai a5 ly -\ 
ud na BoE 
১. অধ্যায় : মদ হারাম এবং আঙ্গুরের রস, কীচা-পাকা খেজুর এবং কিসমিস ইত্যাদি থেকে 
তৈরি পানীয় যা নেশাগ্রস্ত করে সেগুলোর বর্ণনা 
C9 RS Oh 0 op Hd Lh ES UES Lendl GS C2 3 Ey (avapy-oe rv) 
Ls cll : U6 lb of 0 LP Le 5 CLL asl be ae 0 ODL ie be Se 
2D ol Se Uy CSG GU GLE FE al UD al D5 Es pic 0 BE LD 
CH, ch Dell Es a be El io es Ga 133 Cee Jal if 5 Gy Lah 
sl il Ja GY: CG a5 LG 4s oh OS 3 COE IL AE 3 TS Lal 
+ Ups i Sl BS Ll Hy ULL CS AL Vj Lg os 
: ae Ub et 0G. Us CAS GL LS: UR ELD oy: et ON ci 
gE Ct ND PL TET 


Ne ER oo ‘ls BE al 


৫০২১-(১/১৯৭৯) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ ু%-এর সাথে বাদ্র দিবসে আমি গনীমাত (যুদ্ধলক্ধ মাল) হতে একটি বয়স্ক উট 
পেয়েছিলাম । আর রসূলুল্লাহ 3 আমাকে আর একটি বয়স্ক উট দিয়েছিলেন। একদিন আমি জনৈক আনসারী 
ব্যক্তির দরজার সামনে সে দু'টি বেঁধে রাখলাম । আমার আকাঙ্কা ছিল, সে দু'টির পিঠে করে কিছু ইযখির ঘাস 


৭ 


Wwww.waytojannah.com 


Contents 


২২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বয়ে আনবো, আর তা বিক্রয় করে ফাতিমাহ্‌ (রাযিঃ)-এর ওয়ালীমায় সাহায্য নিব। আমার সঙ্গে ছিল বানু 
কাইনুকা* গোত্রের জনৈক স্র্ণকার । হামযাহ্‌ ইবনু ‘আবদুল মুভ্তালিব (রাযিঃ), সে বাড়িতেই মদ পান করছিল। তার 
সাথে ছিল একজন গায়িকা । সে (তার গানের মধ্যে) বলল : ॥15খ 4১50055 5 ১ অৰ্থাৎ- হে হামযাহ্‌! 
হষ্টপুষ্ট উট দু'টির কাছে যাও এবং তোমার মেহমানদের জন্য তা যাবাহ করো। 
তারপর হামযাহ্‌ ও দু'টির নিকট ছুটে গেল। পরে দু'টিরই কুঁজ* কেটে ফেললো এবং তাদের পেট ফেড়ে 
দিল। তারপর সে এ দু'টির কলিজা বের করে নিল। 
আমি ইবনু শিহাবকে বললাম, তিনি কুঁজ দু'টি কি করলেন? তিনি বললেন, কুঁজ দু'টি কেটে সাথে নিয়ে 
চললেন। ইবনু শিহাব বলেন, ‘আলী (রাযিঃ) বলেছেন, এ মর্মান্তিক দৃশ্য দেখে আমি রসূলুল্লাহ $%-এর কাছে 
গেলাম তার নিকট ছিল যায়দ ইবনু হারিসাহ্‌ (রাযিঃ)। এরপর আমি তাঁকে পুরো ঘটনা জানালাম । তিনি যায়দ 
(রাযিঃ)-কে সঙ্গে নিয়ে বের হলেন। আমিও তীর সাথে চললাম ৷ হামযাহ্‌ (রাযিঃ)-এর নিকট গিয়ে তিনি তাকে 
কিছু কঠিন কথা বললেন হামযাহ্‌ (রাযিঃ) চোখ তুলে বলল, তোমরা তো আমার বাবার ক্রীতদাস ছাড়া কিছু 
নও। এরপর রসুলুল্লাহ 3% পিছন দিকে ফিরে আসলেন। এমনকি তিনি তাদের নিকট থেকে বেরিয়ে চলে এলেন। 
(ই.ফা. ৬ষ্ঠ খণ্-৪৯৬৪, ই.সে. ৪৯৭১) 
বিঃ দ্রঃ ৪৯৬৪ নম্বরটি ‘ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ’ ভুলক্রমে দুইবার দিয়েছে। 
. he LY le (en) sal BH Ee SUS HS th Ee HS (../.)-0 *্ঁ 
৫০২২-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে এ সূত্রে হুবহু বর্ণিত হয়েছে। 
(ই.ফা. ৪৯৬৫, ই.সে. ৪৯৭২) 
Ga oc ie 0 8 Lh Sen GOS YG Ss ay (ret 
Ey) Le 0 GEA lds GOB ltd 0 oF 5 Oh US Gh ch ti A Se Uo 
ol BE 2 UL UE BSG Gd be i bn CE CS Yi i YALE Ls 
oh bn Biya HE) CN HE dl UD 5 Tb Sf esd Cl Sg sh oe BLS 
El 0 Es me Ly 5 Ceili Ctl Lo Prt Ue a Sl ee 5 bs 
CiiR LA on BO TRE ci od EE GLE Joly HOS i ty GG i 


2 B Calg te hy Tp CLG CL ts 5 GUS BY Cis be iS Do 
ln 5 Rs Al SE ty ES Ald: Vi CA ad Co: Ck Lee Le MS A bn ce 
ELS A pL P20 G2 GY: Ue od CE LCL BG EE Tal Cm OE 0 
UD oe US ko CE; Lae UM Cpa te Bl CH ath Ky Cn LB aay 
dl ILD UB Ch oh tx of FE AULD TS - I - BS Se HE dl 


* জন্তুর বুক ও ঘাড়ের মাঝামাঝি উপরের অংশে বৃহৎ যে গোশ্তপিণ্ড তাকে তাকে কুঁজ বলা হয়। 
Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ২৩ 
Cn Cl LL cle E22 Ie Li SS Cf Ue AV ALUM Gs Ci eC 


Ses 2 GG assy BE al JAD Bh: UM UE ne CG dBA WS USA Hs 
GH CE A 4 150 OEE EGS 23 GH GOH CS BOS LS Ui, 


FE 


io BH Al I) od ESS OB BU ELS ES 13 5 C3 5 b5b BE al J 
HB Ry: FA JE 4423 dl OES hl Bs BAL od OBS Tb a BLS) dl Ok 


OS E83 Sk se co BE A JD LASS U5 BE Al ID TSN SY) 


+ 42 
৫০২৩-(২/...) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, বাদ্রের 


দিন আমি গনীমাত থেকে আমার ভাগে একটি বয়স্ক উট পেয়েছিলাম । আর রসূলুল্লাহ 3% সেদিন ‘এক পঞ্চমাংশ’ 
থেকে আমাকে আর একটি উট দিয়েছিলেন। আমি যখন রসূল $% তনয়া ফাতিমাহ্‌-এর সাথে বাসর যাপনের 
আকাজ্কা করলাম, তখন বানু কাইনুকা* গোত্রের জনৈক স্বর্ণকার ও আমি উভয়ে অঙ্গীকারাবদ্ধ হলাম। সে আমার 
সাথে যাবে আর আমরা (দু'জনে) ইয্খির (ঘাস) নিয়ে আসবো । আমি ইচ্ছা করলাম, এগুলো স্বর্ণকারদের কাছে 
বিক্রি করে তা দিয়ে আমার বিয়ের ওয়ালীমার বিষয়ে সাহায্য নিব। আমি উট দু'টির জন্য বসার গদি, থলে এবং 
রশি ইত্যাদি জিনিস সংগ্রহ করছিলাম । আর আমার উট দু'টি একজন আন্সারী লোকের গৃহের পাশে বাধা ছিল। 
আমিও যা সংগ্রহ করার সংগ্রহ করলাম । এমন সময় অকস্মাৎ লক্ষ্য করি সে দু'টি (উটের) কুঁজ কেটে ফেলা 
হয়েছে, পেটের দিক কেটে ফেলা হয়েছে এবং উভয়ের কলিজা বের করে নেয়া হয়েছে। আমার দু’ নয়ন এ দৃশ্য 
সহ্য করতে পারল না । আমি বলে উঠলাম, এ কাজ কোন্‌ লোক করল? লোকেরা, বলল হামযাহ্‌ ইবনু ‘আবদুল 
মুত্তালিব । সে এ বাড়িতে আনসারদের একদল মন্যুপায়ীকুুরীদের মাঝে আছে। তাকে ও তার সঙ্গীদেরকে গান 
শুনাচ্ছিল এক গায়িকা । সে তার গানে বলল : +15 ১৪,১1১১ ১ 3 অর্থাৎ- হে হামযাহ্‌! তুমি হষ্টপুষ্ট উট 
দু'টির সম্মুখে যাবে কি? পরে হামযাহ্‌ তরবারি নিয়ে উঠলো, উট দু*টির কুঁজ কেটে ফেললো, পশ্চাৎদিক চিড়ে 
ফেললো । অতঃপর ও দু'টোর কলিজা নিয়ে গেল । ‘আলী (রাযিঃ) বলেন, সরাসরি নাবী 3 -এর নিকটে গিয়ে 
উপস্থিত হলাম, তখন তার কাছে ছিল যায়দ ইবনু হারিসাহ্‌ (রাযিঃ) ৷ রসূলুল্লাহ 3% আমার অবয়ব দেখে বুঝতে 
পারলেন। রসূলুল্লাহ 3% বললেন : তোমার কি হয়েছে? আমি বললাম, হে আল্লাহর রসূল! আল্লাহ্‌র কসম, 
আজকের দিনের মতো আমি আর কখনও দেখিনি! হামযাহ্‌ আমার উট দু'টির উপর ক্ষিপ্ত হয়ে উভয়ের কুঁজ দু’টি 
কেটে ফেলেছে, পিছনের দিক কেটে ফেলেছে এবং কলিজা খুলে নিয়েছে! সে এ গৃহে আছে আর তার সাথে আছে 
মদ্যপায়ীদের কিছু লোক। তিনি বলেন, তারপর রসূলুল্লাহ 3% তার চাদর নিয়ে আসতে বললেন । অতঃপর তা 
পরিধান করে হাঁটতে লাগলেন। আমি এবং যায়দ ইবনু হারিসাহ্‌ তীর পিছনে পিছনে অনুকরণ করলাম । পরিশেষে 
তিনি সে ঘরের দরজায় এসে অনুমতি চাইলেন যে ঘরে হামযাহ্‌ ছিল। তারা তাঁকে অনুমতি দিল । তিনি প্রবেশ 
করেই লক্ষ্য করলেন মদ্যপায়ীর দল। রসূলুল্লাহ 3% হামযার অপকর্মের জন্য তাকে শাসন ও নিন্দা করতে 
লাগলেন। এমতাবস্থায় হামযার চোখ দু'টি লাল হয়ে গেল । সে রসূলুল্লাহ 3%-এর দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। 
এরপর সে তার হাটুর দিকে তাকালো, তারপর আরো উঁচুতে দৃষ্টি নিবদ্ধ করল তার নাভীর দিকে, এরপর দৃষ্টি 
উঠালো তার চেহারার দিকে। এরপর হামযাহ্‌ বলল, তোমরা তো আমার পিতার গোলাম ছাড়া কিছুই নও। 
রসূলুল্লাহ 38% যখন বুঝতে পারলেন সে নেশাগ্রস্ত, তখন তিনি পিছনে হেঁটে বের হয়ে পড়লেন। আমরাও তাঁর 
সাথে বের হলাম । (ই.ফা. ৪৯৬৬, ই.সে. ৪৯৭৩) 


www.waytojannah.com 


Contents 


২৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


dl Ae Le Se Lh dl Le BS Wj Al et LS ES, Cre 
+e HEY igs GAD cp Ung Oe SUL 
৫০২৪-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু কুহ্যায (রহঃ) ..... যুহরী (রাযিঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হুবহু বর্ণিত আছে। (ই.ফা. ৪৯৬৬, ই.সে. ৪৯৭৪) 
CLS 3500 es — He EES LSE S93 0 OL 3D H ES Ogre Yo 
Yas Co Le of 5 FE CR 5 gh FC CES UU ML 55 pdf be St 
SEL Sf A A Tf CEOS UR EDA: UB GG A Bb Gy Th coh 
0 1B CE. GA ES: le 3 0 UB Lh do gf SO - - L 
cp i 50 ee be A G5 Sh: U8 - heh BS OE HE 8: Hs 
its hes 6s 1k CY Nn UG EEE cS 1h El 5 ce SY IS 
[AY : 0 53 50. 
৫০২৫-(৩/১৯৮০) আৰূ রাবী' সুলাইমান ইবনু দাউদ ‘আতাকী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রহঃ 
হতে বর্ণিত । তিনি বলেন, মদ হারাম হওয়ার দিন আমি আবূ তালহার ঘরে লোকদের মদ পান করাচ্ছিলাম। তারা 
শুকনো ও কাঁচা খেজুরের মদ পান করতো (অর্থাৎ শুকনো ও কাঁচা খেজুর দ্বারা তৈরি ঘন তৈলাক্ত ও সিরকা পান 
করতো)। হঠাৎ শুনা গেল জনৈক লোক ঘোষণা দিচ্ছে। তিনি বললেন, বের হয়ে দেখো। আমি বের হয়ে 
দেখলাম, এক লোক ঘোষণা দিচ্ছে : শুনে রাখো, মদ নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, অতঃপর মাদীনার 
চারপাশে ও অলিগলি দিয়ে মদের ঢল প্রবাহিত বইতে থাকে। আবূ তাল্হাহ্‌ আমাকে বললেন, বের হও এবং 
এগুলো ঢেলে দিয়ে আসো ৷ অতঃপর আমি সেগুলো ঢেলে দেই। তারা সবাই বা তাদের কেউ কেউ বললেন, 
অমুকে নিহত হয়েছে! অমুকে নিহত হয়েছে! অথচ তাদের উদরে মদ আছে। রাবী বলেন, আমি জ্ঞাত নই যে, এ 
কথাও আনাস (রাযিঃ)-এর হাদীসের অন্তর্ভুক্ত কি-না। এরপর আল্লাহ তা'আলা নাযিল করেন' : “যারা ঈমান 
এনেছে ও সৎকর্ম করেছে তারা পূর্বে যা খেয়েছে তাতে তাদের কোন গুনাহ নেই, যদি তারা সতর্ক হয় এবং ঈমান 
আনে ও সৎকাজ করে"- (সূরা আল-মায়িদাহ্‌ ৫: ৯৩) | (ই.ফা. ৪৯৬৭, ই.সে. ৪৯৭৫) 
LC: U6 cele Lh dl Se COS Ab 9 BS D5 3 BSS C70 
2 eh LS Gh fn sod TE TE Ul Ct UB Gal 2 A Sd 
LG in: UB Oo Fe YU df BE A ILD Ed te YG Cd hy De Uf esl 
Le Ss Go Ch: OF DG oh Bf Ld GOR CAD SG Oh: UY: 0s 
BD SE Ue 
৫০২৬-(৪/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... ‘আবদুল ‘আযীয ইবনু সুহায়ব (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, মানুষেরা আনাস (রাযিঃ)-কে প্রশ্ন করল “ফাযীখ' (খেজুরের তৈরি মদ) সম্পর্কে । তিনি বললেন, 
তোমরা যাকে “‘ফাষীখ’ বলে সম্বোধন কর, তোমাদের এ ফাষীখ ব্যতীত আমাদের আর কোন মদ-ই ছিল না। 
আমি আমাদের ঘরে আবূ তাল্হা, আবূ আইয়ূব (রাযিঃ) এবং রসূলুল্লাহ 3%-এর আরো কতিপয় সহাবীকে মদপান 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ২৫ 


করাতে মত্ত ছিলাম। এমন সময় এক লোক এসে বলল, তোমাদের নিকট কি কোন সংবাদ এসেছে? আমরা 
বললাম, না। সে বলল, মদ তো সম্পূর্ণরূপে নিষেধ করা হয়েছে। তিনি (আবূ তালহা) বললেন, হে আনাস! এ 
মদের কলসগুলো ঢেলে দাও ৷ তিনি বলেন, তারা উক্ত ব্যক্তির সংবাদের পর কোন খ্বোজখবরও করেননি। এ 
সম্পর্কে কোন জিজ্ঞাসাবাদও করেননি । (ই.ফা. ৪৯৬৮, ই.সে. ৪৯৭৬) 


bh bd ES Lal LL CSL U6 He ts EG sll Ls 3 ES (fo) 
: U8 OD FO bo AR Uy Ld Gh be bell gt ce Lh le BE: UH aL 
WG. Ll G Als: 1 Lah eh SU 
«BC ASA CHS 0d th 6 38 OO CS I UTA Ce oY Cf: 
+ Ud ah U6 ac 0 od Ue UD ASS Us 
৫০২৭-(৫/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি আমার সম্প্রদায়ের লোকদের মধ্যখানে দাড়িয়ে আমার চাচাদের ‘ফাযীখ' পান করাচ্ছিলাম । আর বয়সে 
আমি তাদের সবার ছোট ছিলাম। এ সময় এক লোক এসে বলল, মদ তো হারাম করা হয়েছে। তারা সবাই 
বললেন, হে আনাস! এ হাড়িগুলো উল্টিয়ে দাও। আমি সেগুলো উপুড় করে ফেলে দিলাম। 
সুলাইমান বলেন, আমি আনাসকে বললাম, ফাযীখ কি জিনিস? তিনি বললেন, কাচা-পাকা খেজুর দ্বারা 
তৈরিকৃত মদ ৷ তিনি বলেন, আবূ বাক্র ইবনু আনাস বলেছেন, তখন এটাই ছিল তাদের একমাত্র নেশাজাতীয় 
দ্রব্য । 


সুলাইমান বলেন, আমার নিকটে জনৈক লোক আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে রিওয়ায়াত করেছেন যে, 
তিনিও (আনাস) এ কথা বলেছেন। (ই.ফা. ৪৯৬৯, ই.সে. ৪৯৭৭) 


whe Ul CS Dl U6 UN al be ath Bo dl Ao Lh Lon BS (py-o.vA 
aL ly. HCG ALA US od £5 58 3 UB UU 2 Be 0 Sp Ba. hod A 
«Mh Ll ES Hl 
U8 Ll ce 2 oe US a Uby ED UN 23 CF idl BS EY Xe CH UN, 
+ Hy RTS US 
৫০২৮-(৬/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আলা (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
সম্প্রদায়ের মাঝে দাড়িয়ে তাদের মদপান করাচ্ছিলাম। এরপর বর্ণনাকারী ইবনু ‘উলাইয়্যার মতো বর্ণনা করেন। 
তবে তিনি বলেন, তারপর আবু বাক্র ইবনু আনাস বললেন, সেকালে ওটাই ছিল তাদের মদ । আনাস (রাষিঃ) 
তথায় উপস্থিত ছিলেন, তিনি এ কথা অস্বীকার করেননি। 
ইবনু ‘আবদুল আলা মু'তামির-এর সূত্রে তীর বাবা হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : যারা তার সাথে 


ছিল তীদের একজন আমার কাছে বর্ণনা করেছেন, তিনি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছেন, ‘তৎকালীন সময়ে 
সেটাই ছিল তাদের মদ !’ (ই.ফা. ৪৯৭০, ই.সে. ৪৯৭৮) 


Wwww.waytojannah.com 


Contents 


২৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


BI oe Le of © Sa GAL, U5 He Lf ES ol Lh SS BS (0-073 
bad G0 LET of 1 LES EV Shu al ck U8 AC of dl te 
Sy Sul bl Cs Ags WUlEG Dall 3S UTE SS JE JS 
FO CN 
৫০২৯-(৭/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি আবু তাল্হাহ্‌, আবু দুজানাহ্‌ ও মু‘আয ইবনু জাবাল (রাযিঃ)-কে আনসারীদের একদল মানুষের মাঝে 
মদপান করাচ্ছিলাম। তখন এক লোক আমাদের নিকট এসে বলল, একটি নতুন ব্যাপার ঘটেছে, মদ নিষিদ্ধ করা 
হয়েছে। অতঃপর আমরা তখন পাত্রগুলো উপুড় করে ঢেলে দিয়েছিলাম। সে মদ ছিল কাচা-পাকা মিশ্রিত 
খেজুরের বানানো । 
কাতাদাহ্‌ বলেন, আনাস ইবনু মালিক (রাযিঃ) বলেছেন, মদকে হারাম করা হয়েছে। সেকালে তাদের 
সাধারণ মদ ছিল কাচা-পাকায় সংমিশ্রিত খেজুরের তৈরি । (ই.ফা. ৪৯৭১, ই.সে. ৪৯৭৯) 
Eh Ss CA si Ee Es cE Lh LON, anal ULE Hf ESS Ct 
te UA 5 TE ES Uo BG ES CY OA G5 Dd Le BE of oS ps 
Cm DD PS. SG 24 bs GB 
৫০৩০-(.../...) আবূ গাস্‌সান আল-মিসমা'ঈ, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আনাস 
ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এমন একটি মদপাত্র হতে- আবু তাল্হাহ্‌, আবু দুজানাহ্‌ ও 
সুহায়ল ইবনু বাইযা (রাযিঃ)-কে মদপান করাচ্ছিলাম যার মধ্যে কাঁচা-পাকা খেজুরের মদ ছিল। অতঃপর 
বর্ণনাকারী সাঈদ (রহঃ)-এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেন। (ই.ফা. ৪৯৭২, ই.সে. ৪৯৮০) 
OS oxy bh Al Se GUA EU 0 ae GEA alan 3 ES Omer) 
Hyd cE BE 4 Ol Oe ee 220 6 se 
৫০৩১-(৮/১৯৮১) sr আহ্মাদ দ ইবনু ‘আতর ইবনু সারৃহ (রহঃ) .. আনাস সখ্য মালিক (রাষিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% কাচা-পাকা খেজুর দিয়ে মদ তৈরি করা এবং তা পান করা থেকে বারণ 


করেছেন। সেদিন তাই ছিল তাদের সাধারণ নেশাজাতীয় দ্রব্য যেদিন মদ হারাম করা হয়। 
(ই.ফা. ৪৯৭৩, ই.সে. ৪৯৮১) 


SE 0 GEL Ce of 1 UI ATS oy LH COST nally Hf ES Ganfaycory 

4 Gh Gh 4 cial 0 Ee Gl 56 U0 A ae of dl be Ble fod 

FA oh dl SL Gk 08. OSS 0 ST A GT Gd bo UO 
ELS EL Ul es od Lb + Sl 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্ত ২৭ 


৫০৩২-(৯/১৯৮০) আবূ তাহির (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জার্রাহ, আবূ তালহাহ্‌ উবাই ইবনু কা'ব (রাযিঃ)-কে মদপান করাচ্ছিলাম, যা কাঁচা ও 
শুকনো খেজুর দিয়ে তৈরি ছিল। অতঃপর জনৈক আগত ব্যক্তি এসে বলল, মদ তো হারাম ঘোষণা করা হয়েছে। 
আবূ তালহাহ্‌ (রাখিঃ) বললেন, হে আনাস! তুমি সে কলসটির কাছে গিয়ে তা ভেঙ্গে ফেল। আমি আমাদের 
মিহরাসটির (ছিদ্রযুক্ত পাথর) নিকট গেলাম এবং কলসের নিম্নাংশে আঘাত কর । যার দরুন সেটি ভেঙ্গে টুকরো 
টুকরো হয়ে গেল । (ই.ফা. ৪৯৭৪, ই.সে. ৪৯৮২) 
mel Se ES - LS - Ks sah Bh ESL BS (aap j-otr 
Ll SANGHA ON HENS Lk Gb eld of hE hk 

+S On YY En EDS 

৫০৩৩-(১০/১৯৮২) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জা‘ফার (রহঃ) হতে বর্ণিত । তিনি আনাস ইবনু 
মালিক (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, আল্লাহ তা'আলা যে আয়াতে মদ নিষিদ্ধ করেছেন, সেটি এমন সময় 
তৈরি করেছেন, যখন মাদীনায় শুধুমাত্র খেজুরের তৈরি মদপান করা হত। (ই.ফা. ৪৯৭৫, ই.সে. ৪৯৮৩) 


SAS BS oS Gb - Y 
২. অধ্যায় : মদ ছারা সিরকা তৈরি করা নিষেধ 
AA 0 URS Bn E Gia 0 AAD He CUS SS 0 SS BC, (aarpy-ort 
SS 5) oo 2 BE a Of od op Ae 0 PG be GE op UL Le ct ie Uo 
৫০৩৪-(১১/১৯৮৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ‘আবদুর রহমান ইবনু মাহ্‌দী ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) 
a আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী স¥ৰ-কে মদ দিয়ে সিরকা তৈরি করা সম্পর্কে প্রশ্ন করা হলে তিনি 
বললেন, না। (ই.ফা. ৪৯৭৬, ই.সে. ৪৯৮৪) 
aS GSE pas Cl = 
৩. অধ্যায় : মদ দিয়ে চিকিৎসা করা হারাম 
5 :y৬ - Eh oy blr, - I ts Eo, FEA OEE (Athy oro 


BU Ga 3 5d te I gh Lie te i Sh le be Ls Gi is ts LS 
Y" UR orn Ll UY U4 ta KU Lh co HE al Io ss Et 
+ Be A, EE 4 
৫০৩৫-(১২/১৯৮৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ওয়ায়িল আল-হায্রামী 
(রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, তারিক ইবনু সুওয়াইদ জু‘ফী (রাযিঃ) রসূলুল্লাহ 38%-কে মদ সম্পর্কে প্রশ্ন 
করলেন। তিনি তাকে বারণ করলেন, কিংবা মদ প্রস্তুত করাকে খুব জঘন্য মনে করলেন। তিনি [তারিক (রাযিঃ)] 
বললেন, আমি তো শুধু ওষধ তৈরি করার জন্য মদ প্রস্তুত করি। তিনি বললেন : এটি তো (ব্যাধি নিরামক) ওুঁষধ 
নয়, বরং এটি নিজেই ব্যাধি। (ই.ফা. ৪৯৭৭. ই.সে. ৪৯৮৫) 


Wwww.waytojannah.com 


Contents 
২৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


LSS Gd eel JA Ca ES Ua LL Unt Of OW lt 
8. অধ্যায় : খেজুর ও আঙ্গুর হতে যা কিছু পানিতে ভিজিয়ে রাখা হয় তাই মদ নামে পরিচিত 
ef Gs ECS UST alld Gs delty BS SA LAD RSs Owepry-orn 
be 5d" BE Al ILD UN EGA al Cp BS 4 UU OS of 0 SS ES UL 
"ied A tt oa 
৫০৩৬-(১৩/১৯৮৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বৰ্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন: মদ তৈরি হয় দু'টি গাছ (এর ফল) হতে, তা হলো- খেজুর ও আঙ্গুর গাছ (এর ফল) । 
(ই.ফা. ৪৯৭৮, ই.সে. ৪৯৮৬) 


0b os 3 EEA ES Ge G25 of dl Xe bs LoL GS C. £2 Yv 
"Hy LEN EOE HAA ioe ash" 1058 BE Al UD ha: UE Ea 
৫০৩৭-(১৪/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, মদ তৈরি হয় এঁ দু'টি গাছ (এর ফল) থেকে, তা হলো- 
খেজুর ও আঙ্গুর গাছ (এর ফল) । (ই.ফা. ৪৯৭৯, ই.সে. ৪৯৮৭) 
5 Ley IN op ESS BS NG LK Hs A LIA Bos C jo A 
SEG be a5" FE dl U4) U8 OSA of be 2 od bk fh ch ey De 
Bn L8 Hdl 
"Js A i “4 BD is 
৫০৩৮-(১৫/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ও আবু কুরায়ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : মদ তৈরি হয় এ দু'টি গাছ (এর ফল) থেকে, তা হলো- আঙ্গুর ও 
খেজুর গাছ (এর ফল) ৷ আবু কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় আঙ্গুরকে খেজুর বলা হয়েছে। 


(ই.ফা, ৪৯৮০, ই.সে. ৪৯৮৮) 
Cb slice oxy Jal SU AAS Gl —o 
৫, অধ্যায় : শুকনো খেজুর আর কিসমিস একত্র করে নাবী্য* প্রস্তুত করা মাকরূহ 
En CU) of 0 Fes cis oS Lh ns ES ESR Ls UE EES (axpiy-oera 
+ Ss Ls Gas Call Hy Uf 0 BE Of GLA ad 35 th 


£ নাবীয বলা হয় কাচা বা পাকা খেজুর, খোরমা, কিসমিস যে কোন এক প্রকারের ফল পরিমাণ মত নিয়ে কাচের পেয়ালাতে পরিমাণ মত পানিতে 
কয়েক ঘণ্টা ভিজিয়ে রাখার পর যা তৈরি হয় সেটাকে চটকিয়ে রস করে প্রয়োজনে ছেঁকে নিয়ে পান করা হয়। তবে তাতে ফেনা উঠে গেলে 
খ্বাওয়া নিষিদ্ধ এজন্য যে, সেটাতে নেশার উপকরণ তৈরি হয়ে থাকে। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু ২৯ 


৫০৩৯-(১৬/১৯৮৬). শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাযিঃ) হতে 
বর্ণিত যে, নাবী 3% কিসমিস ও শুকনো খেজুর এবং কাচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয বানাতে বারণ 
করেছেন। (ই.ফা. ৪৯৮১, ই.সে. ৪৯৮৯) 

dl Ao 0 0 be FU) of cf sles LP SG els tg LEE GS (not 
bs TA Eb HY oes bs CHG TD HE i 0 0 BE a 0 te GLAS 

৫০৪০-(১৭/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% শুকনো খেজুর ও কিসমিস একত্র করে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। তিনি আরও 
নিষেধ করেছেন কাচা-পাকা খেজুর একত্র মিশিয়ে নাবীয বানানো থেকে। (ই.ফা. ৪৯৮২, ই.সে. ৪৯৯০) 

03 SEY BS C OS of OP Ae LS BS SE Ly Be GES (pct) 

Ub U8 eh SH USL GN Se BS 96 - FD SN billy — pl) 0 Ln HAY 

SD U9 Dad wl OF LES Ye 3 Al U4 U8 105% dl XE LS GE Cia He 
EE 


ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা কাচা-পাকা খর্জুর এবং 


af 2 C3 GOAT peal) 0 LL Uy CC ES nals tj Ht ESS, (payor 
HU Ge A BE al J U6 GLA al Se 05 8 CR ln 0 PES le LE 
+ bh Cll, dh EE ces Lh DNs Ln 
৫০৪২-(১৯/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও যুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
আনসারী (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সু কিসমিস ও খোরমা মিশিয়ে ‘নাবীয’ বানাতে বারণ করেছেন। 
তিনি একসাথে কাঁচা-পাকা খেজুর দিয়ে ‘নাবীয’ প্রস্তুত করতেও বারণ করেছেন। (ই.ফা. ৪৯৮৪, ই.সে. ৪৯৯২) 
el 08 ff LF LA of EOS 0 S59 CUS EES Lh G53 BS aavyr.)-os tt 
+ EE LBS Dry 20 oe UES LEY ss Sl op 0 BE a Ys 
৫০৪৩-(২০/১৯৮৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ সা‘ঈদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% খোরমা ও কিসমিস একসঙ্গে মিশ্রণ (করে নাবীয তৈরি) করতে বারণ করেছেন এবং কাচা-পাকা 
খেজুর একত্র (করে নাবীব তৈরি) করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৪৯৮৫, ই.সে. ৪৯৯৩) 
im ff be LL 5 0 Sm GS Be ta Ec od ts SS BS (peo tt 
+ SAG Th BS Ul Sl cs OH HG 0 BE dl UL GEG: UG me of 2 
,৫০৪৪-(২১/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ুব (রহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% আমাদেরকে (নাবীয তৈরিতে) কিসমিস ও শুকনো খেজুর এবং কাঁচা-পাকা খেজুর একসাথে 
মিশাতে বারণ করেছেন। (ই.ফা. ৪৯৮৬, ই.সে. ৪৯৯৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


LLL al te - Lake 0 SS I BS Antal Le Ch has BS (fej 0n to 
+ He ALY Se 
৫০৪৫-(../...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আবু মাস্লামাহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত 
সানাদে একইভাবে বর্ণিত হয়েছে। (ই.ফা. ৪৯৮৭, ই.সে. ৪৯৯৫) 
KE od te osahl ll 05 Bel te LSS ES 2s bs LH LES (grr) 
8 G5 SO Ee bi Cos a BE Al JD UB 0 GIS eh 0 2 
NSB VALS SRN IS 
৫০৪৬-(২২/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসুলুল্লাহ 3 বলেছেন: যে ব্যক্তি নাবীয (খেজুর বা আঙুর ভেজানো পানি) পান করতে ইচ্ছা পোষণ করে, সে 
যেন কিসমিস বা শুকনো খেজুর অথবা কাঁচা খেজুর দ্বারা আলাদাভাবে নাবীয তৈরি করে তা পান করে। 
(ই.ফা. ৪৯৮৮, ই.সে. ৪৯৯৬) 
xl Lh th deULd ES EE LED ES GEL C8 8 3H SESS (r)yc0 tY 
ba UR. U5 Ss 5 3 Sg TS BES Uf FE dl J) UG + U6 ALY Nes 
৫০৪৭-(২৩/...) আৰু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ইসমাঈল ইবনু মুসলিম ‘আবদী (রহঃ) হতে 
উল্লেখিত সানাদে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাদেরকে বারণ করেছেন, যেন আমরা কাঁচা খেজুর 
শুকনো খেজুরের সঙ্গে না মেশাই অথবা কিসমিস খোরমার সঙ্গে না মেশাই অথবা কিসমিস কাঁচা খেজুরের সাথে 
না মেশাই। তিনি আরও বলেন, তোমাদের মাঝে যে তা পান করতে আগ্রহী । অতঃপর বর্ণনাকারী ওয়াকী' 
(রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেন। (ই.ফা. ৪৯৮৮, ই.সে. ৪৯৯৭) 
“ 0 Lr EEA Ul Se 1 BE OA th 3 BS (amnfrs)y-0. tA 
Ys be CN, A 185 SY 88% Al JD UN 08 40d Lo BIS ofl oh AE ie DS 
1 Se se Ute 2g K UAE Gch Tay Cg 1 
৫০৪৮-(২৪/১৯৮৮) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু আবূ কাতাদাহ্‌ সূত্রে তার পিতা 
আবু কাতাদাহ্‌ (রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা কাচা-পাকা খেজুর একসাথে 
করে নাবীয বানাবে না। কিসমিস ও খোরমা একত্র করেও নাবীয প্রস্তুত করবে না বরং একেকটি আলাদাভাবে 
নাবীয বানাবে। (ই.ফা. ৪৯৮৯, ই.সে. ৪৯৯৮) 
I dl GES be id DS ES ES Ts lb XK 3H BS (fee £3 
he ALY Ny DS of hs be 
৫০৪৯-(.../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু আবূ কাসীর (রহঃ) হতে 
উল্লেখিত সূত্রে হুবহু বর্ণিত রয়েছে। (ই.ফা. ৪৯৯০, ই.সে. ৪৯৯৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৩১ 


= SALA Ay - Le UST CAE Ly EE Gc th ts Lo BES C.froj-0v0. 
YE CLG ASH 1355 + 05 BEG Al OLD Hf: BG od te LL ol te SS be 
+ Se sk 2g KK UE OST bh Cn Ny CL 1 EE 
৫০৫০-(২৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন: তোমরা কাচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে নাবীয বানাবে না এবং কাঁচা খেজুর ও কিসমিস একত্রে 
মিশিয়ে নাবীয বানাবে না বরং একেকটি দ্বারা আলাদাভাবে নাবীয বানাবে। 
ইয়াহইয়া ধারণা করেন যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু আবূ কাতাদার সঙ্গে দেখা করলে তিনি তার পিতার 
সানাদে নাবী 3% হতে অনুরূপ হাদীস তার নিকটে রিওয়ায়াত করেছেন। (ই.ফা. 8৯৯১, ইসে. ৫০০০) 
ES BL lh HLA GS SE GED BE GEA bi EG Hf ES C.1.)-00) 
+ RDN Sy ASN Cl’ 06 4 Ge Ly ie ELEN 


© 3 ES ad Lf Gs nls ts Ole Gs ny Ls 8 Hf ES, Cprnj-o0v0r 
BS bes DA Sl Bs te oo BE Als Of a tk EE od Cdl Se RS tk 
+S ob 2G US 18" OE LN, A li bes Ss 
৫০৫২-(২৬/...) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী % 


কাচা ও শুকনো খেজুর একত্র সংমিশ্রণ করা হতে এবং কিসমিস ও শুকনো খেজুর সংমিশ্রণ করা থেকে এবং কাচা- 


পাকা খেজুর সংমিশ্রণ করা হতে বারণ করেছেন। তিনি বলেছেন, প্রত্যেকটি দিয়ে আলাদাভাবে নাবীয বানাও ৷ 
(ই.ফা. ৪৯৯২, ই.সে. ৫০০২) 


EAS Sh BE Ld go AG a Ce A fe LCL 3 SS tego 
৫০৫৩-(../..) [ইয়াহইয়া (রহঃ) বলেন,] আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান (রহঃ) আবূ কাতাদাহ্‌ 
(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৪৯৯৩, ই.সে. ৫০০২) 
be by ES VU - Ay Bil ~ DS Hy SOA Ls A ES Oanapay-oco0t 
Ss ol 2 BE a) USD oe: EEA of Ce Gl 6 a be Sie 0 oe 
+ 8 ce Wie mls K Er 0 Fry Slr 


Wwww.waytojannah.com 


Contents 


৩২ সহীহ মুসলিম (মে খণ্ড) 


৫০৫৪-(২৬/১৯৮৯) যুহায়র ইবনু হার্ব ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বৰ্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% কিসমিস ও শুকনো খেজুর (একত্রে মিশিয়ে নাবীয প্রস্তুত করা) হতে নিষেধ করেছেন। 
তিনি বলেছেন, প্রত্যেকটি দিয়ে পৃথকভাবে নাবীয বানানো যেতে পারে। (ই.ফা. ৪৯৯৪, ই.সে. ৫০০৩) 
sy Be ie th ae ES lh ys ih UG A> LI HESS (fee) 00 

+ hes BEE dl USD JS STA HAS - GT OK As EN 5 a Ae 

৫০৫৫-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন ..... অতঃপর রাবী অবিকল হাদীস রিওয়ায়াত করেন। (ই.ফা. ৪৯৯৪, ই.সে. ৫০০৪) 
be 32 be ED op ete bi le BS Hs of 0 8 Hh ES (o00-fcv-0non 
try 5h Liss Of Ch Cas 0 ly 0 FE Ga 0 J le Oo DS 0 Se 

+ B SBE oo ALS GOA A dl FES bes 

৫০৫৬-(২৭/১৯৯০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, নাবী 3 শুকনো খেজুর ও কিসমিস সংমিশ্রণে এবং কাচা ও শুকনো খেজুর মিশিয়ে নাবীয প্রস্তুত করতে 
বারণ করেছেন। তিনি জুরাশ (ইয়ামানের একটি শহর) অধিবাসীদের চিঠি লিখে তাদেরকে শুকনো খেজুর ও 
কিসমিসের মিশ্রণে নাবীয প্রস্তুত করতে বারণ করেন। (ই.ফা. ৪৯৯৫, ই.সে. ৫০০৫) 

AE ie CAC cf - Uh 4 - IE GAL Ls ts ES (fey 0 0V 
+ TN Ta KS HL NG SS 
৫০৫৭-(../...) বর্ণনাকারী বলেন, আমাকে ওয়াহ্‌ব ইবনু বাকিয়্যাহ্‌ খালিদ তাহ্‌হান (রহঃ)-এর সানাদে 


শাইবানী (রহঃ) হতে উল্লেখিত সূত্রে শুকনো খেজুর ও কিসমিসের কথা বর্ণনা করেছেন। তবে তিনি (ওয়াহ্ব) 
কাচা ও শুকনো খেজুরের কথা বর্ণনা করেননি (ই.ফা. ৪৯৯৫, ই.সে. ৫০০৫) 


(EEE) sl দে [8 al dN te BS a) Ln Ls Eo (114)/YAJ TO 0A 
Cal Dy bh CEG Dd SEU gh SU US SE 0 oF gb ce He 
৫০৫৮-(২৮/১৯৯১) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি বলতেন, 


-কাচা-পাকা খেজুর একসাথে এবং শুকনো খেজুর ও কিসমিস একত্রে মিশিয়ে নাবীয তৈরি করতে বারণ করা 
হয়েছে । (ই.ফা. ৪৯৯৬, ই.সে. ৫০০৬) 
LE 2 use UA ELA OH ES E50 Bo GEL 03 8 3 ESS (frty-0 0 
be nly LV Gah Ch Ld SY os SB: ELE 0 OP gil ie 
৫০৫৯-(২৯/...) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ইবনু 'উমার (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 


কাঁচা-পাকা খেজুর মিশিয়ে এবং শুকনো খেজুর ও কিসমিস মিশ্রণে নাবীয তৈরি করতে বারণ করা হয়েছে। 
(ই.ফা. ৪৯৯৭, ই.সে. ৫০০৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৩৩ 


Aig EEN PENG CE fb LE) CF yi Gl -1 
৬. অধ্যায় : মুযাফ্‌ফাত, দুব্বা, হানতাম ও নাকীর* ইত্যাদিতে নাবীয তৈরি করার নিষেধাজ্ঞা (এবং 
এ হুকুম রহিত হওয়া আর নেশা সৃষ্টি না হওয়া পর্যন্ত এগুলো বৈধ) হওয়ার বর্ণনা 


Fl el 0 


এ: থা AG 5 od be let Of of CH UES 2s LF TES ES (aavfrey-on. 
53 SE cdr, sl ok co HE A I 
৫০৬০-(৩০/১৯৯২) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন। (ই.ফা. ৪৯৯৮, ই.সে. ৫০০৮) 


aE AL ul be GA oF IEE 1 BL BS WO Se SES Cre 
+48 SE 0 eds 0 co oo BE Al JS) 
৫০৬১-(৩১/...) 'আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয বানাতে বারণ করেছেন। (ই.ফা. ৪৯৯৯, ই.সে. ৫০০৮) 
15S § "588 dl 0S Ub i LA y লী Ls sl Ub (arf...) co 1 
BLEOH ET LR HOHE dd YS EN 
৫০৬২-(../১৯৯৩) বর্ণনাকারী বলেন, আবূ সালামাহ্‌ (রহঃ)-ও তাকে অবহিত করেছেন, তিনি আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা দুব্রা ও মুযাফ্‌ফাতে নাবীয বানিও 
না । অতঃপর আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, হানৃতাম ব্যবহার করা থেকেও তোমরা সরে (বেঁচে) থাকো। 
(ই.ফা. ৪৯৯৯, ই,সে. ৫০০৯) 
IA of CF Sf be den be Cs ES i BS 5 th Lo ES (rt) 
| + Ey SOY SEY oo c@ Sl BE GD ce 
+ Lash Om STAD CE 8 US UB 
৫০৬৩-(৩২/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাষিঃ) হতে বর্ণিত যে, নাবী 38 
মুযাফ্ফাত, হানতাম ও নাকীর (ইত্যাদিতে নাবীয প্রস্তুত করা) হতে বারণ করেছেন। 
রাবী বলেন, আবু হুরাইরাহ্‌ (রহঃ)-কে প্রশ্ন করা হলো, হানৃতাম কি জিনিস? তিনি বললেন, সবুজ রং-এর 
কলসী । (ই.ফা, ৫০০০, ই.সে. ৫০১০) 


* (১) আলকাতরা মাখানো এক প্রকার পাত্র যাতে মদ প্রস্তুত করা হত। (২) লাউয়ের শুকনো খোলা-এর বাসন যাতে মদ প্রস্তুত করা হত। (৩) 
সবুজ রং-এর কলসী যাতে মদ প্রস্তুত করা হতো । (8) খেজুর বৃক্ষের গোড়ালি দ্বারা প্রস্তুত বিশেষ পাত্র 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Zak be UF OF ES 8 Ch Es URL LAS Lk ty Las BS (eno 
ES — SLs DEN AY sll of HSU dl Xe A Ub BEE ELA of Ce 
"389 Mi UO oy - Lcd 
৫০৬৪-(৩৩/...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
‘আবদুল কায়সের প্রতিনিধি দলকে বলেছেন, আমি তোমাদেরকে দুব্বা, হান্তাম, নাকীর ও মুকাইয়্যার হতে বারণ 
করছি । হান্তাম হল মাথা কাটা চামড়ার বাসন হতে । আর তুমি তোমার চামড়ার বানানো মশক হতে নাবীয পান 
করো এবং এর প্রবেশ মুখ আটকে রাখো (ই.ফা. ৫০০১, ই.সে. ৫০১১) 


Ee A 0 UR ASC he Us iid I Gh be BL (১৭৭£/r£)- ১০,7০0 
be LES cf Hk Ks te - ADU - Loe LS AS ti DS ASC AA 
lh CA po SE Uf BE Al O30 GE UE be AS SS EO oF ih at 
ESAS 
«FEL sd of co BELL Rt Fe Sl 
৫০৬৫-(৩৪/১৯৯৪) সাঈদ ইবনু ‘আম্র আশ্্‌'আসী, যুহায়র ইবনু হার্ব ও বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... 
‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয প্রস্তুত করতে বারণ 
করেছেন। এ হলো জারীর (রহঃ)-এর বর্ণিত হাদীস। 
‘আব্সার ও শু'বাহ্‌ (রহঃ)-এর হাদীসে উল্লেখ আছে যে, নাবী 3% দুব্বা ও মুযাফ্‌ফাত হতে বারণ 
করেছেন। (ই.ফা. ৫০০২, ই.সে. ৫০১২) 
EE 14) JU Dh Ue TADS all] © GEL cA Ch LA ES (a4efre)-0.11 
+ PS UG 0438 SEY ES CE Gna ll OR SPU Cl: UG pat] UF Jak Lo “OR 
Sn Of wih nf GE cdl. Ss EU HE 51 G0 be so Ce sol elf UC 
+ ATs si 
Tl SL Sl cil Cw Bol C3 Ars Ol eS U4 ck U0 
৫০৬৬-(৩৫/১৯৯৫) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইব্রাহীম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
আসওয়াদ (রহঃ)-কে বললাম, আপনি কি উম্মুল মু'মিনীন [‘আয়িশাহ্‌ (রাযিঃ)]-কে প্রশ্ন করেছিলেন- কোন্‌ 
জিনিসে নাবীয প্রস্তুত করা মাকরূহ? তিনি বললেন, হ্যা । আমি তখন বলেছিলাম, হে উম্মুল মু'মিনীন! আমাকে 
বলুন, রসূলুল্লাহ 3% কোন্‌ জিনিসে নাবীয প্রস্তুত করতে বারণ করেছেন। তিনি বললেন, তিনি আমাদের 
পরিবারের সকলকে বারণ করেছেন, আমরা যেন দুব্রা ও মুযাফ্‌ফাতে নাবীয প্রস্তুত না করি। 
ইব্রাহীম (রহঃ) বলেন, আমি আসওয়াদকে বললাম, তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] কি হান্তাম ও কলসীর 


কথা বর্ণনা করেননি? তিনি বললেন, আমি যা শুনেছি, তাই তোমার কাছে বলছি। সেটিও কি তোমার কাছে বলতে 
হবে যা আমি শুনিনি? (ই.ফা. ৫১০৩, ই.সে. ৫০১৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৩৫ 


ALS OF PAY CE LEY ce THE LOST ddl) fe 0 ben ES (..fry-0l 
| oS + SH sin co ob BE Ll Hf Laie ioe 
৫০৬৭-(৩৬/...) সাঈদ ইবনু ‘আম্র আশূ্‌‘আসী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
দুব্বা ও মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন। (ই.ফা. ৫০০৪, ই.সে. ৫০১৪) 
IG Ld, BOL GS — HD AS - Ss EL SEL Lo ESS (fej 
+ hes BE a of LE Lo A fe PAID be LSS UU Dae BS 
৫০৬৮-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে হুবহু 
বৰ্ণনা করা হয়েছে। (ই.ফা. ৫০০৫, ই.সে. ৫০১৫) 
0S by LCS GS — Jal ul ee sti Ee ER ty OES ES C. JY) en 
a CS BE oh ck 15 Oh 3 Sy Lf ESS ln cp ACI LE 58 5 isos 
+ EOI SANs DE SE 3 1985S of LAGS Ml ce BE 


৫০৬৯-(৩৭/...) শাইবান ইবনু ফাররূখ (রহঃ) ..... সুমামাহ্‌ ইবনু হায্ন কুশাইরী (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সাথে দেখা করে তাকে নাবীয সম্বন্ধে প্রশ্ন করলাম । তিনি আমার কাছে 
উল্লেখ করলেন যে, ‘আবদুল কায়সের প্রতিনিধি দল নাবী 3ু-এর কাছে আসল এবং তারা নাবী 38%-কে নাবীয 
সম্পর্কে প্রশ্ন করল তিনি দুব্বা, নাকীর, মুযাফ্‌ফাত ও হানতাম-এ তাদেরকে নাবীয প্রস্তুত করতে বারণ 
করলেন । (ই.ফা. ৫০০৬, ই.সে. ৫০১৬) 


bp BOL te Boa 2 GOL US He Ll GG al] th Us BS Cryo 
+ FEI DEY, Si, sin oo HE dl JD cf: CG Lee 


৫০৭০-(৩৮/...) ইয়া‘কূব ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি" বলেন, 
রসূলুল্লাহ 3% দুব্বা, হানতাম, নাকীর ও মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন । (ই.ফা. ৫০০৭, ই.সে. ৫০১৭) 
tig A 2 GED] UES i AGH Se GET oa Ch GED] ES (/)-0V) 
+ Eh od ll Ee a Yj ay 
৫০৭১-(.../-.) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইসহাক্‌ ইবনু সুওয়াইদ (রহঃ) হতে উপরোল্লিখিত 


সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তিনি ‘মুযাফ্‌ফাত'-এর জায়গায় ‘মুকাইয়্যার’ শব্দটি ব্যবহার করেছেন। 


{ই.ফা. ৫০০৮, ই.সে. ৫০১৮) 

dd be on ur SS “ং te Ae ty Me Lal (ES TL ES BE (vyraj-o.vY 
ol So Sy D3 Jk le OH Sha: USES of UF 5D 02 WS BS pl bt ES 
Diol." Ay DEN, EOI SE of HS" HE 5 IE BE Al J, ck 

+ SE - JE UE - FS LS SS 


Wwww.waytojannah.com 


Contents 


৩ড সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫০৭২-(৩৯/১৭) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ও খালাফ ইবনু হিশাম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল কায়সের প্রতিনিধি রসূলুল্লাহ 3-এর কাছে আসলে তিনি বললেন: 
আমি তোমাদেরকে দুব্বা, হান্তাম, নাকীর এবং মুকাইয়্যার হতে বারণ করছি। হাম্মাদ (রহঃ) বর্ণিত হাদীসে 
মুকাইয়্যার' স্থলে ‘মুযাফ্‌ফাত' শব্দটি উল্লেখ করা হয়েছে। (ই.ফা. ৫০০৯, ই.সে. ৫০১৯) 

Ae bp 3 UP GEA CF gids Lh ice ES Es of 3 8 Hf ES (ye)-ovr 
+ DENG SEA SOY, 6D op BEE Al USL 0: UN AE of Ck Sh CS 

৫০৭৩-(৪০/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% দুব্বা, হানতাম, মুযাফ্‌ফাত ও নাকীর হতে বারণ করেছেন। (ই.ফা. ৫০১০, ই.সে. ৫০২০) 

Ie be Hee of 0 2 bP JLo th Lo Eo 2 SS HE J) eVE 
Ll Us DE, SAL AEN, sl cf BE dl ILD 0: US Ae ofl oF SH oF men 
+ A Cl 

৫০৭৪-(8১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 
ু% নিষেধ করেছেন- দুব্বা, হানতাম, মুযাফ্‌ফাত ও নাকীর থেকে এবং কাচা-পাকা খেজুর একসাথে মিশিয়ে 
নাবীয প্রস্তুত করা থেকে (ই.ফা. ৫০১১, ই.সে. ৫০২১) 


POD 


GL ~~ 3 be Tk oe Gia Of GA Se BG wall Ly Lae BSC. J/£)-°:১০ 
TE of 0 PIL Kt BS Dit Loe EG ts Loe Bn C le YY Cis UG 
+ Es SAY, oUt co HE dl Us) a0: U5 as ce 


৫০৭৫-(৪২/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 দুব্বা, নাকীর ও মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন। 


(ই.ফা. ৫০১২, ই.সে. ৫০২২) 

US BS, E A CF [5 0 52 US 3 OF 3 BSS (aftr). V1 
0k ct BEE Al ID 0: Men of OF BL of CR AE OU UST Le a 
3 tA 


৫০৭৬-(৪৩/১৯৯৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% কলসীতে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫০১৩, ই.সে. ৫০২৩) 


be 8 te Le of 0 Se UAT 5k LA ES Gf D3 BS BS (..ej-0VV 
+ FATA DENG ROH 080 co co HE dl ILD: GA ae i 
৫০৭৭-(৪8/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আবু সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 38% 
দুব্বা, হান্তাম, নাকীর ও মুযাফ্‌ফাত (এ নাবীয বানানো) থেকে নিষেধ করেছেন। (ই.ফা. ৫০১৪, ই.সে. ৫০২৪) 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু ৩৭ 


UAL SG 55 Le a ES pin SH EES coll 2 Hs ESS (fee) 0 VA 
be KS. in bf ce HE 
৫০৭৮-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত সূত্রে বর্ণিত যে, 

আল্লাহ্র নাবী 3% নাবীয বানাতে বারণ করেছেন। অতঃপর রাবী উল্লেখিত হাদীসের হুবহু বর্ণনা করেন। 

pe (ই.ফা. ৫০১৫, ই,সে. ৫০২৫) 

Ue - Me OF Ghd Ell ES af ER Acta le C3 Las BS (..ft0)-0 VA 
+ Sy SUT ZED 8 A oF FE Al JD cE UE a off CP SS 
৫০৭৯-(৪৫/...) নাসূর ইবনু ‘আলী আল-জাহ্যামী (রহঃ) ..... আবূ সা*ঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3 বারণ করেছেন হানৃতাম, দুব্বা ও নাকীরের (বানানো নাবীয) পান করতে । 
(ই.ফা. ৫০১৬, ই.সে. ৫০২৬) 


Es NU 6 8 bin, - Las 5 Eo TS boss GE, (Yaav/eny-0 Ae 
Uo le oy SE OF sk Sel Ub Eh 0 me be US 5 Dake be gle ts OG 
+ DEN SEAN, LDN, El cp 0 HE dl IND: et 
৫০৮০-(৪৬/১৯৯৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... সা'ঈদ ইবনু 
জুবায়র (রাযিঃ) হতে বর্ণিত । ইবনু ‘উমার ও ইবনু ‘আব্বাস (রাযিঃ) সম্পর্কে আমি সাক্ষ্য দিচ্ছি যে, তীরা 
দু'জনেই সাক্ষ্য দিয়েছেন যে, রসূলুল্লাহ 3% দুব্বা, হান্তাম, মুযাফ্‌ফাত ও নাকীর (এ নাবীয বানানো) হতে বারণ 
করেছেন। (ই.ফা. ৫০১৭, ই.সে. ৫০২৭) 
Bot CHOOT CEO SOB 
SH 1 Sos BE A J LO IB ad 53 OF TE CH Ss UN i 05 me 
Ji. 5a So BE al UD ON: ol: Ik UG UB 0 5H UK Ce cd YH cli ate 
be Ech pid K UB Ss es sly: Ci. hl hs BE dl ILO A LE CH GS: 
+ 
৫০৮১-(৪৭/...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... সা‘ঈদ ইবনু জুবায়র (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি কলসীর নাবীয সম্বন্ধে ইবনু ‘উমার (রাযিঃ)-কে প্রশ্ন করলে তিনি বললেন, রসূলুল্লাহ 3% কলসীর নাবীযকে 
নিষিদ্ধ করেছেন। অতঃপর আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট এসে বললাম, ইবনু ‘উমারের কথা কি আপনি 
শুনেছেন? তিনি বললেন, কি কথা তীর? আমি বললাম, তিনি বলেছেন, রসূলুল্লাহ সু কলসীর নাবীয নিষেধ 
করেছেন। তিনি বললেন, ইবনু ‘উমার যথার্থই বলেছেন। রসূলুল্লাহ 38% কলসীর নাবীযকে নিষিদ্ধ করেছেন। আমি 
বললাম, কলসীর নাবীয কি? তিনি বললেন, মাটি দ্বারা যে পাত্র প্রস্তুত হয় সেটাই । (ই.ফা. ৫০১৮, ই.সে. ৫০২৮) 
IAD: AE OF oF 5b Oe ML ce SG: UN GS 3 BL C.. JAYS AT 
TUG Tic ACL ALL Lf OS ELA 33 CG: SE 53 U8 sgl as ff ls 
SATA sl BIEL EE 


—৯ 
WwwwW.waytojannah.com 


Contents 


৩৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫০৮২-(৪৮/...) ইয়াহ্‌ইয়া ইনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু “উমার (রাষিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 
লোকদের উদ্দেশে কোন এক যুদ্ধে বজৃতা দিচ্ছিলেন। ইবনু ‘উমার (রাযিঃ) বলেন, আমি সে দিকে অগ্রসর 
হচ্ছিলাম। তবে আমি তীর কাছে পৌছার আগেই তিনি (অন্যদিকে) চলে গেলেন। আমি (লোকেদের) প্রশ্ন 
করলাম, তিনি কি বললেন? তারা বললেন, তিনি দুব্বা ও মুযাফ্‌ফাতে নাবীয তৈরি করতে বারণ করলেন। 

(ই.ফা. ৫০১৯, ই.সে. ৫০২৯) 

HG LS Ho es A ESC AS 0 Sl cf pa CH 8 GES, Cfeaj-o AT 
af Be 3 bl Bos cd te Lah Bel EG A 0 AD As C He 
xy I CUAL LAN sh RAs C ULE Oo EL UIST AS off ON EG 3 
Sy. abe os 81K Hy AC Sh das. TE OF 0 gH CF SA US cd ol 
Ll WL 

৫০৮৩-(৪৯/...) কুতাইবাহ্‌, ইবনু রুম্হ্‌, আবূ রাবী‘, আবূ কামিল, যুহায়র ইবনু হার্ব, ইবনু নুমায়র, 
ইবনুল মুসাননা, ইবনু আবূ ‘উমার, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও হারুন আইলী (রহঃ) ..... ‘উসামাহ্‌ (রহঃ) হতে তীদের 
প্রত্যেকেই নাফি' (রহঃ)-এর সানাদে ইবনু ‘উমার (রাযিঃ) হতে মালিক (রহঃ)-এর হাদীসের হুবহু বর্ণনা 
করেছেন। কিন্তু মালিক ও “উসামাহ্‌ (রহঃ) ভিন্ন অন্য কেউ “কোন এক যুদ্ধে” কথাটি বর্ণনা করেননি । 

(ই.ফা. ৫০২০, ই.সে. ৫০৩০) 
(25 8 U4 THE Al Uo Rie ce CH. MS 1S 5 UB UN ad Bs be BE ALD 
Ee 

৫০৮৪-(৫০/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... সাবিত (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
ইবনু ‘উমার (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ 3 কলসীর নাবীয হতে বারণ করেছেন কি? তিনি বললেন, 
মানুষের তো তাই ধারণা । আমি বললাম, রসূলুল্লাহ সট বারণ করেছেন কি-না? তিনি বললেন, মানুষের তো তাই 
ধারণা । (ই.ফা. ৫০২১, ই.সে. ৫০৩১) 

O% 0 Ab be Lal UL Es Bie tn ES Cl Ls 3 BS (..fjr0 Ae 
«Rie Hcl 0 LG Aes U5 SU Ed Bs ok BE Al sl TE OB 

৫০৮৫-(.../...) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... তাউস (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক লোক 
ইবনু উমার (রাযিঃ)-কে বলল, আল্লাহ্‌র নাবী কু কি কলসীর নাবীয হতে বারণ করেছেন? তিনি বললেন, হ্যা । 
অতঃপর তাউস বলেন, আল্লাহর কসম! আমি তা তীর নিকট হতে শুনেছি। (ই.ফা. ৫০২২, ই.সে. ৫০৩২) 
be Ob C3 ISL ELA OF USL SZ SE UES pl) Ls LO GED (for) 0A 

«BS UE 90 ll 8 0 BE co IBGE UU SE of op 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৩৯ 


৫০৮৬-(৫১/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, এক লোক তার 
নিকট এসে বলল, রসূলুল্লাহ সুন কি কলসী ও লাউয়ের খোলে নাবীয তৈরি করতে বারণ করেছেন? তিনি বললেন, 
হ্যা । (ই.ফা. ৫০২৩, ই.সে. ৫০৩৩) 
sl be lhe Ld Me ES UA! BS 9 LES SE Lf Rok BS (for) -°0 AY 

«HE dl of co BE Al ILD 0: SE 0 oF 

৫০৮৭-(৫২/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38 
হাড়ি (কলস) ও দুব্বা (-তে নাবীয বানানো) হতে বারণ করেছেন। (ই.ফা. ৫০২৪, ই.সে. ৫০৩৪) 

Cle ee 8 TL 8 PA bo Le C3 Ue US Sg) Je ES (fory-0 AA 
sr 2d 52 be BE dl Joa IH OD BOS So Se Ul cis: fs 
5: Ub ted 

৫০৮৮-(৫৩/...) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... তাউস (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু 
‘উমার (রাযিঃ)-এর কাছে উপস্থিত ছিলাম । এমনি মুহূর্তে জনৈক লোক এসে বলল, রসূলুল্লাহ সন্ট কি কলসী, 
দুব্বা ও মুযাফ্‌ফাত- এর (বানানো) নাৰীয হতে বারণ করেছেন? তিনি বললেন, হ্যা । (ই.ফা. ৫০২৫, ই.সে. ৫০৩৫) 
ie Lt En Hn 5 LOL GB JG 0 Ls EY ts LAL EG Jet)" OAS 
UG. SEL, SEA, pioh o6 HE dl Ub SA ED el Soro 

৫০৮৯-(৫৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... মুহারিব ইবনু দিসার (রহঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ স্ট হান্তাম, দুব্বা ও 
মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন। তিনি বলেন, আমি তার কাছে কয়েকবার শুনেছি । (ই.ফা. ৫০২৬, ই.সে. ৫০৩৬) 
Db gh SIS be LED op The UST Ll ge Lh Ss BS (fe) 

‘hey. BE op SE So 


+ SE US Ns J 
৫০৯০-(../...) সাঈদ ইবনু ‘আমর আশ্‌'আসী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী 
হতে হুবহু রিওয়ায়াত করেছেন। ll 
তিনি বলেন, আমার ধারণা তিনি ‘নাকীর'-এর বিষয়েও বলেছেন । (ই.ফা, ৫০২৭, ই.সে. ৫০৩৭) 


12-2 


HE i Hs BS i bs Loe Bo: 8 Ds Oy CE Loe EG /°°)- 6,4) 
1338 UE iy pV, ll of BE AULD 8b: U6 TE OH CHA UL PIR 05 
LEY 
৫০৯১-(৫৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% কলসী, দুব্বা, মুযাফ্‌ফাত হতে বারণ করেছেন। তিনি বলেছেন, তোমরা নাবীয প্রস্তুত 
করো চামড়া দ্বারা নির্মিত পাত্রে । (ই.ফা. ৫০২৮, ই.সে. ৫০৩৮) 


Wwww.waytojannah.com 


Contents 


80 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


El el: USL ie Ln US Dh ts Ho Gi wy ) Lat BS (.. Jee 
Al: Otho UL: CH. Loh cp HE al UD ah: HH Ey 
৫০৯২-(৫৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 

রসূলুল্লাহ 3% হান্‌্তাম হতে বারণ করেছেন। সে সময় আমি বললাম, হানৃতাম কি? তিনি বললেন, কলসী । 
{(ই.ফা, ৫০২৯, ই.সে. ৫০৩৯) 

UN GES Eh 0 oe be a Eo of ES BL Ly al HE EG (fever 
Sm LGU ALLE WL TN bn HED LE Ly D> Seb SY Cb Us 
Shy S55 el) Eo Yt es FO A Ss fl op HE al UD es : UB. Ud 
HE EES 162 8 2% CLS EL LN hy SD os dh 
৫০৯৩-(৫৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... যাযান (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু 
‘উমার (রাযিঃ)-কে বললাম, রসূলুল্লাহ 3 যে সমস্ত পানীয় হতে বারণ করেছেন সে সম্পর্কে আপনি আপনার 
ভাষায় আমার কাছে উল্লেখ করুন এবং আমাদের ভাষায় তা বুঝিয়ে দিন। কারণ আপনাদের ভাষা আমাদের ভাষা 
থেকে ব্যতিক্রম ৷ তিনি বললেন, রসূলুল্লাহ 8% বারণ করেছেন হান্তাম হতে- হান্তাম হলো কলসী এবং দুব্বা 
থেকে, তা হলো- কদু (এর খোল) ৷ আর মুযাফ্‌ফাত হতে, তা হলো- আলকাতরা মিশ্রিত পাত্র এবং নাকীর 
থেকে, তা হলো- খেজুর গাছের নিম্নাংশ, যার ভেতরের অংশ ফেলে দিয়ে পাত্রের মতো করা হয়। আর তিনি 

চামড়া দ্বারা তৈরি পাত্রে নাবীয প্রস্তুত করার নির্দেশ দিয়েছেন। (ই.ফা. ৫০৩০, ই.সে. ৫০৪০) 


COA 


+ EY 1 oe GS L903 Hf GS 6 Er Ey cE 2 EOL IES (oc) 018 
৫০৯৪-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ দাউদ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, শু'বাহ্‌ (রহঃ) উল্লেখিত সূত্রে আমাদের কাছে হাদীসটি রিওয়ায়াত করেছেন। (ই.ফা, ৫০৩১, ই.সে. ৫০৪১) 
LL SE te CS 0 0 bs Bs Kn of Ls 8 Hf tos (..fon)-0 10 
a dd ly - Sah iis Sip Uh Sb 5 a Se Ce 09 CE Lt Bee Cie 10 
AEN sl op AUS G2 of LLG BE Al AD ce ol Ao Sy pl - BEE al I 
ab 0 A LE be Mag LLL: OB A Sf Gk tdi LUG: A cl. So, 
EGOS, 
৫০৯৫-(৫৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাযিঃ)-কে এ মিন্বারের নিকট বলতে শুনেছি বলে তিনি রসূলুল্লাহ সু-এর 
মিম্বারের প্রতি ইশারা করেন। ‘আবদুল কায়সের প্রতিনিধি দল রসূলুল্লাহ 3%-এর কাছে আসলো এবং তাঁকে মদ 
সম্বন্ধে প্রশ্ন করলো । রসূলুল্লাহ 3 তাদেরকে দুব্বা, নাকীর ও হান্তাম হতে বারণ করলেন। আমি বললাম, হে, 
আবু মুহাম্মাদ! মুযাফ্‌ফাতের কথা? আমরা মনে করলাম, তিনি সম্ভবত ভুলে গেছেন। তিনি বললেন, সেদিন 


‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) এ কথা বলেছেন আমি তা শুনিনি। তবে তিনি সেটাকে পছন্দ করতেন না। 
(ই.ফা. ৫০৩২, ই.সে. ৫০৪২) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু 8১ 


3 Lh 3 ES C 5 Hl ES “aly UES aig C2 LA BES, (vaamfoa)-0 11 
SAAT, DE Ck co BE Al UD 0: Se OH 3 be HS off be Lis 3 Ul 
- sr, 
৫০৯৬-(৫৯/১৯৯৮) আহ্‌মাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির ও ইবনু 'উমার 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% নাকীর, মুযাফ্‌ফাত ও দুব্বা (-তে নাবীয তৈরি করা) হতে বারণ করেছেন। 


(ই.ফা. ৫০৩৩, ই,সে. ৫০৪৩) 
Sl A GS LOA CH USL SS Se SS oa) C3 Lo ESS (hyo AY 
+ ETAT HUA hl ce 0 BE A UD CU TE OF 
৫০৯৭-(৬০/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ 3-কে কলসী, দুব্বা এবং মুযাফ্‌ফাত (ইত্যাদিতে নাবীয তৈরি) হতে বারণ করতে শুনেছি। 


(ই.ফা. ৫০৩৪, ই.সে. ৫০৪৪) 


+ SE, SA 
৫০৯৮-(.../...) আবু যুবায়র (রহঃ) বলেন, আমি জাবির (রাযিঃ)-কেও বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 3% 
বারণ করেছেন কলসী, মুযাফ্‌ফাত ও নাকীরের (বানানো নাবীয পান করতে) (ই.ফা. ৫০৩৪, ই.সে. ৫০৪৪) 
«E> bn D5 ES 55 8 SE Us So HU BEE Al J UE (11.0044 
৫০৯৯-(../১৯৯৯) রসূলুল্লাহ 3%-এর জন্য যে নাবীয প্রস্তুত করার জন্য কোন বাসন না পাওয়া গেলে 
পাথর নির্মিত বাসনে তার জন্য নাবীয প্রস্তুত করা হতো। (ই.ফা. ৫০৩৪, ই.সে. ৫০৪৪) 
Ua Ae co ME be 5 al be Bg 3 UL GS 0 ES ES (pyro 
OGD On IS 8 LY US BE 
৫১০০-(৬১/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
নাবী }%%-এর জন্য পাথর দ্বারা তৈরি পাত্রে নাবীয বানানো হতো । (ই.ফা. ৫০৩৫, ই.সে, ৫০৪৫) 


a 0 3 oc ED A GS Ay UES Ld bs Lf BS (nyo) 
HE 1535 BB ple 0 PEE Al UL EEL OS: 8 HE te A be CS HU 
+ FO bn UU tp Ow Mo EAA Ul pill Uns JB IES tn DS Ss 
৫১০১-(৬২/...) আহ্‌্মাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3ু-এর জন্য চর্ম দ্বারা তৈরি বাসনে নাবীয প্রস্তুত করা হতো । তবে চামড়া নির্মিত 
বাসন পাওয়া না গেলে পাথর নির্মিত বাসনে তাঁর জন্য নাবীয প্রস্তুত করা হতো। সে সময় এক লোক আবু 


যুবায়র-এর নিকটে জিজ্ঞেস করল আর আমি তা শুনলাম । তিনি বললেন, পাথরের ডেগ? তিনি (আবু যুবায়র) 
বললেন, হ্যা পাথরের ডেগ। (ই.ফা. ৫০৩৬, ই.সে. ৫০৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৪২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ERR ty Hos HG GE 3 Loy Lp of 03 28 Sf GES (avvpar)-on 
Bosc sl te dD oo ss be the 55 Jn 2 HS UE Ge of 
be Dis 05 OL be olin He Ls ne BS J { bs EL GS 5 0h dl Ae ty Le 
HE 8 O38 ple dF 5 Ml 0 BE Al UD U6 08 2d U2 SL oh dl ie 
yield." WEL 15% Yr, Uk 
৫১০২-(৬৩/৯৭৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু 
‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন: আমি 
তোমাদেরকে চর্ম নির্মিত পাত্র ব্যতীত অন্য সব পাত্রেই নাবীয প্রস্তুত করা হতে বারণ করেছিলাম । এখন তোমরা 


সব ধরনের পাত্রেই নাবীয প্রস্তুত করে পান করতে পার। কিন্তু নেশা জাতীয় নাবীয পান করো না। 
_্বষ্টব্য হাদীস ২২৬] (ই.ফা. ৫০৩৭, ই.সে, ৫০৪৭) 


oF 3 oh Le io Uk be Ao ts US BS pl ts Eb BS (. 18). Ay 
wy - Ghd - Gn ts ask of Se 8 BE at 1200: as ie BDO 
"HR EL US MS Ys lie 
৫১০৩-(৬৪/...) হাঙ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
বলেছেন : আমি তোমাদেরকে নাবীয তৈরি করতে সব রকম পাত্র (ব্যবহার করা) হতে বারণ করেছিলাম। 
পাত্রগুলো অথবা (তিনি বলেছেন,) কোন পাত্র কোন জিনিসকে হালালও করতে পারে না হারামও করতে পারে 
না। তবে সব ধরনের নেশা জাতীয় জিনিসই নিষিদ্ধ । (ই.ফা, ৫০৩৮, ই.সে. ৫০৪৮) 


0 oe be das OF IE be 5s ES Ls off OF 8 3 ny (.fe)-0).t 
HN ahh od LAIN op 5G iS" HE a JD Ub 105 45h bo SY of oe bs 
VEL 1G 9 Lt BAO 
EE EO CECE EE 0 eh sais বুরাইদাহ্‌ (রাযিঃ) তিনি তার পিতা হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আমি তোমাদেরকে নিষেধ করেছিলাম চামড়া নির্মিত সব রকম 
বাসনে (বানানো নাবীয) পান করতে । কিন্তু এখন তোমরা সর্বপ্রকার বাসনেই পান করতে পার। তবে নেশা 
জাতীয় কোন প্রকার জিনিসই বানানো নাবীয পান করো না। (ই.ফা, ৫০৩৯, ই.সে. ৫০৪৯) 
Yu - LE i 03 bil, - pl Gn Eds GS, (1... f11)-0).0 
UMD 8 Ud J6 6 ch Al Ae te wale off be AES Le TS UL io UR BS 
A SE Al GSH Cox ns A KS 1 Hy Le dS or BE dl 
৫১০৫-(৬৬/২০০০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
‘আম্র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু যখন সকল (চামড়ার ছাড়া) বাসনের নাবীয হতে বারণ 
করলেন, তখন মানুষেরা বলল, সবাই তো (চামড়ার বাসন) পায় না। পরে তিনি আলকাতরা মিশ্রিত কলসী 
ব্যতীত ভিন্ন কলসীর ক্ষেত্রে অনুমতি প্রদান করেন। (ই.ফা. ৫০৪০, ই.সে. ৫০৫০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু B৩ 


HOA 2d dS Oly LS a Sf os Ll ~V 
৭. অধ্যায় : নেশা সৃষ্টিকারী সকল বস্তুই মদ, আর সর্বপ্রকার মদই হারাম 
OL ol be Slt 0 oe ML le GUN Sh SG BS (rvfavj-o)en1 
«PO G8 EL AE U6 UE ph oo BE Al UD Ue i Tae Lo fay se 
৫১০৬-(৬৭/২০০১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ সুট-কে বিত'ই (5)" বিষয়ে প্রশ্ন করা হলো। তিনি বললেন, নেশাগ্রস্ত করে এমন সকল প্রকার 
পানীয়ই নিষিদ্ধ । (ই.ফা, ৫০৪১, ই.সে, ৫০৫১) 
AE 08 oF O53 TEL AY OH CSL Cm 53 LR ES (fnj-ol ev 
BRE al U3) I G5 oo BEE Al ILD Ue UE Laie a Sf AN Se os LE te 
HE EL ok 
৫১০৭-(৬৮/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তুজাইবী (রহঃ) ..... আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান 
(রহঃ) হতে বর্ণিত যে, তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ 3%-কে বিত্'ই | সম্বন্ধে 
প্রশ্ন করা হলো তিনি বললেন, নেশা উদ্বেক করে এমন সর্বপ্রকার পানীয়ই নিষিদ্ধ । (ই.ফা, ৫০৪২, ই.সে, ৫০৫২) 
Se Ht of CK Hy Do LF Belly 3 Dh 5 Es Chto 
OF ALD OF 38d be AD bh Se GB LD Un C LE OH Ck AS A LS 
Ul ar Se UA SU SA Ly Se, mL SE Bs c Mle te ol Be 
A Eh od 3 Eh Oo UL IL OUR Pl Oy ALY Tig GA oo Hk “a 
+ HDS DEL ADE IS 10% BE A ILD CA Ul lla yl 
৫১০৮-(৬৯/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, সা‘ঈদ ইবনু মানসূর, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর 
আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব ‘উয়াইনাহ্‌ হতে অপর সূত্রে হাসান-হুলওয়ানী, ‘আবৃদ ইবনু হুমায়দ ইয়াকুব ইবনু 
ইব্রাহীম ইবনু সা'দ সালিহ্‌ হতে অন্য সূত্রে ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুযায়দ (রহঃ) cn মা‘মার 
(রহঃ) হতে, তারা সবাই যুহরী (রহঃ) হতে উক্ত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে সুফ্ইয়ান সালিহ্‌ (রহঃ)- 
এর হাদীসে রসূলুল্লাহ 3-কে “বিত্'ই সম্বন্ধে প্রশ্ন করা হলো"- কথাটি নেই। কিন্তু মা*মার (রহঃ)-এর কথাটি 
হাদীসে রয়েছে। আর সালিহ্‌ (রহঃ)-এর হাদীসে রয়েছে যে, তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] রসূলুল্লাহ 38%-কে বলতে 
শুনেছেন- সকল প্রকার নেশা উদ্রেককারী পানীয়ই নিষিদ্ধ । (ই.ফা. ৫০৪৩, ই.সে. ৫০৫৩) 
bs GS 30 - ge bis — ald) Ss SELL, sm Ls LG EES, (vrrpv.)-ol.4 


ol J 08 ky Ul FE al UH cosh of be a3 Ce SY of OS Ae bp Ko to 


 (&) (বিত'ই) মদ । মধু কিংবা খেজুর রসের তৈরি করা মদ বা তাড়ি। (মিসবাহ ২৭ পৃঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


88 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


EEL I Ey tl bn TAS TE bal EI US UY OLD: Ch ch 
[ters teal. "As A dG Joi 

৫১০৯-(৭০/১৭৩৩) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, নাবী 3 আমাকে এবং যু‘আয ইবনু জাবাল (রাযিঃ)-কে ইয়ামানে প্রেরণ করলেন। আমি 
বললাম, হে আল্লাহর রসূল! আমাদের অঞ্চলে যব হতে ‘মিয্র’ নামক মদ এবং মধু হতে বিত্'ই 3 নামক মদ 


প্রস্তুত করা হয়। তিনি বললেন, সকল প্রকার নেশা উদ্রেককারী জিনিসই নিষিদ্ধ । 
[দ্ৰষ্টব্য হাদীস ৪৫২৬] (ই.ফা. ৫০৪৪, ই.সে. ৫০৫৪) 


be 52 of Of Aes bn Lads cg 50 CF OGL UES Ale Lh LOL BS (fe)c0 
RS Ys CES LG 2: Ud UE oh od BU SG BE Lf os Le 
be US HY A UD GOR oe HERD slo Cli: U6. Ey" 08 HY 
Ge ial op Kl La OS" EE A JAD JES nth Cn Ed Tay BS SS Cb} Jo 
‘Hs 
৫১১০-(../...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... সা‘ঈদ ইবনু আবু বুরদাহ্‌ (রাযিঃ) তার পিতা, তিনি 
দাদা হতে বর্ণনা করেন যে, নাবী কু তাকে ও মু‘আয (রাযিঃ)-কে ইয়ামানে প্রেরণ করলেন এবং তাদেরকে 
বললেন : তোমরা (মানুষকে) সুসংবাদ দিবে আর (দীনকে) সহজভাবে প্রকাশ করবে, (মানুষকে) দীন শিক্ষা 
দেবে, কাউকে (দীন থেকে) পৃথক করে দিবে না। 
আমার ধারণা হয়, তিনি ‘একতাবদ্ধ হয়ে কাজ করবে’ কথাটিও বলেছেন। তিনি যাত্রা করলে আবু মূসা 
(রাযিঃ) ফিরে এসে বললেন, হে আল্লাহর রসূল! তাদের তো মধু থেকে বানানো মদ আছে যা পাকিয়ে ঘন করা 
হয় এবং ‘মিয্র' আছে যা যব দিয়ে প্রস্তুত করা হয়। রসূলুল্লাহ 3 বললেন, যা কিছু সলাত হতে বিরত করে 
তা-ই হারাম । (ই.ফা. ৫০৪৫, ই.সে. ৫০৫৫) 
Ml fo bil, - Sl of oh LA Ls LOLS AHS SEL Bx, (myo) 
Sm be CH of 550 te - 152 0G - dl HE ES pe 0h HES) BS :VU - 
a Ves U8 hd oes HE al UD os: Ub a to SY HBS Sy 
Sy CEs U6 DS 8 GH ad JOG: i: 06. VLG Yr VIS IS Ys Vs 
al JD US U6 Hs Eg SY ly EOS om As Tal Ey GS SY Ld Cm A ES 
CRD oF Kl KL KE cl" OE 513 ASH ls ol SS 
৫১১১-(৭১/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ (রহঃ) ..... আবূ 
বুরদাহ্‌ (রাযিঃ) তার পিতা হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 আমাকে ও মু‘আয (রাযিঃ)-কে ইয়ামানে 
প্রেরণ করে বললেন : তোমরা লোকদেরকে (দীনের) আহ্বান করবে, সুখবর দিবে, কাউকে তাড়িয়ে দিবে না। 


সহজ করবে- কঠিন করবে না। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! ইয়ামানে আমরা দু' রকমের মদ 
তৈরি করি, আপনি সে ব্যাপারে আমাদেরকে জানান । (১) আল-বিত*ই, যা মধু পাকিয়ে ঘন করে প্রস্তুত করা হয়; 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু 8¢ 


(২) আল-মিয্র, যা যব পাকিয়ে ঘন করে তৈরি করা হয়। বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ -কে কিছু শব্দ অথচ 
ব্যাপক অর্থবোধক কথা পূর্ণতার সঙ্গে প্রকাশ করার সামর্থ্য দেয়া হয়েছিল । তিনি বললেন : প্রত্যেক নেশাযুক্ত 
জিনিস যা সলাত হতে গাফিল করে তা (পান করতে) বারণ করছি। (ই.ফা. ৫০৪৬, ই.সে. ৫০৫৬) 


0 ECE be — GSI SS — nll Se GS 2a Ly HES EES (x. .x/0v)-0) NY 
be HE ih od - rh be Ut - CLS be Pl DE 5 9 Co 8) a 
UN. NALS BE LN 8 5d A UE 8 on hal BIOS 
Bp be SU LY COS a 1 [99 FH a ok YH EL 4 FE dl J 
"in Af st Be al Se UG FUG Lb Cy dl TOU: RE " JES 
৫১১২-(৭২/২০০২) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... জাবির (রহঃ) হতে বর্ণিত। ‘জাইশান’ থেকে 
জনৈক লোক আসলো । জাইশান ইয়ামানের একটি অঞ্চল। অতঃপর সে নাবী 3-কে তাদের অঞ্চলে তারা শস্য 
দিয়ে প্রস্তুত ‘মিয্র’ নামক যে মদ পান করে সে সম্পর্কে প্রশ্ন করলো । নাবী 3 বললেন : এটা কি নেশা তৈরি 
করে? সে বলল, হ্যা । রসূলুল্লাহ 3 বললেন : নেশা উদ্রেক করে এমন সবই নিষিদ্ধ । আল্লাহ তাআলা ওয়া‘দা 
করেছেন, যে লোক নেশাযুক্ত জিনিস পান করবে তাকে তিনি “তীনাতুল খাবাল” পান করিয়ে ছাড়বেন । মানুষেরা 
বলল, হে আল্লাহর রসূল! ‘তীনাতুল খাবাল’ কি? তিনি বললেন, জাহান্নামবাসীদের ঘাম বা জাহান্নামবাসীদের মল- 
মুত্র । (ই.ফা. ৫০৪৭, ই.সে. ৫০৫৭) 
pal ce [ae El 250 We 2:১৬ als hs EA = Kl Eo (Ye.r/vr) <2) NY 
EY 8 Tall Ed Cas BOS DE US 125 EL US" BE Al II) UH UN LE 0H CF 
+ EAT 8 EOE DUG HS A SU 
৫১১৩-(৭৩/২০০৩) আবু রাবী“ ‘আতাকী ও আবূ কামিল (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসুলুল্লাহ 38% বলেছেন : যা কিছু নেশা তৈরি করে তা-ই মদ । আর যা নেশা উদ্রেক করে তাই 
নিষিদ্ধ । যে লোক দুনিয়াতে মদ পান করবে, আবার সব সময় এ কাজ করে তাওবাহ্‌ না করেই মৃত্যুমুখে পতিত 
হবে, সে আখিরাতে তা পান করতে পারবে না। (ই.ফা. ৫০৪৮, ই.সে. ৫০৫৮) 
WS EE ch CD UF TASS GOL C8 Hs AIO C3 GEM ES (psyco) 
SS DEL OS U8 BE al ILD Uf: FE OH 02 pA be Tk ty cde IS ESS 
"D> Ka 
৫১১৪-(৭৪/...) ইসহাক্‌ ইবনু ইব্‌রাহীম ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) 
হতে বর্ণিত যে, নিশ্চয়ই রসূলুল্লাহ 3% বলেছেন : যা কিছু নেশাগ্রস্ত করে তা-ই মদ । আর যা নেশা উদ্রেক করে 
তা-ই নিষিদ্ধ । (ই.ফা. ৫০৪৯, ই.সে. ৫০৫৯) 
ce i: 5 Bs Le BS ta EK al a 0 al = ER ০১১০ 


— 2১০ 
WwwwW.waytojannah.com 


Contents 
৪৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১১৫-(.../...) সালিহ্‌ ইবনু মিসমার সুলামী (রহঃ) ..... মূসা ইবনু ‘উক্বাহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হুবহু বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫০৫০, ই.সে, ৫০৬০) 
- Ui xs - Ps BS: YU 50 Ly i ty Lo Bo (. Ne) 
EEE 05 BEL cf VLE YS: OF 5% 5 cp ER COST ct 5 
+s 
৫১১৬-(৭৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ সম্ভবত তিনি নাবী 3 থেকেই বৰ্ণনা করেছেন। তিনি বলেন, যে জিনিসে নেশা উদ্রেক করে তাই মদ। 
আর মদ মাত্রই হারাম । (ই.ফা. ৫০৫১, ই.সে. ৫০৬১) 
S33 ob BU) das in i BN Fa pt ta Lge il - ~-A 
৮. অধ্যায় : মদ পানকারী লোক যদি তাওবাহ্‌ না করে তবে শাস্তিস্বরূপ আখিরাতে 
তাকে মদ হতে বিরত রাখা হবে 
Al IG 0: Se 0 OF pi be MN cle GU 3 3 3 ED (.y-00 NV 
+ TRS Eh Gl od Ta ba" 05 BE 
৫১১৭-(৭৬/...) ইয়াহ্ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38 


বলেছেন: যে লোক পৃথিবীতে মদ পান করবে, পরকালে তাকে তা থেকে বঞ্চিত থাকবে। 
(ই.ফা. ৫০৫২, ই.সে, ৫০৬২) 


ca" UN LE 0 op gb Ce WL ES od gs LL 0 A Xe ES (fv) NA 
+ 25 UB PAE) AS 5. YEG ESSN 3 a in CG BBY BS TDS 
৫১১৮-(৭৭/...) ‘আবদুল্লাহ ইবনু মাস্লামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, যে লোক দুনিয়াতে মদ পান করবে এবং তাওবাহ্‌ করবে না, পরকালে তাকে তা থেকে বঞ্চিত করা 
হবে। তাকে তা পান করতে দেয়া হবে না। মালিক (রহঃ)-কে বলা হলো- হাদীসটি কি রসূলুল্লাহ 3 থেকে? 
তিনি জবাবে বললেন, হ্যা । (ই.ফা. ৫০৫৩, ই.সে. ৫০৬৩) 
of Eo 50 BoC 5 0s Se BS Hs of 0 8 3 ESS C FL ARR, 
WOE BG 3 Th Eb" 06 BE A IAD: IE 2 gb ie dl Se BS 
EEE TESS IE 
৫১১৯-(৭৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) হতে, ভিন্ন সূত্রে 
ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: যে লোক পৃথিবীতে মদ 
পান করবে, পরকালে সে তা পান করতে পারবে না। তবে যদি তাওবাহ্‌ করে। (ই.ফা. ৫০৫৪, ই.সে. ৫০৬৪) 
HA OF - Asal OLR OH ES - ed Hae Rd tH ES, C./-)-0N. 
Al AE PS Bas BEL CF XE of LF CP pil ie AE (G nfe OS 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু 8৭ 


৫১২০-(.../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে 
‘উবাইদুল্লাহ (রহঃ)-এর হাদীসের হুবহু বর্ণিত রয়েছে। (ই.ফা. ৫০৫৫, ই.সে. ৫০৬৫) 
Lule pay ply tg al gh din Ay GL -s 
৯. অধ্যায় : যে নাবীয (খেজুর ভেজানো পানি) গাঢ় হয়নি এবং নেশাগ্রস্ত হয়নি, 
তা পান করা বৈধ 
ofl BE 0 3 be Kt US of CES GE BULL a Be EEG (vs t/va)-0)Y) 
El U0 Sh 0 4 SE B02 al UL UE: Uk le CH Che 108 I Sb 
4 24 EY Es St CR OB Said od Sy SAY Ll Li He ol lr, Ob ag 
৫১২১-(৭৯/২০০৪) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আসম্বারী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, রসূলুল্লাহ ধুন -এর জন্য রাতের প্রথম ভাগে নাবীয প্রস্তুত করা হতো। তিনি তা পান করতেন, সেদিন 
সকালে, আগামী রাতে, পরবর্তী দিনে, এর পরের রাতে এবং পরদিন ‘আসর পর্যন্ত । তবে যদি কিছু পরিশিষ্ট 
থেকে যেত, তা তিনি তাঁর সেবাদানকারীকে পান করাতেন, কিংবা ফেলে দিতে নির্দেশ দিতেন। 
(ই.ফা. ৫০৫৬, ই.সে. ৫০৬৬) 
tN ASE 3 CP es Es hn 9 Lan Ec Jt Ls Lok Ges (pacyolt 
7 SE toe ot 8 - pl EY HG Al UL UE: UB ke of Se Si KS 
He ED EC Lt Be Td lh Lah ud si, BN Ly SOG 
৫১২২-(৮০/...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া বাহরানী (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
মানুষেরা ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর কাছে নাবীযের ব্যাপারে আলোচনা করলে তিনি বললেন, রসূলুল্লাহ সুন;-এর 
জন্য মশকে নাবীয় প্রস্তুত করা হতো । শু'বাহ্‌ বলেন, সোমবারের রজনীতে (অর্থাৎ রোববার দিবাগত রাতে) তিনি 
তা সোমবার দিন ও মঙ্গলবার ‘আস্র পর্যন্ত পান করতেন। এরপরও কিছু বাকী থাকলে তিনি সেটা খাদিমকে পান 
করাতেন বা ফেলে দিতেন। (ই.ফা. ৫০৫৭, ই.সে, ৫০৬৭) 
D8 oh Lis — Dal th GEMS 08 ss Ke dl bs 8 ff Bex Cpavy-oivr 
OF ok Ab ff CF LES oe Boil ff Bn LAY IE, Goal GAY U6 - Ss als 
82 BB LG oY AA Sy By Fh ON Ca 5 Ely BEG a UL OK: OU te 
Gn 
৫১২৩-(৮১/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুঁঠ-এর জন্য কিসমিস পানিতে ডুবিয়ে রাখা হতো। তিনি 
সেদিন, তার পরের দিন এবং তৃতীয় দিন বিকাল পর্যন্ত তা পান করতেন। অতঃপর তার নির্দেশে কোন লোককে 
পান করানো হতো কিংবা ফেলে দেয়া হতো । (ই.ফা. ৫০৫৮, ই.সে, ৫০৬৮) 


Wwww.waytojannah.com 


Contents 


8৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


5 op Xe of 3 0 BS gf ah EUS GAD SY GE By (. AY)" o\৭Eé 
be OK 8 ll ad Sy Ls OG sD 8 Can 3 Sy BE a 3D OK: J le 
A ss Tod Oh EC is Hh 
৫১২৪-(৮২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3-এর জন্য মশকের ভিতরে কিসমিসের নাবীয প্রস্তুত করা হতো । তিনি এদিন, তার পরবর্তী দিন 
এবং পরশু দিন পর্যন্ত তা পান করতেন। তৃতীয় দিনের বিকাল হলে তিনি নিজে তা পান করতেন এবং অপরকে 
পান করাতেন। তারপরও যদি কিছু বাকী থাকত তিনি তা ঢেলে দিতেন। (ই.ফা. ৫০৫৯, ই.সে, ৫০৬৯) 
be dl Ye Bs 0 USS Be lk of Lo D5 0 Eo BS (es Arcee 
08 0 TRA C2 pl gi C2 pe SE os OF [GE of Se BS 
we oe Cd ON. U3 IY Wt Ts Ws Clas § SB: NM. s: 1 ed usa 
AU Hon) EA bs DUD LI AVES Uh sl 
Sy ah ag Le oO El Uh te 8 BC Co 2 Ud ph DE Gls 
Gali ie he Hl ER Uli RY DA oid 25 Cs HY 
G44 রযাযাদ হৰত জার বলত তেজ a ইয়াহইয়া নাখ্‌'ঈ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, কতিপয় লোক ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে মদ কেনা-বেচা এবং এর ব্যবসা সম্পর্কে প্রশ্ন করলো। তিনি 
বললেন, তোমরা কি মুসলিম? তারা বললো, হ্যা । তিনি বললেন, তাহলে এর কেনা-বেচা ও ব্যবসা জায়িয হবে 
না। রাবী বলেন, অতঃপর তারা তাঁকে নাবীয সম্বন্ধে প্রশ্ন করলেন। তিনি বললেন, রসূলুল্লাহ সুন একবার ভ্রমণে 
গিয়ে যখন ফিরে আসলেন, তখন ভার সহাবীদের থেকে কতিপয় লোক হানতাম, নাকীর ও দুব্বার মাঝে নাবীয 
প্রস্তুত করছিল। তিনি নির্দেশ দিলে তা ঢেলে ফেলা হয়। অতঃপর তিনি মশ্ক আনতে নির্দেশ দিলেন। অতঃপর 
তার মধ্যে কিসমিস ও পানি দিয়ে সারারাত রাখা হলো। সেদিন সকালে এবং আগামী রাত ও তার পরবর্তী বিকাল 
পর্যন্ত তিনি তা হতে পান করেন, আর অন্যদের পান করতে দেন। রাত পার হলে তিনি বাকী অংশের ব্যাপারে 
আদেশ দিলে, তা ঢেলে ফেলা হলো। (ই.ফা. ৫০৬০, ই.সে. ৫০৭০) 
- LL Es - AD Lal OH 4 lh BS EG OES ES O. “e/At) ELAR! 
us: oi LS le Lae Cok Mail oo UAL ese ch: 5 - GA 5 0 
th Hil, as OH cn pli 8 Sl 6: oh oil BE 4 UD 5 CHS Ut oh 
Re LS 
৫১২৬-(৮৪/২০০৫) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... সুমামাহ্‌ ইবনু হাযূন কুশাইরী (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করে তাঁকে নাবীয সম্বন্ধে প্রশ্ন করলাম । ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) এক হাবশী ক্রীতদাসীকে ডেকে বললেন, একে প্রশ্ন করো- রসূলুল্লাহ 38-এর জন্য সে নাবীয প্রস্তুত 
করতো । অতঃপর হাবশী মেয়েটি বলল, রাতে আমি তীর জন্য মশকের ভিতরে নাবীয প্রস্তুত করতাম এবং সেটি 
মুখ বন্ধ করে লটকিয়ে রাখতাম । ভোর হলে তিনি এ থেকে পান করতেন । (ই.ফা. ৫০৬১, ই.সে. ৫০৭১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু 8৯ 


A oF O53 be i Ah Se ES [ig Ed ty Eo ES (..po)y-0 NV 
EE A He 4g Sl 53 pli 8 BE JL SE UE oii Lose ie 
+ BE UNG Ute hy be 
৫১২৭-(৮৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ‘আম্বারী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
আমরা রসূলুল্লাহ 3 -এর জন্য নাবীয তৈরি করতাম এমন মশকে যার প্রবেশদ্বার উপরের দিকে এবং যেটির 
(নিচের দিকে) বহ ছিদ্র ছিল। আমরা ডোরে নাবীয প্রস্তুত করলে রায্রেই তিনি পান করতেন পুনরায় রাতে করলে 
ভোরেই তিনি পান করতেন। (ই.ফা. ৫০৬২, ই.সে. ৫০৭২) 
pe off be - p52 al ~- al Le in pls ph LEA ES (vA) -0 NYA 
Ls Hl Hg Sa SSE ah 0 BE AULD pol Ad CS UN Ae Ss Se be 
BY CK Cl Td SH on FTL A coll CG 4) IU EH LOS Ota UH ng iadl 
৫১২৮-(৮৬/২০০৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... সাহল ইবনু সা‘দ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আবূ উসায়দ সা'ইদী (রাযি$) তাঁর বিবাহে রসূলুল্লাহ 3 -কে দাওয়াত করলেন। তার সদ্য বিবাহিতা স্ত্রীই 
সেদিন তাদের সেবায় নিয়োজিত ছিলেন। সাহ্‌ল (রাযিঃ) বললেন, তোমরা কি জান, তিনি রসূলুল্লাহ বু্ঠ-কে কী 
পান করতে দিয়েছিলেন? তিনি রাতে কিছু খেজুর একটি পাথরের পাত্রে ভিজিয়ে রেখেছিলেন। রসূলুল্লাহ 3 
খাবার শেষ করলে তিনি তাকে তা পান করিয়েছিলেন। (ই.ফা. ৫০৬৩, ই.সে. ৫০৭৩) 
0 p50 of be — SAD Se OH od Ch ES 2s Lr BE ES (eco li 
Hl ed lk ilo shay HE al UL CS BE A UD et 3 A A: IH Hs Sie 
BY Ms 
৫১২৯-(./..) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
সাহ্‌ল (রহঃ)-কে বলতে শুনেছি যে, আবূ উসায়দ সা‘ইদী (রাযিঃ) রসূলুল্লাহ 3-এর কাছে এলেন এবং রসূলুল্লাহ 
স্ুঠ-কে দা'ওয়াত করণেন। তারপর রাবী উপরোল্লিখিত হাদীসের অবিকল বর্ণনা করেন। তবে তিনি এ কথা 
বলেননি যে, “খাওয়া শেষ হলে সে নাবীযটুকু তিনি তাঁকে পান করান” । (ই.ফা. ৫০৬৪, ই.সে, ৫০৭৪) 
sd - Sok UE oe off CF EE Lamdll de 0 LO GES (favo 
dl UO EB Uk Foe bn D5 UE Moll ly A 0 dee LF GIS HFS - Ul 
Ah LSS 55 Ad 2 sll oe BE 
৫১৩০-(৮৭/...) মুহাম্মাদ ইবনু সাহ্‌ল আত্‌-তামীমী (রহঃ) ..... সাহ্ল ইবনু সা'দ (রাযিঃ) থেকে উল্লেখিত 


হাদীসটি বর্ণনা করেন। তবে তিনি বলেছেন, ‘পাথর দিয়ে তৈরি বাসনে (নাবীয বানানো হয়েছিল), এরপর 


রসূলুল্লাহ 38% খাবার শেষ করলে তিনি তা হালকা করে একমাত্র তাকেই পান করতে দিয়েছিলেন। 
(ই.ফা. ৫০৬৫, ই.সে. ৫০৭৫) 


Wwww.waytojannah.com 


Contents 
‘৫০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


UE, GA 8; HN - SE 8 A eae Jes LF LOL (r..vfamj-o it) 
be p50 Hf OS - le 3 he tA LOL UAT G52 ff Es de 
EY LOE 3 0 AU Al cid Ce a BE a UL 8S: UN cs 0 es 
EL Bh We ES REG cB HE Al LO EDA Eo oh ph df CHR Coli 
NR bh Cl: UE ie SEE Se 0 he aly Sol: ll BE al JD Ak Cl 
+ hte cll cis Uf: Ci hig dot HG ds JL Ta: 1G Ys 

GE 08 EAL A Bole AE BO Co Hs BE Al U9) UH Tes 

DAD Ae 0 2b DS SG LAL Bt U5 33 Cl cl wh I SEAL 0 UN 
+ Un G GE 08 GE 8 BD bo BARS 
৫১৩১-(৮৮/২০০৭) মুহাম্মাদ ইবনু সাহ্ল আত্‌ তামীমী ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... সাহ্ল 
ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সুঁঠু-এর কাছে আরবের জনৈকা মহিলার ব্যাপারে 
আলোচনা করা হলে, তিনি আবূ উসায়দ (রাযিঃ)-কে তার কাছে লোক প্রেরণের জন্য নির্দেশ দিলেন। তিনি লোক 
(দৃত) পাঠালে উক্ত মহিলা আসলো এবং বানু সা‘ইদাহ্‌ সম্প্রদায়ের দূর্গে অবস্থান গহণ করলো। রসূলুল্লাহ সুরু 
. বের হয়ে তার কাছে আসলেন। তিনি যখন তার কাছে পৌছলেন, তখন মহিলা মাথা নীচু করে বসেছিল । তিনি 
তার সঙ্গে আলাপ করলে সে বলল, আমি আপনার থেকে আল্লাহ্‌র কাছে আশ্রয় চাই। তিনি বললেন, আমিও 
‘তোমাকে পরিত্রাণ দিলাম । লোকেরা মহিলাকে বলল, তুমি জান ইনি কে? সে বলল, না। তাঁরা বলল, ইনি তো 

আল্লাহ্‌র রসূল । তিনি তোমাকে বিবাহের প্রস্তাব দিতে এসেছিলেন। তখন সে বলল, আমি তো এর অযোগ্য! 
সাহ্ল (রাযিঃ) বলেন, অতঃপর রসূলুল্লাহ সুন সেদিন প্রত্যাবর্তন করে তিনি ও তার সহাবীগণ বানু সা'ইদার 
সাকীফায় (বাগানে) নিজেকে উপবেশন করেন। অতঃপর তিনি সাহ্‌লকে বললেন, আমাদেরকে কিছু পান করাও ৷ 

সাহ্‌ল বলেন, পরে আমি এক পেয়ালাটি বের করে তাদের সকলকেই তা হতে পান করিয়েছিলাম। 

আবু হাযিম (রহঃ) বলেন, সাহৃল (রাযিঃ) আমাদের সম্মুখে বাটিটি বের করলে আমরা তা হতে পান 
করলাম । অতঃপর ‘উমার ইবনু ‘আবদুল ‘আষীয (রহঃ) তা চাইলে, তিনি তাকে সেটি দান করেন। আবু বাক্র 


ইবনু ইসহাক্‌ (রহঃ)-এর রিওয়ায়াতে আহে, তিনি বললেন, হে সাহ্‌ল! তুমি আমাদেরকে পান করাও । 
(ই.ফা. ৫০৬৬, ইসে, ৫০৭৬) 


be is tle Gis 90 COX 3 Day ES ol 8 Hf EGE (.afaaj-ot ry 
SO Seay all Als a ls adh HE Al ILD CLS; UN dl te mlb tie LL 
Gr, 
৫১৩২-(৮৯/২০০৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস 
(রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি আমার এ পেয়ালাটি দিয়ে রসূলুল্লাহ সু-কে মধু, নাবীয, পানি, দুধ 
ইত্যাদি সকল প্রকার পানীয় (দ্রব্য) পান করিয়েছি। (ই.ফা. ৫০৬৭, ই.সে. ৫০৭৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৫১ 


GU ci J Ll - 1. 
১০. অধ্যায় : দুধ পানের বৈধতা সম্পর্কে 
ce GEL of te Lt US of BS Gall Be C2 Al BE GES (v..afa)-olrt 
Ube 5H, py BL Bch of Ce te BE Ge 5 Cd Ga KG Hf UN 106 sl 
+ Cal) i CU a 50 of toe is 4 CAD UN BEE a UL) 
৫১৩৩-(৯০/২০০৯) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ) বলেছেন, নাবী কুঠ-এর সাথে যখন আমরা মাক্ধাহ্‌ হতে মাদীনার দিকে রওনা 


দিলাম । এক সময় আমরা এক রাখালের পাশ দিয়ে পথ অতিক্রম করছিলাম । রসূলুল্লাহ সু পিপাসা হলে আমি 


তার জন্য কিছু দুধ দোহন করে নিয়ে আসলাম । তিনি তা পান করলে আমি খুব আনন্দিত হলাম। 
(ই.ফা. ৫০৬৮, ই.সে. ৫০৭৮) 


th LoL BS JG Ra CN Bil, — I Bs ck Ly LoL GS (yaoi 
be ED UE BLOAT EL UA El LIU EL UES 
UB LA CAL BE al ILO SE CS - US - pink 0 AL th BL Hl Lcd fic 
EF BEE £2 or ARE 4 OS O34 = UG - dl ES I. IAI, dds 
Epa) co Cth 3p HG 0 toe TS BE dl JL 28 CLOG CG ASL a 
৫১৩৪-(৯১/...) মুহাম্মাদ ইবনু মুসান্ন ও ইবনু বাশ্শার (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আবু বাক্র সিদ্দীক (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3 যখন মাক্কাহ্‌ থেকে মাদীনার দিকে বের হলেন। তখন 
সুরাকাহ্‌ ইবনু মালিক ইবনু জু‘শুম তার পশ্চাদ্ধাবন করল । রসূলুল্লাহ ক তার উপর বদদুআ করলে তার ঘোড়া 
জমিনে দেবে গেলো । সে বলল, আমার জন্য দু'আ করুন, আমি আপনার কোন ক্ষতি করবো না । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 দু'আ করলেন। ....... বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ 3 পিপাসার্ত হলেন এবং তারা এক বকরীর 
রাখালের নিকট দিয়ে অতিক্রম করছিলেন। আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ) বলেন, আমি একখানা বাটি নিয়ে 

রসূলুল্লাহ 3ুন-এর জন্য কিছু দুধ দোহন করে আনলাম । তিনি তা পান করলেন। আমি আনন্দিত হলাম । 
(ই.ফা. ৫০৬৯, ই.সে. ৫০৭৯) 

8 Be V6 Ae oN Bly - A Ls URS Ae Lh LoL Bo (awavy-olre 
Hd A BE BY LSA A Ui odd 5 DUDA Sk bd DAY 
[fvt seal] - eo up ash a EES 
৫১৩৫-(৯২/১৬৮) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত যে, মিরাজের রাত্রে ঈলিয়া নামক স্থানে রসূলুল্লাহ 3%-এর কাছে মদ ও দুধের দু'টি পেয়ালা নিয়ে আসা 
হলে তিনি সে দু'টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন, অতঃপর তিনি দুধ গ্রহণ করলেন। জিব্রীল (‘আঃ) বললেন: 


Wwww.waytojannah.com 


Contents 


৫২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


সমস্ত প্রশংসা আল্লাহ্র- যিনি আপনাকে স্বভাবসুলভ রাস্তা গহণের তাওফীক দিয়েছেন। যদি আপনি মদের পেয়ালা 
গ্রহণ করতেন তবে আপনার উম্মাত পথভ্রষ্ট হয়ে যেত । [দ্রষ্টব্য হাদীস ৪২৪] (ই.ফা. ৫০৭০, ই.সে. ৫০৮০) 
Ma UF GAS oF Uke ES Ul ty CLA Es cs bs LL EES (dejo 
+ HUG 85 Hs hs BE A UL Bf: UALR UB Ed 
৫১৩৬-(.../...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3%-এর নিকট আনা হলো। অতঃপর বর্ণনাকারী উপরোল্লিখিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। কিন্তু 
তিনি ঈলিয়া ব্যাপারটি উল্লেখ করেননি । (ই.ফা. ৫০৭১, ই.সে. ৫০৮১) 


FU) 8g Bl cd od EL -1N 
১১. অধ্যায় ঃ : নাবীয পান করা ও পাত্র ঢেকে রাখা প্রসঙ্গে 
i Re Lge oO GP EOP 
ai Hs HS Yl CO CE NE FO EDI 
+ age Mile 
5 GBS Uf UG SEG 0 BES Ad CY AS ON 
৫১৩৭-(৯৩/২০১০) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ 
হুমায়দ সা‘ইদী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাকী‘ নামক জায়গা হতে এক বাটি দুধ নিয়ে আমি নাবী 3% - 
এর কাছে আসলাম । বাটিটি ছিল ঢাকনাবিহীন। তিনি বললেন : তুমি একে ঢাকলে না কেন, এর উপর একটি 
কাঠি রেখে হলেও? 


আবু হুমায়দ (রাযিঃ) বলেন, রাতে মশকের মুখ বেঁধে রাখতে ও দরজা আটকানোর নির্দেশ দেয়া হয়েছে। 
(ই.ফা. ৫০৭২, ই.সে. ৫০৮২) 


SEY ts HESS, AA EL Ae ty En & Be Gal ee (ey VA 
HE fA sla AA wal U% dl Se GRE 55 Hf Gol SG 
+ BG HA of THEE KS ds U6. As. Ark 
৫১৩৮-(../...) ইব্রাহীম ইবনু দীনার (রহঃ) ..... আবূ হুমায়দ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী 3 


এর নিকট এক পেয়ালা দুধ নিয়ে এলেন। পরবর্তী অংশ উপরোল্লিখিত হাদীসের মতই। রাবী বলেন, রাবী 
যাকারিয়্যা (রহঃ) আবূ হুমায়দ-এর বর্ণনায় উপরোল্লিখিত ‘রাতে’ কথাটি উল্লেখ করেননি। 


(ই.ফা. ৫০৭৩, ই.সে. ৫০৮৩) 

Hh ES NG - 5S 8 hil — AS Ho EE df G8 A ES Co. 1১/৭£)-০ ১৭ 
J LLL HE al JOE: U8 4 Se 0 BE be pe of CP SPS of se 
U8 Ss 33 Ch OE LG UM EDS UU. br UE MG BELG ILD: 
+ CHE U6. 1b SE 5 SAS Vf RE al UD 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বন্ত ৫৩ 


৫১৩৯-(৯৪/২০১১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরাযব (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা রসূলুল্লাহ স্্ট-এর সাথে ছিলাম । তিনি কিছু পান করার ইচ্ছা করলে 
এক লোক বলল, হে আল্লাহর রসূল! আমরা কি আপনাকে নাবীয পান করতে দিবো? তিনি বললেন, হ্যা 
অতঃপর লোকটি তাড়াতাড়ি চলে গেল এবং একটি বাটি নিয়ে আসলো তার মধ্যে নাবীয ছিল। রসূলুল্লাহ সু 
বললেন : এর উপর একটি কাঠি দিয়ে হলেও তুমি এটি ঢেকে আনলে না কেন? আবু হুমায়দ (রাযিঃ) বলেন, 
তারপর তিনি পান করলেন। (ই.ফা. ৫০৭৪, ই.সে. ৫০৮৪) 


ole fo UE of LF oil oe ae BS At df 0 UE BS (..poj-0t. 
SIS Se BG Al U0 5 TE pid on of in Ch AS AS UH OOO + U6 tp 
+ BE nS 
৫১৪০-(৯৫/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আবূ 


হুমায়দ (রাখিঃ) নামক এক লোক নাকী‘ (নামক জায়গা) থেকে এক বাটি দুধ নিয়ে এলো । রসূলুল্লাহ স্টু তাকে 
বললেন : তুমি এটা আবৃত করে আনলে না কেন, এর উপর একটা কাঠি দিয়ে হলেও? (ই.ফা. ৫০৭৫, ই.সে, ৫০৮৫) 


ie dl pil iy AGNI DELS pL pS FOY) Lhiiy Ll -1 
all So AGN olla Sy cogil Lo ly EX ply 
১২. অধ্যায় : পাত্র ঢেকে রাখা, মশকের মুখ বেঁধে রাখা, দরজা বন্ধ করা ও এ সময়ে 
আল্লাহ্র নাম নেয়া, রাতে শোয়ার সময় বাতি বা আগুন নিভানো এবং মাগরিবের পর 
ছেলেমেয়ে ও গৃহপালিত পশুগুলোকে নিয়ন্ত্রণে রাখার আদেশ 

off be Sl UAT pal) Lh Le iy C SH UES aes 0 LE EG (v.vvpaaj01 1 
bly Cth ef, sy 18 yn Ibe": 05 43 BG dn UD be Sh be Syl 
ok O23 US EST SS HOB GG Yo U0 El Yo tl BGS Gn LH ELL 
CR OE USSG Hy. LG Sh Al ce bo Bhi Of UL at Fal Ey 9 SY 
Oth al, 
৫১৪১-(৯৬/২০১২) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... জাবির (রাযিঃ) 
হতে বর্ণিত আছে যে, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমরা (রাতে) বাসনগুলো ঢেকে রাখবে, মশ্কগুলোর প্রবেশদ্বার 
আটকিয়ে রাখবে, ফটকগুলো বন্ধ করবে এবং বাতিগুলো নিভিয়ে দেবে। কারণ, শাইতান মশৃকের মুখ ও দরজা 
খুলতে পারে না এবং বাসনও অনাবৃত করতে পারে না। যদি তোমাদের কেউ তার বাসনের উপর রাখার জন্য 
কাঠি ছাড়া অন্য কিছু না পায়, তবে সে যেন তাই রেখে দেয় এবং আল্লাহ্‌র নাম উচ্চারণ করে। কেননা ইঁদুর 


ঘরের মালিকদের ঘর তাড়াতাড়ি জ্বালিয়ে দেয়। কুতাইবাহ্‌ তার হাদীসে ‘দরজা আটকাও' কথাটি উল্লেখ 
করেননি । (ই.ফা. ৫০৭৬, ই.সে. ৫০৮৬) 


১১’ 
Wwww.waytojannah.com 


Contents 


৫৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


a GF 8 be DE of CF HL ck fh: 4 ES 5 aS BS (dejo EY 
GON 5 1 BOY 18" UG IE Sahl es BE 
+ Yl le 254 U2 5 Hy 
৫১৪২-(../..) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) থেকে হাদীসটি বর্ণিত আছে। তবে 
তিনি বলেছেন- তোমরা বাসনগুলো উল্টিয়ে বা কাত করে রাখবে অথবা ঢেকে রাখবে। 
আর তিনি বাসনের উপর কাঠি দেয়ার কথা উল্লেখ করেননি। (ই.ফা. ৫০৭৭, ই.সে, ৫০৮৭) 
A UID U8 :08 He Ce A A EG a Be O59 2 Tl Eo CfgcoEr 
se LB ON, . Ly NLS" 0G SE PE Sd Bas KS TY il" 
GE oh af 
৫১৪৩-(../...) আহমাদ ইবনু ইউনুস (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 
বলেছেন: তোমরা দরজা আটকিয়ে রাখবে । তারপর রাবী লায়স (রহঃ)-এর হাদীসের মত হুবহু বর্ণনা করেছেন। 
তবে তিনি বলেছেন, তোমরা বাসনগুলো আবৃত রাখবে। তিনি আরও বলেন, ইঁদুর ঘরের অধিবাসীদের পোশাক 
পুড়িয়ে ফেলে । (ই.ফা. ৫০৭৮, ই.সে, ৫০৮৮) 
Sb te 3 ol Cp DE BG co Se US idl 0 LOL HES (ff tt 
Al ce Cl br iy" 10 pes db HE oF 
৫১৪৪-(../...) মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) ..... জাবির (রাখিঃ)-এর সানাদে নাবী 3 হতে তীদের 
হাদীসের ছ্বহু বর্ণিত আছে। তিনি বলেছেন, ইঁদুর গৃহবাসীদের ঘর জালিয়ে দেয়। (ই.ফা. ৫০৭৯, ই.সে. ৫০৮৯) 
He UAT Oh 9 Es Ue 3 E50 LUST sake ty GOL RS (favo te 
Ee 15868 - df - dh Ei OF" BE A UL HU dl 5 GE 8 
St OB a LUE GH El ASS hh toe EEC TAS UY i 5s Ulan LB 
Ee 2 0 ho a BESTS HET UE A ENS LEG 15 Ble UG EY 
HEE 
৫১৪৫-(৯৭/...) ইসহাক্‌ ইবনু মান্্‌সূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: রাত্রি যখন ঘনিভূত হবে অথবা বলেছেন, তোমরা সন্ধ্যায় উপনীত হবে তখন 
তোমরা তোমাদের সন্তানদের দেখে রাখবে। কেননা, শাইতান তখন ঘুরাফেরা করে। রাত্রি ঘণ্টাখানিক পার হলে 
তাদের ছেড়ে দাও। আর দরজাগুলো আটকিয়ে রাখবে এবং আল্লাহ্‌র নাম উচ্চারণ করবে। কেননা শাইতান কোন 
বন্ধ দরজা খুলতে পারে না। আর তোমরা তোমাদের মশকসমূহের মুখ বেঁধে রাখবে এবং আল্লাহ্‌র নাম মনে 


করবে। আর তোমাদের বাসনগুলো আবৃত রাখবে, যদি তার উপর একটি কাঠিও রেখে হয় এবং আল্লাহ্‌র নাম 
উচ্চারণ করবে আর তোমাদের বাতিগুলো নিভিয়ে দেবে। (ই.ফা. ৫০৮০, ই.সে. ৫০৯০) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৫৫ 


al টে [a ৯% Be ei at) EEA ork (a SY Ee (ES ED HEARS 
BLS US Sy Be GA Ce AS Ub A Se CE be Sin bs S52 
se 


৫১৪৬-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


‘আতা (রহঃ)-এর হাদীসের মতই বর্ণনা করেছেন। তবে তিনি ‘আল্লাহ্র নাম স্মরণ করার’ কথা বর্ণনা করেননি। 
(ই.ফা. ৫০৮১, ই.সে. ৫০৯১) 


Ge el es 8 5 wal wl FRE SS fs SLE £2 SA ES C.-Y 
‘03 EEE An 0h sh se 
৫১৪৭-(../...) আহমাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) ‘আতা ও 'আম্র ইবনু 

দীনার (রহঃ) হতে রাওহ্‌ (রহঃ)- এর সানাদের হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫০৮২, ই.সে. ৫০৯২) 

ES ES, 2 Le Br) sf EG A EG Gag 2 Lal LE (Y.)Y/AAYTO NEA 
PEG Lh Sr BE dl 040 08 108 2 be AD a tp LES 3 Us ৬ 
LAs sa A) ie El (eet) cab 5 syd FR xs A Lai [Ee bl i 
"eal 58 
৫১৪৮-(৯৮/২০১৩) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... অপর সূত্রে ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 

জাবির (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : তোমরা তোমাদের গৃহপালিত জত্ত এবং সন্ত 
শনদেরকে সূর্য ডোবার সময় বের হতে দিবে না যতক্ষণ না ‘ইশার কালোর অন্ধকার অতিবাহিত হয়। কারণ সূর্য: 


ডোবার পর থেকে ‘ইশার কালোর অন্ধকার পার হওয়া পর্যন্ত শাইতান ঘুরাফেরা করতে থাকে। 
(ই.ফা. ৫০৮৩, ই.সে. ৫০৯৩) 


x2 Lr A “ং ur DUR ES ct 2 Er EEA LL ES (a) NEA 
+ 585 Pee S35 HE a 


৫১৪৯-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির (রাযিঃ) নাৰী 3% হতে যুহায়র (রহঃ)-এর 
হাদীসের অনুরূপ বর্ণিত আছে। (ই.ফা. ৫০৮৪, ই.সে. ৫০৯৪) 


be 85 HS Be Ls Si US olllh £5 pA UES HN She Sy (revafaay-olo. 

pS EE SF OY G5 Lo 0 5 be ee BS 2 ah A G5 COL Gs dl se 

A LY a Lb Ea 1S sy hE" 08 HE A UD is Ub A AE 0 50 LP 
+ Ch ka 35 UY) Le OH pli Hee Se LG sh LG HG VS U5 
৫১৫০-(৯৯/২০১৪) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 

বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তোমরা বাসনগুলো আবৃত রাখবে এবং মশ্কসমূহের মুখ বেঁধে 

রাখবে। কারণ বছরে একটি এমন রাত আছে, যে রাতে মহামারী অবতীর্ণ হয়। যে কোন খোলা পাত্র এবং 

বন্ধনহীন মশ্কের উপর দিয়ে তা অতিবাহিত হয়, তাতেই সে মহামারী নেমে আসে। (ই.ফা. ৫০৮৫, ই.সে. ৫০৯৫) 


Wwww.waytojannah.com 


Contents 


৫৬ সহীহ মুসন্দিম (হম খণ্ড) 


ha © ALY ip BL CH ES of BS LAA Lae 5 as BS (..fecyr0 0) 
ip jaeSd 2 6 mol AT 5G. By S38 USS UG TsO ON I 
+ IOS BD UK 
৫১৫১-(../...) নাস্র ইবনু ‘আলী আল-জাহ্যামী (রহঃ) ..... লায়স ইবনু সাদ (রহঃ) হতে উপরোক্ত 
সূত্রে হৃবহু বর্ণিত হয়েছে। কিন্তু তিনি বলেছেন, ‘কেননা বছরে একটি এমন দিন রয়েছে, যে দিনে মহামারী ধেয়ে 
আসে ।' বর্ণনাকারী হাদীসের শেষলগ্নে বাড়তি বলেছেন যে, লায়স বলেছেন, আমাদের মাঝে অনারবরা “প্রথম 
কানুন”* মাসে তা থেকে বাঁচার চেষ্টা করে। (ই.ফা. ৫০৮৬, ই.সে. ৫০৯৬) 
OG BS 30 SUA 0 IAS, SB Ley HE od 08 Hf ES (v.00. joy 
"LAS bm 5 5 IOS 108 BE A cp a Lk pL be GADD of Lk ts 


৫১৫২-(১০০/২০১৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ), ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ও যুহায়র ইবনু 
হার্ব (রহঃ) ..... সালিম সূত্রে তার পিতা হতে বর্ণিত ৷ নাবী ¥্ বলেছেন : তোমরা ঘরে অগ্নি প্রজ্জ্বলন অবস্থায় 
শায়িত হবে না। (ই.ফা. ৫০৮৭, ই.সে. ৫০৯৭) 


of A Ae Cr Lo Bs off 8 3 at 5) ge CF ae By (rv. ১৭/১.১)-০ ১০ 
ef be 52 02 Ld Hf 156 — xe of bil - SS Hf GS ale So 
108 halt, FE dl UA CM U5 hh te Badly al ce C8 GA: Ub cage ff be BY 
"Se Wil st Es BB Se ACY oY" 
৫১৫৩-(১০১/২০১৬) সা'ঈদ ইবনু ‘আম্র আশ্‌'আসী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু 
‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ ‘আমির আশ্‌'আরী ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) হতে বর্ণিত যে, 
একবার রাতে মাদীনায় ঘরের অধিবাসীসহ একটি বাড়ি পুড়ে গেল । রসূলুল্লাহ স্ঠ-কে তাদের অবস্থা সম্পর্কে 
জানানো হঙ্গে তিনি বললেন : এ আগুন তোমাদের শত্রু। অতএব তোমরা রাতে শোয়ার সময় তা নিভিয়ে 
ফেলবে। (ই.ফা. ৫০৮৮, ই.সে. ৫০৯৮) 
Ugalaly sig abby ald Gb - NY 
১৩. অধ্যায় : পানাহারের নিয়ম ও বিধান 
be BS oo Ll sf BS YU ES Ho TS 0 8 Hf ES (raypv eyo vot 
fg 2 Ef Es Hd CULL BE A CLS YS: U6 be LL be Cis 
od G5 al EA Li Us LE CHUA ULL FL SL UL Uf 25 lh BEE a) US) 
BE ds I) UE os 0 LES USE Lol 0 Bb Us BE Al OLD Bl ky 


* রোমানদের বর্ষ গণনার দ্বিতীয় মাস, যা শুরু হয় খ্ৰীষ্টীয় ডিসেম্বর মাসের ছয় কিংবা তের তারিখ থেকে । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্ত ৫৭ 


204 G5 CE Gy EL LOD 5 50 SY So A KS YU pols Ls Ut 
GS G5 BEG oh Gl GG 2p SSL ss PLGA RYN ie 
৫১৫৪-(১০২/২০১৭) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, কোন খাবার অনুষ্ঠানে যখন আমরা রসূলুল্লাহ 3-এর সাথে উপবিষ্ট হতাম যতক্ষণ তিনি 
স্বীয় হাত রেখে আরম্ভ না করতেন ততক্ষণ আমরা আমাদের হাত (আহারে) রাখতাম না। একবার আমরা তার 
সাথে এক খাবার অনুষ্ঠানে উপস্থিত হলাম । এমনি মুহূর্তে একটি মেয়ে এলো । (মনে হচ্ছিল) যেন তাকে তাড়িয়ে 
দেয়া হয়েছে। সে খাবারে হাত দিতে গেলে রসূলুল্লাহ 3 তার হাত ধরে নিলেন। অতঃপর একজন বেদুঈন 
এলো । (মনে হচ্ছিল) যেন তাকে তাড়িয়ে দেয়া হচ্ছিল । তিনি তারও হাত ধরে নিলেন। অতঃপর রসূলুল্লাহ 38% 
বললেন : আল্লাহ্র নাম স্মরণ করা না হলে শাইতান সে খাদ্যকে হালাল করে ফেলে। আর সে এ মেয়েটিকে নিয়ে 
এসেছে যাতে করে (এ খাদ্যকে) তার দ্বারা হালাল করতে পারে। অতঃপর আমি তার হাত ধরে ফেললে সে এ 
বেদুঈনকে নিয়ে এসেছে। যাতে করে (এ খাদ্যকে) তার দ্বারা হালাল করতে পারে। কিন্তআামি তারও হাত ধরে 
ফেলেছি । সে সত্তার কসম! যার হাতে আমার জীবন! অবশ্যই তার (শাইতানের) হাত মেয়েটির হাতসহ আমার 
হাতের মুঠোয় । (ই.ফা. ৫০৮৯, ই.সে. ৫০৯৯) 
be LEY US] O59 0 ce COST CBG PAID C3 SEL HES, (..f.)c0 00 
FEE Al J Eo Ges 13 US UN SUG or BE be GAME of be SAD AE oj TS 
Ay. SES Lr BG by. BS UI UE, TUL of SS Ci KS. Gb 
+ Sf Bl Fl 5S BS Sah DAT BIT BOY pa UF BD 8 FN i 
৫১৫৫-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী (রহঃ) ..... হুযাইফাহ্‌ ইবনু ইয়ামান (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমাদেরকে যখন রসূলুল্লাহ স-এর সাথে কোন খাবার উপলক্ষে দা‘ওয়াত করা হতো। 
অতঃপর বর্ণনাকারী আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর হাদীসের মতই বর্ণনা করেন। তবে তিনি এর স্থলে ১৮! 
এবং মেয়ের বেলায় &$১ স্থলে ১)৮5 শব্দ উচ্চারণ করেন। আর এ হাদীসে তিনি মেয়েটির আগমনের পূর্বে 
বেদুঈনের আসার কথা বর্ণনা করেছেন এবং হাদীসের শেষে অতিরিক্ত বলেছেন, ‘তারপর তিনি “বিসমিল্লাহ” 
বলেন এবং খাদ্য গ্রহণ করেন। (ই.ফা. ৫০৯০, ই.সে. ৫১০০) 


ALLY) ie eS op OBE ES LAN Lo GES al 2 8 Hf tn (fron 
- FY re JS EB Eh) Ff 
৫১৫৬-(../..) আবু বাক্র ইবনু নাফি‘ (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণিত 


আছে । তৰে তিনি প্রথমে মেয়েটির আসা ও পরে বেদুঈনের আসার কথা উল্লেখ করেছেন। 
(ই.ফা. ৫০৯০, ই. সে. নেই) 


a oe - ্ Ys - JE ES Gd 4) th Lax BL (Y.af1.r)-0 ov 

dl USS ION USS 20% FE Lo oe 3 al Xo 5 3 Uo DOD 3 FOS pik 

OU a5 Se A SS BUSS ly OE Yo HCY: Ul OM bk Ley AAS So 
+ BUY Call AS: OS all ie Bl SSH. call AS: Slay 


Wwww.waytojannah.com 


Contents 
৫৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১৫৭-(১০৩/২০১৮) মুহাম্মাদ ইবনুল মুসান্না ‘আনাযী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি নাবী 3%-কে বলতে শুনেছেন যে, যখন কোন ব্যক্তি তার ঘরে প্রবেশের এবং খাবার গ্রহণের সময় 
আল্লাহ্‌র নাম স্মরণ করে, তখন শাইতান হতাশ হয়ে (তার সঙ্গীদের) বলে- তোমাদের (এখানে) রাত্রি যাপনও 
নেই, খাওয়াও নেই । আর যখন সে প্রবেশ করে এবং প্রবেশকালে আল্লাহ্‌র নাম স্মরণ না করে, তখন শাইতান 
বলে, তোমরা থাকার স্থান পেয়ে গেলে । আর যখন সে খাবারের সময় আল্লাহ্র নাম স্মরণ না করে, তখন সে 
(শাইতান) বলে, তোমাদের নিশি যাপন ও রাতের খাওয়ার আয়োজন হলো । (ফা. ৫০৯১, ই.সে. ৫১০১) 


El sal [ ui [Ee SE { (9 ১ Wal EE wx Ee PRC (fe) 0A 
"05 3 SY) ale ED Be - U5 BE a Ee YU 4 He SE bd 
Ass Se dL KS HUG lb Se AL SL HUY 
৫১৫৮-(../...) ইসহাক্‌ ইবনু মান্‌সূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি নাবী 
3্ু-কে বলতে শুনেছেন। তারপর রাবী আবু ‘আসিম (রহঃ)-এর হাদীসের মত বর্ণনা করেন। কিন্তু তিনি FE 
Gb Sp dl 25% শব্দের স্থানে ৬৮ ১৮ 4 £4 5 HUG এবং 555 5০ 4 ')5 5 ০% এর 
জায়গায় 4155 ১০ 4 24 13 414 বলেছেন। (ই.ফা. ৫০৯১, ই.সে. ৫১০২) 
of be ch ual cd Ch Loe in CS ES oc bs I Fe 125 BS 0. +১৭). ‘£)-°\০৭ 
+" JEL USL CU Cf atl 16 Y : U8 BE dl dD be 3b be 5 
৫১৫৯-(১০৪/২০১৯) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত যে, আল্লাহ্‌র রসূল 38% বলেছেন: তোমরা বাম হাতে আহার করবে না। কারণ, শাইতান বাম হাতে আহার 
করে। (ই.ফা. ৫০৯২, ই.সে. ৫১০৩) 
OG FLA 0 SASS SS 0 Al Ae CF LOS HES of 0 8 HES 0. YN id: 
Oh dl Se 0 A SE 0 8 of CF GAT of UG ES ll - 5 03 bil - Ee) 
LO CD 1 2h Ub iol HN 08 FE A Io HH: LE OH sh be PE 
+ AEs USES Sts UO Clin lh ws 
৫১৬০-(১০৫/২০২০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, যুহায়র ইবনু 
হার্ব ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : যখন 
তোমাদের কেউ খাদ্য খায়, তখন সে যেন ডান হাতে খায় আর যখন পান করে, সে যেন ডান হাতে পান করে। 
AAAS ON ৫০৯৩, ই.সে. el! 


HEY GA ck Coch 4 SE be CASS - UE EEN 


৫১৬১-(../...) কুতাইব'্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) মালিক ইবনু আনাস (রহঃ) হতে, ভিন্ন সূত্রে ইবনু নুমায়র 
(রহঃ) তার পিতা নুমায়র থেঞ্ডে, অন্য একটি সূত্রে ইবনুল মুসারা (রহঃ) ইয়াহইয়া আল-কাত্তান (রহঃ) হতে, 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু ৫৯ 


শেষাংশে দু'জন ‘উবাইদুল্লাহ হতে, আর তারা সবাই যুহরী (রহঃ) হতে সুফ্ইয়ান (রহঃ)-এর সূত্রে হাদীসটি বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৫০৯৪, ই.সে. ৫১০৫) 
te - Be A OE, CST aly Hf 6 - A, ALY Hf ES (peo y 
Sl be pie BS SE 5 A Se 0 A SE LO lll HS LS TE FD AG Ls dl 
Os Ay Sb OU Ol Us CELE Ys Ass 6a iby: 04 BE a OO Yl: 
"৬ 
EOL yr sly of G90 os SY SUT Us Se HS US U6 
৫১৬২-(১০৬/...) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% বলেছেন : তোমাদের কেউ যেন বাম হাতে পানাহার না করে। কারণ শাইতান বাম হাতে পানাহার করে। 
রাবী বলেন, নাফি' (রহঃ) এতে অতিরিক্ত করতেন, » বাম হাতে যেন কোন (কিছু) আদান-প্রদানও না করে। আবূ 
তাহির (রহঃ)-এর বর্ণনায় $১ £5! এর জায়গায় {<5 শব্দ রয়েছে। (ই.ফা. ৫০৯৫, ই.সে. ৫১০৬) 
oh he 0 Hae te A ts A BG Ls CS A GS 0. ‘YN/Nv)-০১) ৭৭ 
“SLE UE sey BE al 0 Se HS Ute 1: SESS os LL ts OY 
38 od Gi) 56. SY lL. "SALLY Nhl Y: 6 
৫১৬৩-(১০৭/২০২১) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সালামাহ্‌ ইবনু আকৃওয়া* (রাখিঃ ) হতে 
বর্ণিত যে, এক লোক রসূলুল্লাহ হন-এর নিকট বাম হাতে খাদ্য গ্রহণ করছিল। তিনি বললেন : তুমি তোমার ডান 


হাতে খাও । সে বলল, আমি পারবো না। তিনি বললেন : তুমি যেন না-ই পার । শুধুমাত্র অহমিকাই তাকে বারণ 


করছে। সালামাহ্‌ (রাযিঃ) বলেন, সে আর কখনো তার ডান হাত মুখের নিকট উঠাতে পারেনি। 
(ই.ফা. ৫০৯৬, ইসে. ৫১০৭) 


AL ON Ue te Le LE SEI NEM HE ১, (Ye Yv/N. ARE 

cd ~ US KL ol 0 Tk oe Bas ULE 0 Cy UP SS 0 lhl oo Lie ty UL Uo 

Us US Mis US Bs BE Ud JR tay SS G3 CHE BE Al J 2 
৫১৬৪-(১০৮/২০২২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু আবু ‘উমার (রহঃ) ..... “উমার ইবনু আবূ 

সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ সুু-এর তত্ত্বাবধানে ছিলাম । খাবার বাসনে আমার 

হাত চারপাশে ঘুরত। তিনি আমাকে বললেন : হে বালক! তুমি তোমার ডান হাতে খাও এবং নিজের পাশ হতে 

খাও । (ই.ফা. ৫০৯৭, ই.সে. ৫১০৮) 

He of CA ES YU GE th 8G Ho LAL LE Ls SLs Bs, Cn )-0 10 

ILE of 0 FE be ULE 0 AG LP TO Ss ae Us LOL IT hs ts Se Gl 

Uae U6 BE al J) UB aN US 5 toe ST CG FE A JD a Uys Cf; Ul 


Wwww.waytojannah.com 


Contents 


৬০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১৬৫-(১০৯/...) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ‘উমার ইবনু আবূ 
সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদিন আমি রসূলুল্লাহ -এর সাথে খাবার খাচ্ছিলাম । আমি 
বাসনের বিভিন্ন দিক হতে গোশ্ত নিতে লাগলাম। তখন রসূলুল্লাহ 3 বললেন : তুমি নিঞজ্ের পাশ থেকে ভক্ষণ 
কর। (ই.ফা. ৫০৯৮ ই.সে. ৫১০৯) 
of bp dl SE Lo GA oo LE Ls OL Eo sly fe ES (r.vrps)j-ovin 

LES EY oF HE al 0 UM 2s 

৫১৬৬-(১১০/২০২৩) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু সাঈদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 
3% বর্তনের মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন। (ই.ফা. ৫০৯৯, ই.সে. ৫১১০) 
be et Of cP Day Al Ay 9 UE Ss 0 As ES Cyr 

f RLS SES co HE A ILD 5 UL GIS 2 ff CF EE 0A Ae 0 A AE 
«all ie OS 
৫১৬৭-(১১১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 


বলেছেন: রসূলুল্লাহ 3% মশ্ক বাকিয়ে এর মুখে মুখ লাগিয়ে পান করতে বারণ করেছেন। 
(ই.ফা. ৫১০০, ই.সে. ৫১১১) 


yl ES GA ue “as Wulf HE BS. Ke Le EE eed ~~ ie ISL, le) O)AA 
CR COE BAD RE BEST UU Le. 
৫১৬৮-(../..) “আবৃদ ইবনু হুমায়দ, (রহঃ) ..... যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা 


করেছেন। তবে রাবী মামার বলেছেন, 4&5] অর্থ মশৃকের মাথা হেলিয়ে তাতে মুখ লাগিয়ে পান করা। 
(ই.ফা. ৫১০১, ই.সে. ৫১১২) 


Ul cyt LAL Gly -1t 
১৪. অধ্যায় : দাড়িয়ে পান করা মাকরূহ 

ck 5 HE dos ff te AS BL Aa BS IS ts Ee, (0. r£/v১v)-০১"৭ 
Li 
৫১৬৯-(১১২/২০২৪) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী কু দাড়িয়ে 

পান করা হতে শাসন করেছেন। (ই.ফা. ৫১০২, ই.সে. ৫১১৩) 

eH oF df Lo BE Le Se BS cl Se GS EATS ; Las BS (.. A) VV. 
+. af HA UE TOG Ul st  CMTE tes 5 BE 
৫১৭০-(১১৩/...) মুহাম্মাদ ইবনুল মুসার (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত যে, নাবী 3 কোন 


লোককে দণ্ডায়মান হয়ে পান করতে বারণ করেছেন। কাতাদাহ্‌ বলেন, আমরা বললাম, তবে খাবারের ব্যাপারে 
(আদেশ কি)? তিনি বললেন, সেটা তো আরো নিকৃষ্ট, আরো জঘন্য । (ই.ফা. ৫১০৩, ই.সে. ৫১১৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৬১ 


BSL ioe oli EE [Ex SE Rs od 0 8 ae Lo IE BESS (ap-e0V) 


+E TAKS Ho he BE CF od 
৫১৭১-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর 
সানাদে নাবী 3% হতে হুবহু রিওয়ায়াত করেছেন। তবে রাবী হিশাম (রহঃ) কাতাদাহ্‌ (রাযিঃ)-এর উক্তিটি বর্ণনা 
করেননি । (ই.ফা. ৫১০৪, ই.সে. ৫১১৫) 


of Ge GAN ce of CF BS EL a HS AG ts GS ES Cr. 1300078 
Uk SOD cp 5 BEEN GS 


৫১৭২-(১১৪/২০২৫) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আবূ সা‘ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
দাড়িয়ে পান করা হতে কঠিনভাবে সাবধান করেছেন। (ই.ফা. ৫১০৫, ই.সে. ৫১১৬) 


Ed os SA ily — UE Ly cA 0 Ley FO Ch TR BS (.fvey-olvy 
SD se of be GIGS cose of CF EG Ch es ES aes LY 3 BS nS 
« Ul C2 of co BE al A 
৫১৭৩-(১১৫/...) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসার ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ সাঈদ 
খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, eb anc LONER PA ৫১০৬, ই.সে. ৫১১৭) 
th Le BS - Go ~ G2 BS p50 ts a 4 AES (vy o\VEt 
Sh BOL 4 5 I 0% A Ua SG i RO 
৫১৭৪-(১১৬/২০২৬) ‘আবদুল জাব্বার ইবনু ‘আলা (রহঃ) ..... আৰু ছুরাইরাহ্‌ রি হতে বর্লিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের কেউ যেন কখনো দাড়িয়ে পান না করে। কেউ ভুলে পান করলে সে 
যেন পরে বমি করে ফেলে । (ই.ফা. ৫১০৭, ই.সে. ৫১১৮) 
a 3 ll 
Ul FG on wt yh bl - 10 
১৫. অধ্যায় : যমযমের পানি দাড়িয়ে পান করা প্রসঙ্গে 
Of oF LA FP wolb be ge Hf Es tool Jas Hf EES, (vvvpiivy-olve 
+ EE AG CO TD bn BE Al ID CHE + UN ie 
৫১৭৫-(১১৭/২০২৭) আবূ কামিল জাহ্‌দারী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসূলুল্লাহ 3%-কে যমযম হতে পানি পান করিয়েছি। তিনি দাড়িয়ে তা পান করলেন। 
(ই.ফা. ৫১০৮, ই.সে. ৫১১৯) 
on [8 ৷ uF nh 8 os [ES Be xl ic 8 Los BS, (- A) YN 
«EEA Cie 50 in LS on C2 BEE Ute 
১২ 
Wwww.waytojannah.com 


Contents 
৬২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১৭৬-(১১৮/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাষিঃ) হতে বর্ণিত 
রয়েছে যে, নাবী স্ু্ঠু যমযম কুয়া হতে ছোট বালতি দ্বারা পানি উঠিয়ে দীড়িয়ে পান করেছেন। 


(ই.ফা. ৫১০৯, ই.সে. ৫১২০) 
sy eka C JASN hale UAL pth BG Oa 0 Ei BES, (.pvay-0\VV 
IY ale Be Lh — ES Ugh UL UAT lL UU - pL ts del YH 

BEA L545 bn CO BEE Al UL 1 Ae OF OF dl OP Be 
৫১৭৭-(১১৯/...) সুরায়জ ইবনু ইউনুস, ইয়াকুব দাওরাকী ও ইসমাঈল ইবনু সালিম (রহঃ) ..... ইবনু 


‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সু দীড়িয়ে যমযম হতে পানি পান করেছেন। 
(ই.ফা, ৫১১০, ই.সে. ৫১২০১) 


OF ee ed Eee pal i Rn BS of ES Ge A Se RS Ue AY)? NYA 
+ CE Be A Ey Ua th L545 be BE A UD Sis: JN le 
৫১৭৮-(১২০/...) “উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসূলুন্লাহ সুঠ-কে যমযম হতে (পানি) পান করিয়েছি। তিনি দাড়ানো অবস্থায় পান করেছেন এবং তিনি 
পানি চেয়ে লোক পাঠালেন, তখন তিনি বাইতুল্লাহ্‌র নিকটে ছিলেন। (ই.ফা. ৫১১১, ই,সে. ৫১২২) 
[EC wid LoL RC 2s bs Lo CES a ts Lon HS (EES LALA 
+ sh AAG Ce ods Ly) tig Tt be CASS a 03 
৫১৭৯- _(../..) মুহাম্মাদ ইবনু বাশৃশার ও মুহাম্মাদ ইবনুল মুসাননা (রহঃ) esa শু'বাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত 
সূত্রে হাদীসটি রিওয়ায়াত করেছেন। তবে তাদের দু'জনের হাদীসে রয়েছে- ‘আমি তাঁর নিকট বালতি নিয়ে 
আসলাম’ ৷ (ই.ফা. ৫১১২, ই.সে, ৫১২৩) 


Ly E8 EE adi (EP CC PUY) od 8 adi Als 2৬-৭ 
১৬. অধ্যায় : পান করার সময় পাত্রে নিশ্বাস ফেলা মাকরূহ এবং পাত্রের বাইরে তিনবার 
Eo 


or inld AEF ES alec 
৫১৮০-(১২১/২৬৭) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী Ed 
পানপাত্রের মধ্যে শ্বাস ফেলতে বারণ করেছেন। [দ্রষ্টব্য হাদীস ৬১৩] (ই.ফা. ৫১১৩, ই.সে. ৫১২৪) 
"y) SS te Ss ES NG Et ol 8 As 2 LS LS ES, (Y. ‘YAfYYY) 0) A) 
6 p00 dd Lg US BE a IOS: oR od oh Al Ae of LCS be Gola ah 
৫১৮১- -(১২২/২০২৮) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) te আনাস (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3 (যখন পান করতেন) তিনবার পাত্রে (পাত্রের বাইরে) শ্বাস নিতেন। 


(ই.ফা. ৫১১৪, ই.সে. ৫১২৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৬৩ 


ESR C3 OLE Sy Ee Mens CY SN SE UBL 3 0 53 BS (pr)j-olaY 
"08 BSE AN dd Uy BEE Al UD O65 : Ud 6 Coe of bP Sh Se US 
fl ls S90 
+ ESE DE dd i Bb Ll 
৫১৮২-(১২৩/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া ও শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে 
বর্ণিত তিনি বলেন, পান করার সময় রসূলুল্লাহ সর্ট তিনবার নিঃশ্বাস নিতেন এবং বলতেন, এতে করে ভালভাবে 
প্রশান্তি লাভ হয়, তৃষ্ণার্তের কষ্ট লাঘব হয় এবং খুব আরামে গলধঃকরণ হয়। 
আনাস (রাযিঃ) বলেন, আমিও পান করার সময় তিনবার নিঃশ্বাস নিয়ে থাকি। (ই.ফা. ৫১১৫, ই.সে, ৫১২৬) 
LIGA tn Lo 5s US SU 2s ol Ch D8 A ae 0 LE BEES (..f.a)c0 AT 
+ 501d I es FE oF 3 Lo ple aloe 
৫১৮৩-(.../...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর 
সানাদে নাবী কুট হতে ছ্বহু বৰ্ণনা করেন। বর্ণনাকারী হিশাম 1,১5 ৯ শব্দের স্থানে £৬) ০ বলেছেন। 
(ই.ফা. ৫১১৬, ই.সে. ৫১২৭) 
tail Ca CF Lay oA fll $013) sal Eb -\V 
১৭. অধ্যায় : পানি, দুধ ইত্যাদি পরিবেশনে ব্যক্তি তার ডান দিক থেকে শুরু করবে 
: EL Ch 3 be ed oH of ML le CHK UN PG OF 3 Bis (vvaprtj-o\At 
wil BD 8 5 e003 bes Ll sw bes 0g owt SO A HE a UD 
" CAG Sa" 10 GaN 
৫১৮৪-(১২৪/২০২৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3ু-এর কাছে পানি মেশানো কিছু দুধ আনা হলো। তার ডান দিকে একজন বেদুঈন ছিল, বাম দিকে 
ছিলেন আবু বাক্র (রাযিঃ)। তিনি পান করলেন। অতঃপর বেদুঈনকে দিয়ে বললেন : ডান থেকে, ডানে হওয়া 
করণীয় । (ই.ফা. ৫১১৭, ইসে. ৫১২৮) 
0 Al Ae LF LOL A 0 IAS HE Ses Ed ES vej-elAe 
ch HE Ln AUG od te bald oo Le ts Ue BG 6 - ay billy — 
fe 5 UE UG Ge Oi gas ke Gs Gl I bie to Uy aL oe EE 
bl UD UG AL Lo 8 so 2b A UG HG a UO DE 0 8 i bn Sty oS 
" CAG Cat” 38 Al JAD UN, 4s te Goal scl. 0 Uf nsf 
৫১৮৫-(১২৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু 


‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী স্নুটু যখন মাদীনায় আসেন 
. তখন আমার বয়স ছিল দশ বছর । তিনি যখন মৃত্যুবরণ করেন তখন আমার বয়স বিশ বছর । আমার মা- 


Wwww.waytojannah.com 


Contents 
৬৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


খালাগণ আমাকে তার সেবা করার জন্য প্রেরণা দিতেন। একবার তিনি আমাদের গৃহে আসলেন, আমরা তার জন্য 
পালিত বকরীর দুধ দোহন করলাম, গৃহের একটি কুয়া থেকে অল্প পানি মেশানো হলো। রসূলুল্লাহ 3% পান 
করলেন। তার বাম দিকে আবূ বাক্র (রাযিঃ) ছিলেন। ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল 3% আবূ 
বাক্র (রাযিঃ)-কে দিন। কিন্তু তিনি তার ডান পাশের বেদুঈনকে দিলেন এবং বললেন : ডান দিক হতে, ডানের 
হক বেশি। (ই.ফা. ৫১১৮, ই.সে. ৫১২৯) 
CA - Belt) HS A 2 0 es EE sl Ch SS BS (.pirny-o)As 
TAL GO en Bf GALA he of 2 OS ae CH SAD Ae 0h dl Xe Le - 
A Al Ae be — ON GUL ES 4 bly — SS LLL dl Se ES 
A LS 4S LS LAL US 8 BE Al IAD UE ON SS AC CO nf 
Es os be 6 ly BEE Al ID CoS HE Al JAD Sl - I - ph Go le ne 
AIO GE 3 5k; EN ADS ie BE Al ILO ED EE a 2 al GS 
OH BE a JD IE TEs SU SH, PY BE Al ID hl HY ss 
+ UH ol 
৫১৮৬-(১২৬/...) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ইবনু হুজূর ও ‘আবদুল্লাহ ইবনু 
মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একবার রসূলুল্লাহ 
3% আমাদের গৃহে আগমন করে কিছু পান করতে ইচ্ছা করলেন। আমরা তাঁর জন্য একটি ছাগলের দুধ দোহন 
করলাম। তারপর আমি আমার এ কূপ হতে কিছু পানি দুধের সাথে মেশালাম। তিনি (আনাস) বলেন, অতঃপর 
আমি রসূলুল্লাহ কু্ু-কে দিলাম ৷ রসূলুল্লাহ 3 পান করলেন। আবূ বাক্র (রাযিঃ) তার বাম পাশে ছিলেন। 
উমার (রাযিঃ) তার সম্মুখে আর তার ডান দিকে ছিল এক বেদুঈন । রসূলুল্লাহ 3 যখন পান করা শেষ করলেন, 
তখন ‘উমার (রাযিঃ) আবূ বাক্রকে দেখিয়ে তাকে বললেন, হে আল্লাহর রসূল! এ তো আবূ বাক্র (রাযিঃ) 
(তীকে দিন) কিন্তু রসূলুল্লাহ 3% আবূ বাক্র ও ‘উমার (রাযিঃ)-কে (আগে) না দিয়ে সে বেদুঈনকে দিলেন। 
রসূলুল্লাহ 3% বললেন : আগে ডান পাশের মানুষদের । ডান পাশের মানুষদের, ডান পাশের লোকদেরই বেশি হক 
রয়েছে। 
আনাস (রাযিঃ) বলেন, অতএব এটা সুন্নাত, এটা সুন্নাত, এটা সুন্নাত । (ই.ফা. ৫১১৯, ই.সে. ৫১৩০) 
Je te 5 oh be Le sk U3 Of 0 AL LP Bel 0 TH EES (v.r.pitvy-01 AY 
UB EU LG Les HE so be Re COS AOE A BE ILD OS: Goll ls ob 
TE de mad BY Ay YSU UE tT ld dol Sd 
+933 FE dl UD AG U6 
৫১৮৭-(১২৭/২০৩০) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ সাইদী (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 33-এর কাছে কিছু পানীয় আনা হলে তিনি সামান্য পান করলেন। তার ডান পাশে ছিল একটি 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৬৫ 


ছেলে আর বাম পাশে কিছু বৃদ্ধ মানুষ । তিনি ছেলেটিকে বললেন, তুমি কি তাদেরকে দেয়ার জন্য আমাকে 
অনুমতি দিবে? ছেলেটি বলল, না। আল্লাহ্‌র শপথ! আপনার নিকট হতে যা পাওনা আমার ভাগে (তাতে) আমি 
অন্য কাউকে প্রাধান্য দিব না। 


আনাস (রাযিঃ) বলেন, তারপর রসূলুল্লাহ ন দুধের বাটি তার হাতেই তুলে দিলেন। 
{ই.ফা. ৫১২০, ই.সে. ৫১৩১) 


ls th LE ES C0 5S of Lh dl SE COL 3 CF 3 EES (frA)- 0 VAA 
BE ol op Ss 0 den CF pI of be SS - Gl SO ie OHS fis 
ol: CRS Yo dO. YH Hs Sa - 
৫১৮৮-(১২৮/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ)-এর 
সানাদে নাবী কু হতে হুবহু বর্ণনা করেছেন। তারা দু'জনেই ২% (তার হাতে দিলেন) শব্দটি বর্ণনা করেননি। 
তবে ইয়া'কুব (রহঃ)-এর বর্ণনায় ২4% -এর স্থানে $6! $০ (তাকেই দিলেন) উক্তিটি বর্ণিত হয়েছে। 


(ই.ফা. ৫১২১, ই.সে. ৫১৩২) 
tn Wied Ue Cia S29 Hla lly Hl dally lal Bd LALA ly — VA 
GE 8 5 cla DAS csi 
- ১৮. অধ্যায় : আঙ্গুল ও বাসন চেটে খাওয়া এবং পড়ে যাওয়া খাবারে যে আবর্জনা লেগেছে তা 
মুছে খাওয়া মুস্তাহাব, আর চেটে খাওয়ার আগে হাত মুছে ফেলা মাকরূহ; 
(কারণ এঁ বাকী অংশের মধ্যে খাদ্যের বারাকাত থেকে যাওয়ার সম্ভাবনা আছে) 
- pe of SI ATA Sh GELS Sl Ses Ht ofl Ch 89H EES (v.rspva)-o 0A 
UD UF :U8 te 05 ck ple te se be Us BS LAY JH Ural SE] UN 
Geek GL SS TS eas Hi UL SET KS" BE abl 
৫১৮৯-(১২৯/২০৩১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু 
আবু ‘উমার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের 
কেউ যখন আহার করে, সে যেন তার হাত মুছে না ফেলে যতক্ষণ না সে তা চেটে খায়” বা অপরকে দিয়ে 
চাটায়। (ই.ফা. ৫১২২, ই.সে. ৫১৩৩) 


SA A ts Se Bo C Lod LESS ES al SE 3 OUR ES (pirey-olie 
BH ES BE HED Bo - 5H bil, - SA OS BSS C Ei fF ok bas pals Kl 
lh on ET 1" 388 Al JA TH :U% Ae DI Bs i te Ch UN 


৮ এ সুর্নাতটা বর্তমান সময়ে আমাদের মধ্যে নেই বললেই চলে। এ বিষয়গুলো পুনরায় চালু করলে খাদ্যে অধিক বারাকাত লাভের সুযোগ রয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১৯০-(১৩০/...) হারূন ইবনু ‘আবদুল্লাহ, ‘আবৃদ ইবনু হুমায়দ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু 
‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: যখন তোমাদের কেউ আহার করে, সে যেন 
স্বীয় হস্ত মুছে না ফেলে যতক্ষণ না সে তা নিজে চেটে খায় কিংবা অপরকে দিয়ে চাটায়। 

(ই.ফা. ৫১২৩, ই.সে. ৫১৩৪) 


Lh Gs 1 SE Ly AO 0 AS Lot dl 02 8 Hf ES (rrypey-eva) 
cal Sl BE a CH U5 al C2 A 0 5S 0 OF PAID] 0 As le OU oo Lie 
5 0 SO Ae Le 0 df GE af CUE . CS SE LH 8S Hl. pl on SS 
৫১৯১-(১৩১/২০৩২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) 
কা'ব ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ ইঠ-কে তাঁর আঙ্গুল তিনটি” হতে 
খাবার চেটে খেতে দেখেছি। কিন্তু ইবনু হাতিম (রহঃ) ১৬ (তিন) শব্দটি উল্লেখ করেননি। আর ইবনু আবূ 
শাইবাহ্‌ তীর বর্ণনায় ‘আবদুর রহমান ইবনু কা'ব (রহঃ) “তীর পিতা হতে' সূত্রটির কথা বলেছেন। 


(ই.ফা, ৫১২৪, ই.সে, ৫১৩৫) 
OF OA Ao UF IE 0h glia UF Lads Sf GOB 3 Oh 3 Bn (ee) 00 AY 
U8 5 Sls Ell wy USL BE Al UD OS : UN so te AC SS Ho As 


৫১৯২-(../..) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... কাব ইবনু মালিক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ হুন তিন আঙ্গুলে খাবার খেতেন এবং হাত মুছার আগে তা চেটে খেতেন। (ই.ফা. ৫১২৫, ই.সে. ৫১৩৬) 


CF GAM AE to Alta BS ol BS 5 cp A Ae 1 LOL By (prn-.0lar 
0: HS A 5S asl bp EAT - AS td Se ~ HL 0 5S 0 A Le 
+ inl E13 sll 58 Oly LS HEE dl ID 
৫১৯৩-(১৩২/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... কা'ব (রাযিঃ) হতে বর্ণিত যে, 


রসূলুল্লাহ 3% তিন আঙ্গুলে খাবার খেতেন এবং খাবার শেষ করে আঙ্গুলগুলো চেটে খেতেন। 
(ই.ফা, ৫১২৬, ই,সে, ৫১৩৭) 


Se ls 0 LS Xe ie lta US GL Us SS 3 BE Cefn) 001 
Lal oF SL 0 5S af be — CAT ff - HES 5S ch dl Ley SL Cf HE CG Ca 


‘sie BE 


* আরবের প্রধান খাদ্য ছিল তখন রুট যা শুকনো জাতীয় খাবার। ওগুলো খেতে নাবী গট তার (১) বৃদ্ধ (২) শাহাদাত (৩) মধ্যমা আঙ্গুলগুলোই 
ব্যবহার করতেন। (আমাদেরও এঁ রকম খাদ্যে একই রকমভাবে নাবী খ্ুট-এর অনুসরণ করা দরকার) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৬৭ 


৫১৯৪-(../...) আবু কুরায়ব (রহঃ) ..... কা'ব ইবনু মালিক (রাধিঃ)-এর সানাদে নাবী কঠ হতে চ্বছ 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫১২৭, ইসে, ৫১৩৮) 


A OF DES ofl be Be U3 UL US 3 of Ch 8 Hf Bis (rarrprry-oao 
ASS OSES HO, Lata all Sd rd BE tail “ 
৫১৯৫-(১৩৩/২০৩৩) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রহঃ) হতে বর্ণিত যে, নাবী ধু 
আঙ্গুল ও বাসন চেটে খেতে’* নির্দেশ করেছেন। আর তিনি বলেছেন: (খাদ্যের) কোন্‌ অংশে বারাকাত আছে তা 
তোমরা জান না। (ই.ফা. ৫১২৮, ই.সে, ৫১৩৯) 
A be BA ol OF UR BS of Be 0 ox Al Ae Ly Lok BiG (pvrtj-01a41 
UBS Yo Vly sil te Uy UE Ue adi WAL Lol Ld nl tie 28s al IAD UU 
+O tl Gl GY Ll Gl i doially BY Et Ys ol 
৫১৯৬-(১৩৪/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন: তোমাদের কারো লোকমা পড়ে গেলে সে যেন তা তুলে নেয়। তারপর তাতে যে 
আবর্জনা স্পর্শ করেছে তা যেন দূরীভূত করে এবং খাদ্যটুকু খেয়ে ফেলে। শাইতানের জন্য সেটি যেন ফেলে না 
রাখে। আর তার আঙ্গুল চেটে না খাওয়া পর্যন্ত সে যেন তার হাত রুমাল দিয়ে মুছে না ফেলে। কেননা সে জানে 
না খাদ্যের কোন্‌ অংশে বারাকাত রয়েছে। (ই.ফা. ৫১২৯, ই.সে. ৫১৪০) 
AD 04 LOL a CE Gah D5 Hf CUT ald Lh GEM ES, Cfg01 AV 
+ he. ALY gs OGL be CASS G5 Be Bs 
+ BG Uy Gil tf GEG CS dial ES eld J" Lge 5 
৫১৯৭-(../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনু রাফি* (রহঃ) ..... সুফ্‌ইয়ান (রহঃ) হতে 
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। তাদের দু'জনের হাদীসে আছে, ‘সে ব্যক্তি যেন তার হাত রুমাল দিয়ে 
মুছে না ফেলে, যতক্ষণ না সে তার নিজের হাত চেটে খায় কিংবা অপরকে দিয়ে চাটায়। 
a পরবর্তীতে বাকী অংশ উল্লেখ করেছেন। (ই.ফা. ৫১৩০, ই.সে. ৫১৪১) 
28 Ue UR of UP LEY op a Be Ls ol ts ULE Gc (pro)y-o)4A 
EX lan GS Ys Wl BH ie Ue US Ce nl ily LSS toe CLE 1 als 
US EL Ll BS GIGS i Ll Sli 


** বাসন চেটে বা পরিদ্ধার করে খাওয়! নাবী ই্ু-এর সুন্নাত। এ সুন্নাটো আরো অধিক পরিমাণে অবহেলার সীকার। এ সুন্নাতটাও আমাদের 
জীবিত করা দরকার। 


Wwww.waytojannah.com 


Contents 
৬৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫১৯৮-(১৩৫/...) ‘উসমান ইবনু আবৃ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
নাবী স¥ণ-কে বলতে শুনেছি যে, শাইতান তোমাদের সকল কাজ-কর্মে উপস্থিত হয়। এমনকি তোমাদের কারো 
খাবারের সময়ও সে উপস্থিত হয়। সুতরাং তোমাদের যদি কারো লোকমা মাটিতে পড়ে যায়, সে যেন তাতে লেগে 
যাওয়া আবর্জনা সরিয়ে তা খেয়ে ফেলে। শাইতানের জন্য যেন ফেলে না রাখে। খাবার শেষে সে যেন তার 
আঙ্গুলগুলো চেটে খায়। কেননা সে জানে না, তার খাদ্যের কোন্‌ অংশে বারাকাত (কল্যাণ) রয়েছে। 

(ই.ফা. ৫১৩১, ই.সে. ৫১৪২) 
Ee Ol oF Le df be Ls DC , SOY ee HES, (4. -0) 1 
i ef ss 3 |" ah Ss cual Al . ঢু HA LS cb 1 | yl 

৫১৯৯-(.../...) আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) দু'জনই আবু মু'আবিয়াহ্‌ (রহঃ) হতে, তিনি 
আ'‘মাশ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন যে, “যখন তোমাদের কারো লোকমা পড়ে যায়, ..... 
হাদীসের শেষ পর্যন্ত । তবে আবু মু'আবিয়াহ্‌ (রহঃ) হাদীসের প্রথমাংশ ‘শাইতান তোমাদের প্রতিটি কাজে-কর্মে 
উপস্থিত হয়'- কথাটি উত্থাপন করেননি। (ই.ফা. ৫১৩২, ই.সে. ৫১৪৩) 


Me df be EY op Sd 0 Lok Gs Ts of 8 Hf Hs (fenjrot 
AB ri so ho SEU 0) Sd 265 0 BE SF 8 be Oe 
+ Leis 35 Lh 
৫২০০-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাধিঃ) হতে বর্ণিত । তিনি নাবী 3% 


থেকে চেটে খাওয়ার ব্যাপারে হাদীস বর্ণনা করেছেন। আবূ সুফ্ইয়ান (রহঃ) জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 


3 থেকে রিওয়ায়াত করেছেন। তিনিও তাদের উভয়ের হাদীসের ন্যায় লোকমার কথা বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৫১৩৩, ই.সে. ৫১৪৪) 


5 Ee Ete 1g ES YU GAY 5G C2 8G hy GE CF LOL EG (repro) 
ly" 0% 05. CS All Gal LLL Kf V3 CS BEE al UD 0: dl te Hl BS LL 
"08 ih CLS EAS. ott Ges Ys GL, cH We bah SAT Ld oll, 
pL il A CUS OY 
৫২০১-(১৩৬/২০৩৪) মুহাম্মাদ ইবনু হাতিম ও আবূ বাক্র ইবনু নাফি' ‘আবদী (রহঃ) ..... আনাস (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সু যখন কোন খাদ্য খেতেন তখন তীর আঙ্গুল তিনটি চেটে খেতেন এবং তিনি 
বলেছেন : তোমাদের কারো লোকমা যদি মাটিতে পড়ে যায় তবে সে যেন তা হতে ময়লা দূর করে এবং 


খাবারটুকু খেয়ে ফেলে, তা যেন শাইতানের জন্য রেখে না দেয়। আর তিনি আমাদের বাসন মুছে খেতে নির্দেশ 


দিয়ে বলেছেন, ‘কারণ তোমরা জান না, তোমাদের খাবারের কোন্‌ অংশে কল্যাণ রয়েছে’ । 
(ই.ফা. ৫১৩৪, ই.সে. ৫১৪৫) 


“i be sl be de EG Ula! US Tg UG 50 ty LS Es (Y.reprvy oY. 
EE be GSS Si Al all iol If 13" 05 BE Ll ce ES 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৬৯ 


৫২০২-(১৩৭/২০৩৫) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 
বর্ণিত । তিনি বলেছেন: তোমাদের কেউ যখন খাবার খায়, সে যেন তার আঙ্গুলগুলো চেটে খায় । কারণ সে জানে 
BULA SEN ৫১৩৫, হলে, ৫১৪৬) 


i ee alah ‘sl he na) feb," EE 
4 ec wo Ie 2! 0 


৫২০৩-(.../...) আবু বাক্র ইবনু নাফি' (রহঃ) ..... হাম্মাদ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি 
বর্ণিত । তবে তিনি বলেছেন, তোমাদের সবাই যেন বাসন চেটে খায়। আর তিনি (3) বলেছেন, তোমরা জান না 
তোমাদের কোন্‌ খাদ্যে বারাকাত রয়েছে অথবা কোন্‌ খাদ্যে বারাকাত দেয়া হয়। (ই.ফা. ৫১৩৫, ই.সে. ৫১৪৭) 


ek Lala 3 ba GE ta 1 ta ky Cl -4 


ul by la fo) (ER ECC 9 


১৯. অধ্যায় : মেযবানের দা‘ওয়াত ছাড়াই যদি কেউ মেহ্‌মানের পশ্চাদানুসরণ করে তবে মেহমান 
কি করবে? পশ্চাদানুসারীর জন্য মেযবান থেকে অনুমতি নিয়ে নেয়া মুস্তাহাব 
Ge 96 - ply 8 UE ~ Hs of 0 DUES Mes Lf LH ES (r.rxpra-or 
HL 8 Ka oe OD UE: U8 lah all of be dN ofl be cell op aoe 
HT TOF LLIN EE 
ES BE Al AS LLl: U8. LS Ul HES Sl ob 5 LL LG 
AE is MCE RS 
AIO UY SKS: Ub. 
৫২০৪-(১৩৮/২০৩৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... তাৰ বা তদ 
আন্সারী (রাযিঃ) হতে বর্ণিত । আবু শু'আয়ব নামধারী এক আনসারী ব্যক্তি ছিল। তার একজন কসাই দাস ছিল। 
লোকটি একদিন রসূলুল্লাহ 3%-কে দেখে তীর অবয়বে ক্ষুধার আভাস অনুভব করলো। পরে তার গোলামকে 
বলল, তোমার কল্যাণ হোক আমাদের পীচজনের জন্য তুমি খাবার তৈরি করো। কেননা আমি পঞ্চম ব্যক্তি 
হিসেবে নাবী %-কে দা‘ওয়াত দিতে ইচ্ছা পোষণ করেছি। তখন সে খাবার তৈরি করলো । তারপর লোকটি নাবী 
3%-এর কাছে এসে তাকে সহ পীচজনকে দাওয়াত দিল। জনৈক লোক তাদের পিছে অনুসরণ করলো । দরজা 
পর্যন্ত পৌছলে নাবী 3% বললেন : এ লোকটি আমাদের পিছু পিছু এসেছে। তুমি চাইলে তাকে অনুমতি দিতে 
পার, আর যদি ইচ্ছা কর তবে সে প্রত্যাবর্তন করবে। লোকটি বলল, না। বরং আমি তাকে অনুমতি দিচ্ছি, হে 
আল্লাহর রসূল! (ই.ফা. ৫১৩৬, ই.সে. ৫১৪৮) 


ESS c GG od oe be PAIS C2 SELLS LS 2 HG HIE, (fac N 0 


of Be Boe 3 al SE Go, LU Gf ES SG ET Be Hs AS GP CTs 
—-১৩ 
Wwww.waytojannah.com 


Contents 
৭0 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Se Hk Oe be gh ts Loe ES Lal AN AE th dl Se AL C ns UL 
+ RR Se Pb BE LD CF 0d ity 25 ff CF US of be hl 

LL 0 G2 Be ced Gs Ld A ES Schl ND a0 5 se Ob Las UY 
Cy GG bola ac ff Eo 
৫২০৫-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, নাস্র ইবনু ‘আলী জাহ্যামী, আবূ 
সা*ঈদ আশাজ্জ, ‘উবাইদুন্রাহ ইবনু মু‘আয ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... আবূ মাসউদ 


(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে জারীর (রাযিঃ)-এর হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। 
কিন্তু নাস্র ইবনু ‘আলী পুরো সানাদ 'হাদ্দাসানা’ দিয়ে বর্ণনা করেছেন এবং পুরো হাদীসটি বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৫১৩৭, ই.সে. ৫১৪৯) 


- ie BS al sf Es A) of oh A of ade OF LOL HS (dear 
0 Ah ES et 0h LL ESS C 30 be URE ff OP SES Ce — BID OFA 
OBL of CP BSN ops HE Lp ok DLL of CP 55S Le LES ES 3) ES Ll 
Sl lie x0 ie 
৫২০৬-(../...) মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু জাবালাহ্‌ ইবনু আবূ রাওঁওয়াদ (রহঃ) ..... জাবির (রাষিঃ) 
হতে, ভিন্ন সূত্রে সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... আবূ মাসউদ (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে হাদীস 

রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫১৩৮, ই.সে. ৫১৫০) 

te Ll 5 AS Uf os th by BS AA LUA AES (vorvpiraj-oY Vv 
EES 0 BS BE al UL Ed GA Ee OS bald FE Al IVE OF a op pol 
"BE Al UA) OR EES 0d Yr BE AULD UB Ys; OBL to 
0G. 5" BE Al IAD BLES IHD BY BE AULD US. YUN. A 
AL 2 GE UG i 8. aS 
৫২০৭-(১৩৯/২০৩৭) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ $%-এর 
একজন ইরানী প্রতিবেশী ভাল সালুন রান্না করতে পারতো । একদা সে রসূলুল্লাহ 3্ৰ-এর জন্য সামান্য খাবার 
তৈরি করে তাকে দা'ওয়াত করতে আসলো । তিনি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর দিকে ইশারা করে বললেন এই যে, 
‘আয়িশাহ্‌ আছেন। সে বলল, না । রসূলুল্লাহ 3% বললেন : (তাহলে আমিও) না। লোকটি আবার তীকে দাওয়াত 
করলো । রসূলুল্লাহ 3% বললেন : ইনিও [‘আয়িশাহ্‌ (রাযিঃ)]? সে বলল, না। রসূলুল্লাহ 38% বললেন : (তাহলে 
আমিও) না। এরপর সে পুনরায় তাকে দাওয়াত করতে আসলো । রসূলুল্লাহ 3 বললেন : ইনিও? লোকটি 


তৃতীয়বারে বলল, হ্যা। তারপর তীরা উভয়েই দাড়ালেন এবং একজনের পিছনে আরেকজন চলে তার গৃহে এসে 
পৌছলেন। (ই.ফা. ৫১৩৯, ই.সে. ৫১৫১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৭১ 


Lal Biss lay Wh slay Bh VE ao 2 LUN 
ny) se cL aL 


২০. অধ্যায় : মেযবানের সন্তুষ্টি সম্পর্কে নিশ্চিত থাকলে অন্যকে সাথে নিয়ে তার গৃহে উপস্থিত 
হওয়া জায়িয, আর একত্র থেকে খাওয়া মুস্তাহাব 


df be DLE oh 55 02 BS 0 CG BS Hs of DE 8 SH ES trerapeyox eh 
" UB Es Kb ABYSS ME MELA ob p55 


sh od Gs Uo" : U6. dl UMD GEA: IG. ECD 5 GS LE 
TGs 0x 0 hie i. "1k CE GS RAY 
SU a USL AS + C5." EG Cf BE Al JD OH. Hal Lae: edi shh 


Le Bd LA Eh Sl Ch Lh: Ui alas BE A UG od BLAME Y 
JAH UG GL Ef. 5 te 196: UB TLS 59 TS 55 Sm ALCS Glo — U5 - 
O81 15 CEE Siodl SS tg SD Ce LE Ll CS "asi SY" 3 al 
HG tn HOS A pss Fe OAR Ey Ks oN FE dl Jo 
MSR ELA BABE 

৫২০৮-(১৪০/২০৩৮) আবু বাক্র HOE Eo আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, এক দিনে কিংবা রাতে রসূলুল্লাহ 38% (তার বাড়ী থেকে) বের হয়ে আবু বাক্র (রাষিঃ) ও ‘উমার 
(রাযিঃ)-কে দর্শন করলেন তিনি প্রশ্ন করলেন, এ সময় কিসে তোমাদের গৃহ হতে বের করেছে? তাঁরা বললেন, 
হে আল্লাহর রসূল! উপবাসের যন্ত্রণায় । তিনি (3%) বললেন, যে মহান আল্লাহর হাতে আমার জীবন, তার কসম, 
যা তোমাদের বের করে এনেছে, আমাকেও তা-ই বের করে এনেছে, চলো। তারা উভয়ে তার সাথে চলতে 
লাগলেন। তারপর তিনি এক আন্সারীর গৃহে এলেন। তখন তিনি বাড়িতে ছিলেন না। তীর সহধর্মিণী তাকে 
(রসূলুল্লাহ বুট) দেখে বলল, মারহাবা ওয়া আহ্‌লান ১৯, ১ রসূলুল্লাহ 3% তাকে প্রশ্ন করলেন, অমুক 
কোথায়? স্ত্রীলোকটি বলল, তিনি আমাদের জন্য মিষ্ট পানি আনতে গেছেন। তখনই আনসারী ব্যক্তিটি উপস্থিত 
হয়ে রসূলুল্লাহ 3% ও তার দু’ সাথীকে দেখতে পেয়ে বললেন, আল্লাহ্‌র প্রশংসা, আজ মেহমানের দিক হতে 
আমার থেকে সৌভাগ্যবান আর কেউ নেই । তারপর সে গিয়ে একটি খেজুরের ছড়া নিয়ে আসলেন। তাতে কাঁচা, 
পাকা ও শুকনা খেজুর ছিল। তিনি বললেন, আপনার এ ছড়া থেকে খান। এরপর তিনি ছুরি নিলেন (ছাগল যাবাহ 
করার জন্য) তখন রসূলুল্লাহ 3% তাকে বললেন, সাবধান, দুধওয়ালা বকরী যাবাহ করবে না। অতঃপর তাদের 
জন্য (বকরী) যাবাহ করলে তারা বকরীর গোশ্ত ও কাদির খেজুর খেলেন এবং (মিঠা) পানি পান করলেন । তারা 
সকলে ক্ষুধা মিটালেন ও পরিতৃপ্ত হলেন। রসূলুল্লাহ 3% তখন আবূ বাক্র ও ‘উমার (রাযিঃ)-কে কেন্দ্র করে 
বললেন : যে সত্তার হাতে আমার জীবন, তাঁর কসম! কিয়ামাতের দিন এ নি‘আমাত সম্বন্ধে তোমরা জিজ্ঞাসিত 


হবে। ক্ষুধা তোমাদের বাড়ি হতে বের করে এনেছে অথচ তোমরা এ নি‘আমাত লাভ না করে ফিরে যাওনি ৷ 
(ই.ফা. ৫১৪০, ই.সে. ৫১৫২) 


Wwww.waytojannah.com 


Contents 


৭২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ee — LL Cs dl 3 — pltw Hf Gs sah ts GE SES (rot 
eS el Kf OG: UR BAU cs U5 oo HES Ss HS 5 Gm Le 
os GA 5% bn El CEOS : JU. SLAG LSS Cn 0 BEE Al IAD CAG YY LG 
৫২০৯-(../...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একবার আবু বাক্র (রাযিঃ) বসে ছিলেন। তীর সাথে ‘উমার (রাযিঃ)-ও ছিলেন। সে সময় রসূলুল্লাহ 3% তাদের 
পাশে এসে বললেন : কোন্‌ জিনিস তোমাদের এ স্থানে বসিয়ে রেখেছে? তারা বললেন, সে আল্লাহর কসম! যিনি 
আপনাকে সত্য দীন দিয়ে প্রেরণ করেছেন। ক্ষুধা আমাদের ঘর থেকে আমাদের বাইরে নিয়ে এসেছে। অতঃপর 
বর্ণনাকারী খালাফ ইবনু খলীফা (রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেন। (ই.ফা. ৫১৪১, ই.সে. ৫১৫৩) 
df Uae LE) on AES Lp OEY HS pL EES HS (rah ojyor). 
: 1 Al Se CY DR Cos 208 be Ct bce BS OE of On BEES ST 06 ie HY 
Si TLS Sie J: Gi ki a dd LEG Las HE al Js SO SMS CY 
=~ J - Col Ls Uy Det tn Ele SF UD 0 AA. tt LoS BE a J 
SEY i PE A IL 0D SS BUCS od ELS AD od CED CL US 
EEL, UL HSU A ILOG: lis 440 5nd — J - A Uns FRE Al Ju 
SECA "0%, HE dl JO CUS. ne 8 CH UGS Lip US pt te ble 
EU EEE "8 HES A 8 lo ST 
: lt. Ws Sd CH Ad che A UN PE HE A JAD HG CS. il 
Can LATE Le 0 Et GA bd 
SE UY Ay dl Ol x. GS YS EE be Sy Sl ‘55 EE 3" 0 
+ US 5 - WEL IE LS - ne LY A CS bl ry Cs HANS KG 
৫২১০-(১৪১/২০৩৯) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, (খন্দক যুদ্ধের প্রাক্কালে) পরিখা খোড়ার সময় আমি রসূলুল্লাহ 3%-এর দেহে ক্ষুধার যন্ত্রণা লক্ষ্য করলাম । 
অতঃপর আমার সহধর্মিণীর নিকট ফিরে এসে তাকে বললাম, তোমার কাছে কিছু আছে কি? কেননা, আমি 
রসূলুল্লাহ 3%-কে চরম ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। অতঃপর সে একটি চামড়ার ব্যাগ বের করলো, যার মধ্যে এক 
সা‘ পরিমাণ যব ছিল। আর আমাদের একটা গৃহপালিত বকরী ছিল। আমি ওটা যাবাহ করলাম, আর স্ত্রী যবগুলো 
ভালভাবে পিষে নিল। আমার কাজ সম্পাদনের সঙ্গে সঙ্গে সেও তার কাজ শেষ করলো । আমি (রান্নার জন্য) 
গোশত কেটে ডেগচিতে রাখলাম । অতঃপর রসূলুল্লাহ 3-এর কাছে ফিরে এলাম । (যাওয়ার সময়) আমার স্ত্রী 


আমাকে বলল, রসূলুল্লাহ 3 ও তার সাথীদের দিয়ে তুমি আমাকে লাঞ্চিত করো না। তিনি বলেন, তারপর আমি 
তীর নিকট এসে চুপি চুপি তাকে বললাম, হে আল্লাহর রসূল! আমরা একটি বকরী যাবাহ করেছি আর আমাদের 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু ৭্ত 


এক সা‘ পরিমাণ যব ছিল আমার স্ত্রী তাই পিষে নিয়েছে। সুতরাং আপনি কয়েকজনকে সাথে নিয়ে আসুন। 
রসূলুল্লাহ 3% দরাজকণ্ঠে বললেন, হে পরিখা খননকারীরা! ! জাবির তোমাদের জন্য কিছু খাবার তৈরি করেছে। 
তোমরা সকলে চলো। আর রসুলুল্লাহ 3% (আমাকে) বললেন : আমি না আসা পর্যন্ত তোমাদের ডেগ (চুলা 
থেকে) নামাবে না এবং খামীর দ্বারা রুটি প্রস্তুত করবে না। আমি আসলাম । রসূলুল্লাহ 3% মানুষদের আগে আগে 
আসলেন। আমি আমার স্ত্রীর নিকট এলে সে আমাকে (তিরস্কার করে) বলল, তোমার ধ্বংস হোক, তোমার ধ্বংস 
হোক। আমি বললাম, আমি তাই করেছি, তুমি যা আমাকে বলেছিলে। অতঃপর সে খামীরগুলো বের করলো। 
তখন রন্লুরাহ পু তার মধ্যে একটু লাল দিলেন এবং বারাকাতের দু'আ করলেন। তাতঃপর তিনি বদলেন, রুটি 
প্রস্তুতকারিণীকে ডাক, যে তোমার সঙ্গে রুটি প্রভ্ুত করবে। আর তুমি পাতিল হতে পেয়ালা ভরে ভরে নিবে। আর 
ডেগ (চুল্লি হতে) নামাবে না। তাঁরা ছিলেন মোট এক হাজার মানুষ । আল্লাহ্র নামে শপথ করছি! তারা সকলে 
খাবার খেলেন। পরিশেষে তারা তা রেখে এমনভাবে ফিরে গেলেন যে, আমাদের ডেগ আগের মতো উতলিয়ে 
পড়ছিল। আর আমাদের খামীর পূর্বের মতো রুটি প্রস্তুত করা হচ্ছিল। (ফা. ৫১৪২, ই.সে. ৫১৫৪) 


Al Se 0 GEL be od of dL ce SY: U8 SS bh 3 BS (rtp evo) 
HE al JD je Sl ON: JEM GAH ds 
Us SEH an te Ca anil: Ss: Sat se WES sib 


) es Sle SS oie es 
108." La 0 BE A ILO UR 5: CH tolls JH. s: : oh, lb 
a OC HT HAGEL f cin co isd 0 il Git 
Et EEE 3 J - Hf AA dl ol eels Ce ie ly nly 
of Ge Lh HE 4 JD UB DES GS te FE al J SHE PG 
ais SE ELdE fae Le <5 BE 4 J 4 Al 55h 
“U8 B15 BLE C6 EG DE I OH" UGS 0% 0 Al LE Ve 
ASHES FE Ol 108 BAO BLAS oo UE Hl 03 Ft 
- LAI I LAL Ll, 

৫২১১-(১৪২/২০৪০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, (একদা) আবূ তালহাহ্‌ (রাযিঃ) উম্মু সুলায়ম (রাযিঃ)-কে বললেন, আমি রসূলুল্লাহ 3-এর দুর্বল শব্দ 
শ্রবণ করে বুঝতে পেরেছি যে, তিনি ক্ষুধার্ত । তাই তোমার কাছে কিছু আছে কি? তিনি বললেন, হ্যা । তিনি যবের 
কয়েক খণ্ড রুটি বের করলেন। তারপর তার ওড়না নিলেন এবং এটির একাংশ দিয়ে রুটিগুলো পেঁচিয়ে আমার ' 
কাপড়ের তলায় গুঁজে দিলেন এবং অপর অংশ আমার দেহে জড়িয়ে দিলেন। অতঃপর আমাকে রসূলুল্লাহ %-এর 
কাছে প্রেরণ করলেন। তিনি (আনাস) বলেন, আমি এগুলো নিয়ে এসে রসূলুল্লাহ ু-কে দেখতে পেলাম তিনি 
মাসজিদে বসে আছেন। তীর সাথে আরো মানুষ ছিলেন। আমি তাদের নিকট গিয়ে দীড়ালাম ৷ রসূলুল্লাহ 3% 


Wwww.waytojannah.com 


Contents 


৭8 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বললেন : তোমাকে আবূ তাল্হাহ্‌ প্রেরণ করেছে? আমি বললাম, হ্যা। তিনি বললেন, খাওয়ার ব্যাপারে? আমি 
বললাম, হ্যা । তারপর রসূলুল্লাহ 3% তার সাথীদের বললেন, সবাই চলো। আনাস (রাযিঃ) বলেন, তারপর 
রসূলুল্লাহ 3% গেলেন। আর আমি তাদের সামনে চলতে লাগলাম । পরিশেষে আমি আবূ তালহাহ্‌ (রাযিঃ)-এর 
কাছে এসে তাকে (ঘটনা) খবর দিলাম। তখন আবূ তালহাহ্‌ (রাযিঃ) বললেন, হে উম্মু সুলায়ম (রাযিঃ)! 
রসূলুল্লাহ 3% তো লোকদের নিয়ে আসছেন, অথচ আমাদের কাছে সে পরিমাণ খাদ্য নেই যা দিয়ে তাদের 
আপ্যায়ন করতে পারি। [উম্মু সুলায়ম (রাযিঃ)] বললেন, (তুমি উদ্বিগ্ন হয়ো না) আল্লাহ এবং তার রসূলই ভাল 
জানেন। আনাস (রাযিঃ) বলেন, তারপর আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) যেয়ে রসূলুল্লাহ 3%-এর সাথে দেখা করলেন। 
রসূলুল্লাহ 38% তার সাথে এসে (উভয়ে) ঘরে ঢুকলেন। রসূলুল্লাহ 3% উম্মু সুলায়ম (রাযিঃ)-কে লক্ষ্য করে 
বললেন, হে উম্মু সুলায়ম! তোমার কাছে যা আছে নিয়ে আসো । তিনি সে রুটিগুলো তা সাথে করে নিয়ে 
আসলেন । রসূলুল্লাহ 3% নির্দেশ দান করলে সেগুলো টুকরা টুকরা করা হলো। আর উম্মু সুলায়ম (রাযিঃ) চামড়া 
দ্বারা তৈরি ঘি-এর পাত্রটি চিপে সেটি সালুন হিসেবে দিলেন। আর এর ভিতরে রসূলুল্লাহ 3% আল্লাহ্র ইচ্ছানুযায়ী 
কিছু পড়লেন। অতঃপর বললেন, দশজনকে আসতে বলো । তাদের ডাকা হলে তারা এসে তৃপ্তির সাথে খাবার 
খেয়ে বেরিয়ে গেলেন। অতঃপর তিনি বললেন, আরো দশজনকে আসতে বলে । তাদের ডাকা হলে তারা পেট 
ভরে খেয়ে চলে গেলেন। পুনরায় তিনি বললেন, দশজনকে ডাক । এভাবে দলের সকলে পেটপুরে খাবার খেলেন। 
সত্তর কিংবা আশিজন লোক তাদের দলে ছিল। (ই.ফা. ৫১৪৩, ই.সে. ৫১৫৫) 


A bin, — Sa CA nc S05 C5 Al KE EG Ks of 0 8 Hf GES Cphanyory 

EE BEE a 040 df ole A kos U8 a tA FS aca ts Se BS of Bo - 
Gb inl: Sl CEL UY OES pln ioe HE at U3, ci — ৰ - Lb IS 
dl JL Cd - 4 - Gs dl cal CY aI G: Gh 3 6. MEA nll J 
bn Sa iE 1" U5, . he iE Re 05% 5 56 0 os C5 FE 


EY OG Ud. ADS SA Kl. te He UB LOSE 1 GB 1b anal 
1% cm Che Co TH Gl Bet CD USE RS SS Hie GB CD EON EHD iO 
es 


৫২১২-(১৪৩/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) কিছু খাদ্যের ব্যবস্থা করে রসূলুল্লাহ 3%-কে দাওয়াত করার 
জন্য আমাকে প্রেরণ করলেন। আমি তার নিকট গেলাম । তখন রসূলুল্লাহ 3% সাথীদের সাথে ছিলেন। তিনি 
আমার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন । আমি লজ্জার সাথে বললাম, আপনি আবূ তাল্হার দাওয়াত কবুল করুন। 
তখন তিনি লোকদের বললেন : তোমরা সবাই চলো । আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমি 
তো শুধুমাত্র আপনার জন্য সামান্য খাবার ব্যবস্থা করেছি। আনাস (রাযিঃ) বলেন, তারপর রসূলুল্লাহ 3 
খাবারগুলো ছুঁয়ে দেখলেন এবং এতে বারাকাতের দুআ করলেন! অতঃপর বললেন, আমার সাথীদের থেকে 
.দশজনকে ঘরে নিয়ে এসো । তিনি তাদের বললেন, তোমরা খেতে থাকো । তিনি তাদের জন্য তার আঙ্গুলের মধ্য 
থেকে কিছু বের করে দিলেন তারা সকলে তৃপ্তিসহ খাওয়ার পর বেরিয়ে গেলেন । অতঃপর বললেন, আরো দশ 
জনকে ঘরে নিয়ে এসো । তারাও আহার শেষে বের হয়ে গেলেন। এভাবে দশজন ঘরে প্রবেশ করে এবং দশজন 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্ত ৭৫ 


বের হয়ে যায়। এমনকি তাদের মাঝ থেকে একজনও বাকী থাকেনি যে ঘরে ঢুকেনি। অতঃপর তিনি পাত্র খুলে 
দেখলেন, সকলে আহার করার পূর্বে যেমন ছিল এখনও ঠিক তেমনি আছে। (ই.ফা. ৫১৪৪, ই.সে. ৫১৫৬) 
Of cil 100 Mel 05 Sl ES of RED LEAS ISS Lh bee GES (pogo 
UB Go 0 OH es Pi Sl GL. HE Al IL dC Hs U5 a ts 
+ Oh UE OS US 4 - U6 - LO a3 ES BUM GLH bsnl a 
৫২১৩-(../...) সা‘ঈদ ইবনু ইয়াহ্‌ইয়া উমাবী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আবু তালৃহাহ্‌ (রাযিঃ) আমাকে রসূলুল্লাহ 38-এর কাছে প্রেরণ করলেন। রাবী ইবনু নুমায়র (রহঃ)-এর 
হাদীসের হুবহু বর্ণনা করেন । তবে হাদীসটির শেষাংশে তিনি বলেন, অতঃপর রসুলুল্লাহ 3% বাকী অংশ জমা করে 
এতে বারাকাতের প্রার্থনা করলেন। আনাস (রাযিঃ) বলেন, ফলে তা (পূর্বে) যেমনি ছিল আবার তেমনি হয়ে গেল 
এবং তিনি বললেন : এবার তোমরা নাও । (ই.ফা. ৫১৪৫, ই.সে. ৫১৫৭) 
be he 0 dl SE EG LE RS Lh dl Se BS Sl She ASS (dogo) 
Es 5 fC OU a 08 od te ob of Sh ALN Xe be ob cs Al Se | 
cy BY HE Gl Cah 55 OU Sp0dl GL Sf LT BLL i LG BE 
Cath a 5d CS 1 + i Ly 1k 08 1G CHG pS il 08 ce 
+ 3 Sy Fh nly a SS HE GSE 
৫২১৪-(../...) "আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
একমাত্র নাবী {ু্ন-এর জন্য খাবার তৈরি করতে আবৃ তালৃহাহ্‌ (রাযিঃ) উম্মু সুলায়ম (রাযিঃ)-কে আদেশ 
করলেন। অতঃপর তিনি আমাকে তীর কাছে প্রেরণ করলেন। অতঃপর রাবী শেষ পর্যন্ত হাদীসটি রিওয়ায়াত 
করেন। এ হাদীসে তিনি বলেছেন, অতঃপর নাবী বট তাতে হাত রাখলেন এবং আল্লাহ্র নাম স্মরণ করলেন। 
অতঃপর বললেন, দশজনকে ডাকো। তাদের ডাকলে তারা ঘরে ঢুকলো। তিনি বললেন, তোমরা ‘বিসমিল্লাহ’ 
(আল্লাহর নামে) বলে খাওয়া শুরু করো। তারা আহার করলো। এভাবে আশিজনের সাথে এ রকম করলেন। 
সবশেষে নাবী সু ও ঘরের লোকেরা খাবার খেলেন এবং কিয়দংশ রেখে গেলেন। (ই.ফা. ৫১৪৬, ই.সে. ৫১৫৮) 
3 08 BE Gh oo Cl of poke SB Lol 5 ME 3 dl be ssf be SG 
"UN. os Ht OS UY AULD GS TE HE AID dB cb Gl 
ASH 23 ns Bl 5 Al 
৫২১৫-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর সানাদে আবূ তাল্হাহ্‌ 
(রাযিঃ)-এর খাবারের এ বর্ণনাটি নাবী 3% হতে রিওয়ায়াত করেছেন। এর মধ্যে রাবী বলেছেন, তারপর 


*? অর্থাৎ পাত্রের খাবার আগে যেমন ছিল সবাই খাওয়ার পর ঠিক তেমনই রয়ে গেল। এটা ছিল রসূল সু-এর মু'জিযা। 


www.waytojannah.com 


Contents 


৭৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


রসূলুল্লাহ 3% আগমনের পূর্ব মুহূর্ত পর্যন্ত আবু তাল্হাহ্‌ (রাযিঃ) দরজায় দাড়িয়ে থাকলেন। তারপর তীকে 
বললেন, হে আল্লাহর রসূল! এতো কিছু মাত্র (অল্প খাবার) । তিনি বললেন, তাই নিয়ে আসো। আল্লাহ অবশ্যই 
এতে বারাকাত দান করবেন। (ই.ফা. ৫১৪৭, ই.সে. ৫১৫৯) 
BE Suge th Lo ES hh Ac 3 IG ES AS ty Se BS (./.j-oNNN 
UL KE ad UE, Sa0h ie HELD ck MC 05 od te Gb odie alie 
om kl Cli wih HI, BE 4l 
৫২১৬-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) সূত্রে নাবী 3% হতে এ 


হাদীস বর্ণনা করেছেন। এতে বর্ণনাকারী বলেছেন, অতঃপর রসূলুল্লাহ 3% খাবার খেলেন। ঘরের অধিবাসীরাও 


খাবার খেলো এবং তারা তাদের প্রতিবেশীদের কাছে পৌছানোর জন্যও কিয়দংশ রাখলেন। 
(ই.ফা. ৫১৪৮, ই.সে. ৫১৬০) 


He CA 0 a ES 2 0 CG BS AB Ge Ss HLS ESS (fe) 
AULD Sle A shy: U8 AC 5 od be BE od Gd ie gh 2 be SSG AS Ss 
aii BE Al U2 SO 8: UB Gs ff A Ob es CG 0h Unis HG 
ok A BE Al IL FB as Fy C8 Go WG LE, pha Viel Cy cd 0 
Gn Hal Aad lak, AL ts ls ih 
৫২১৭-(../...) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ $ু%-কে মাসজিদে শয়ন করে ও পিঠ উপর-নিচ করতে দেখলেন। তখন 
তিনি উম্মু সুলায়ম (রাযিঃ)-এর সন্নিকটে এসে বললেন। আমি রসূলুল্লাহ 3-কে মাসজিদে শয়ন করে পেট ও 
পিঠ উপর-নিচ করতে লক্ষ্য করেছি। আমার ধারণা হলো, তিনি ক্ষুধার্ত । তারপর রাবী শেষ পর্যন্ত হাদীসটি বর্ণনা 
করেন। এতে তিনি বলেছেন, অতঃপর রসূলুল্লাহ 3, আবূ তালৃহাহ্‌ (রাযিঃ), উম্মু সুলায়ম (রাযিঃ) ও আনাস 
(রাযিঃ) খাবার খেলেন। সামান্য অবশিষ্ট রয়ে গেলে আমরা সেটা প্রতিবেশীদের কাছে উপঢৌকন প্রেরণ করলাম । 
(ই.ফা. ৫১৪৯, ই.সে. ৫১৬১) 
Us Hd Ol Cs Lh dl He ES Ladd 3 Ch AS FESS (ded 
US HE Al UA) ©: U5 MCG Od eS HS GLA GL SAL 


ci Ls ce - Mf ly: LU NM - as ws is ES El a LG 


ssn ree bet EY 4 t ep OE ATA NE RAE ef . 
HESS As Cle af od SAS. EA Cn IE tbs FE A IID Fs BYES 
LAE al Las ELL Ian Lbs Cae BE Al UD CHO SIG SB UL oy 
tet eh tS EE ETE Gf LN A 5 
IA 55 be TS Gre BS: GS Eg pt bn fh: JE Al ce lb HOSS. EY 

EE Sah SE BSB ie BLOAT Uo BEL ES BE dl UL CC OB 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্ত ৭৭ 


৫২১৮-(../...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া তুজীবী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাষিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি একদিন রসূলুল্লাহ 3-এর কাছে এসে তাঁকে দেখলাম, তিনি সহাবীদের সাথে বসে 
আলোচনায় রত আছেন এবং তিনি তার পেট একটি কাপড়ের টুকরো দিয়ে বেঁধে রেখেছেন। বর্ণনাকারী উসামাহ্‌ 
বলেন, পাথরসহ ছিল কি-না, এতে আমার মনে সন্দেহের উদ্বেক হয়েছে। আমি তার কোন এক সহাবীকে প্রশ্ন 
করলাম, রসূলুল্লাহ ফন তার পেট কেন বেঁধে রেখেছেন? তীরা বললেন, ক্ষুধার তাড়নায়। তারপর আমি আবু 
তাল্হাহ্‌ (রাযিঃ)-এর কাছে গেলাম । তিনি উম্মু সুলায়ম বিনতু মিলহান (রাযিঃ)-এর স্বামী ছিলেন। আমি বললাম, 
আব্বা! আমি রসূলুল্লাহ 3%-কে প্রত্যক্ষ করলাম, তিনি বস্তু দ্বারা তার পেট বেঁধে রেখেছেন। আমি তার এক 
সহাবীর কাছে জানতে চাইলে তিনি বললেন, ক্ষুধার যন্ত্রণায় । অতঃপর আবূ তালৃহাহ্‌ (রাযিঃ) আমার মায়ের নিকট 
গিয়ে বললেন, কিছু আছে কি? তিনি বললেন, হ্যা; আমার কাছে কয়েক টুকরা রুটি আর কিছু খেজুর আছে। যদি 
রসূলুল্লাহ 3%%আমাদের ঘরে একাকী আসেন, তাহলে আমরা তাঁকে তৃপ্তি সহকারে আহার করাতে পারি। আর যদি . 
ভিন্ন কেউ তার সাথে আসে তাহলে তাদের সামান্য হবে। অতঃপর বর্ণনাকারী ঘটনাসহ পূর্ণ হাদীসটি বর্ণনা 
করেন। (ই.ফা. ৫১৫০, ই.সে, ৫১৬২) 


A) 


EE LF Uy C3 HS Ee So ty ig Bs pln tbe Ef (SED LAR) 
HD Sl of Ob 0 HE Gh cf ML GS dl bo od 5s 
৫২১৯-(../..) হাজ্জাজ ইবনু শা'ইর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রহঃ)-এর সূত্রে নাবী 3 থেকে 
আবু তালহার আহারের ব্যাপারে তাঁদের (উপরোল্লিখিত রাবীদের) হাদীসের হুবহু বর্ণনা করেন। 
(ই.ফা, ৫১৫১, ই.সে. ৫১৬৩) 
Clg Un rteity UU Al Ey conkigh df UALS ee Hf 2 24-1) 
pay) ala Wi 5G SH Gis 1456 
২১. অধ্যায় : ঝোল খাওয়া জায়িয এবং লাউ খাওয়া মুস্তাহাব আর মেযবান অপছন্দ না করলে, 
মেহমান হয়েও একই দস্তরখানে উপবেশনকারীদের একজন অন্যজনকে এগিয়ে দেয়া জায়িয 
4 AE 0 SOM i le Gh C3 Od of } MIC UF Mae 9 LES ES EAT ALARS) 
LL 5. Le si) BE dl UMD BS ES YY U5 AC Od Ll 
£8 UD Ded bn VIS BE Al I) oY OR pols WS oY HE Al ILD Ce AS: aL 
nl U5: 05. Dia A bn EE LES BEE al UD A: AUG. Sl 0 
é Mg Se cE 
৫২২০-(১৪৪/২০৪১) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক রোষিঃ ) হতে বৰ্ণিত । তিনি 
বলেন, এক দর্জি রসূলুল্লাহ 3্-এর জন্য কিছু খাদ্য প্রস্তুত করে তাকে দাওয়াত করলো। আনাস ইবনু মালিক 
(রাযিঃ) বলেন, সে দাওয়াতে আমিও রসুলুল্লাহ 3%-এর সাথে গেলাম । রসূলুল্লাহ 3%-এর সম্মুখে যবের রুটি, 
ঝোল বিশিষ্ট লাউ ও শুকনা গোশত পেশ করা হলো। আনাস (রাযিঃ) বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে লক্ষ্য 
করলাম, তিনি থালার চারপাশে থেকে লাউ সন্ধান করছেন। সেদিন থেকে আমিও লাউ পছন্দ করতে লাগলাম ৷ 
(ই.ফা. ৫১৫২, ই.সে. ৫১৬৪) 


—১৪ 
WwwwW.waytojannah.com 


Contents 


৭৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be Td of OU ie LL Hf BG OS 3 50d Ly LOL BG (pvto)-ety) 
HE al LAD nl 508 U3 AL ond Sa CH On) BE A UL CS: UN dl Le peal 
Ui DA OG 05. dl Ys 0h sl chs wh cg) Cli UU - My sd a te ul; 
HN ns 
৫২২১-(১৪৫/...) মুহাম্মাদ ইবনু ‘আলা, আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, জনৈক লোক রসুলুল্লাহ সু্ঠ-কে দা‘ওয়াত করলো । আমিও তার সাথে গেলাম । তরকারি আনা হলো যাতে 
লাউ ছিল। রসূলুল্লাহ 3 সে লাউগুলো খেতে লাগলেন। লাউ তার নিকট ভাল লাগছিল । তিনি বল্গেন, এ অবস্থা 
দেখে স্বয়ং আমি না খেয়ে এগুলো তাঁর নিকট বাড়িয়ে দিতে লাগলাম । আনাস (রাযিঃ) বলেন, তারপর থেকে সব 
সময় লাউ আমার প্রিয় খাবার হয়ে যায়। (ই.ফা. ৫১৫৩, ই.সে, ৫১৬৫) 
be Ld US GSN Ae ie Uh ALL LF Ey LN LH EDS HS (adoro TY 
: Cb OMI. BE al JD ES US SA UF AG of dl LF TAY rales lh 
Ee LE ad LL Ul ule A SG GUD de CH IK US Ch 
৫২২২-(../..) হাজ্জাজ ইবনু শা’ইর (রাযিঃ) ও ‘আবৃদ ইবনু ছুমায়দ (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত যে, এক দর্জি রসূলুল্লাহ 3ন-কে দাওয়াত করলো। রাবী অতিরিক্ত বর্ণনা করেছেন যে, 
সাবিত (রহঃ) বলেছেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, অতঃপর আমার জন্য যদি আহার তৈরি করা 
হতো এবং এতে আমি লাউ দিতে সমর্থ হলে তাই করা হতো । (ই.ফা. ৫১৫৪, ই.সে. ৫১৬৬) 
sp RY iia pos laLly a EIB SH iy ALA Gly -tTY 
DY AEs lal dial Cn poly 
২২. অধ্যায় : খেজুরের বিচি খেজুরের বাইরে ফেলা মুস্তাহাব এবং মেযবানের জন্য মেহমানের 
দু‘আ করা, সৎ মেহমান থেকে দুআ চাওয়া ও মেহমানের তাতে সাড়া দেয়া মুস্তাহাব 
0h 5 be Le Be hd Lh Lo CED GA Ell Ch EOL ED (re evfiny-ortY 
HULL LL SY Ok - 04 - ff ck BE ILD UF: U8 4 0 dl AE ie SS 
Shy cb Ah Lt UN ~ EI GE Eni GE BH SH HLS id EC 
U8 0 - 0 be GH ILE LS A A B- SLY CH SA EY GUS LY as 
HSS Bl HEY HE) CALS Hl UB GA ES 9 GD Sf 
৫২২৩-(১৪৬/২০৪২) মুহাম্মাদ ইবনুল মুসান্না ‘আনাযী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু বুস্র (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু আমার আব্বার কাছে আসলেন । আমরা তার সম্মুখে কিছু খাবার ও ওয়াত্বাহ্‌ 
(খেজুর চূর্ণ, পনির ও ঘি যোগে তৈরি এক প্রকার খাদ্য) পেশ করলাম । তিনি তা হতে খেলেন। অতঃপর খেজুর 


নিয়ে আসলে তিনি তা খেতে লাগলেন। আর বিচিগুলো মধ্যমা ও শাহাদাত অঙ্গুলি একত্র করে দু'আঙ্গুলের 
মাঝখান দিয়ে ফেলতে লাগলেন। শু‘বাহ্‌ বলেন, এটা আমার অনুমান। তবে ইন্শা আল্লাহ এতে দু'আঙ্গুলের 


Wwww.waytojannah.com 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৭ 


মাঝখান দিয়ে বীজ ফেলার কথাটি আছে। অতঃপর তার নিকট সুপেয় আনা হলে তিনি তা পান করেন। পরে 
তিনি তীর ডান পাশের লোককে দিলেন। ‘আবদুল্লাহ ইবনু বুস্র (রাযিঃ) বলেন, অতঃপর আমার আব্বা তীর 
সওয়ারীর লাগাম ধরে বললেন, আপনি আমাদের জন্য আল্লাহ্র নিকট প্রার্থনা করুন। তখন তিনি বললেন, ইয়া 


আল্লাহ! তুমি তাদের রিয্কে বারাকাত দাও, তাদের ক্ষমা করো এবং তাদের প্রতি দয়া করো। 
(ই.ফা. ৫১৫৫, ইসে. ৫১৬৭) 


3 BS hl By LL AH C isso off CH ES UX Lg Loe ES (peje 
+ GLY C8 SH sl 5 CE Hy ALY ig Rt ie VASE AS ty 
৫২২৪-(../..) মুহাম্মাদ ইবনু বাশৃশার ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে 


উপরোল্লিখিত সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। তবে তারা দু'জনেই দু'আঙ্গুলের মধ্য দিয়ে বিচি ফেলে দেয়ার 
ব্যাপারে শ'বাহ্র সন্দেহে কথা উল্লেখ করেননি। (ই.ফা. ৫১৫৬, ই.সে. ৫১৬৮) 


bly sll Be Eu -Y 
২৩, অধ্যায় : শশা ও তাজা খেজুরের সংমিশ্রণে আহার করা 
UAT PS 05 - LD 05s C9 A SEY Ladll BS 0 3 BS (retrpivy-orte 
8h BEE Al UD do: OH Dh oh Al 5 be sf bo A SFP - ES ie 09 ON 
+ bl skh 
৫২২৫-(১৪৭/২০৪৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী ও ‘আবদুল্লাহ ইবনু ‘আওন হিলালী (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু জা‘ফার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু-কে সতেজ খেজুরের সঙ্গে শশা 
খেতে লক্ষ্য করেছি। (ই.ফা. ৫১৫৭, ই.সে. ৫১৬৯) 
2338 Hay OSS) gals salad by -Tt 
২৪. অধ্যায় : আহারকারীর বিনয়-নম্নতা মুস্তাহাব এবং তার উপবেশনের নিয়ম-কানুন 
2 3 Ub ak io CASS ttyl ET AY [Ee (Ye ttfveay-o TY 
+ T38 US Uete B ta Cf) U5 a ts Lod dl Bs oh 0h lad Lo PG CY Ua 
৫২২৬-(১৪৮/২০৪৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী প্ঠু-কে জানুত্রয় উচ্চে তুলে উপরি বৈঠকে খেজুর খেতে 
লক্ষ্য করেছি। (ই.ফা. ৫১৫৮, ই.সে. ৫১৭০) 
BS LE of OH OU OU Le Gh TE of OU FR IRS ES (asp tny-orty 
Shy iy BE LE Td Sa BE Al LOU TE od ie pl of ciah ie Le Ls OGL 
+ be 58 A 9 bs - Caps Hl he Ul 
৫২২৭-(১৪৯/...) যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবু ‘উমার (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3-এর নিকট শুক্না খেজুর আনা হলে তিনি তা ভাগ করতে লাগলেন এবং স্বয়ং জানুদ্ধয় তুলে 


Wwww.waytojannah.com 


Contents 


৮০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


উপরি বৈঠক অবস্থায় জলদি এগুলো থেকে আহার করছিলেন। যুহায়র (রহঃ)-এর বর্ণনায় wn) ১ শব্দের 
স্থানে ১ ১ শব্দ বর্ণিত হয়েছে। (দু'টি শব্দের একই অর্থ-দ্রুত)। (ই.ফা. ৫১৫৯, ই.সে. ৫১৭১) 


HELA 05 3) Ld ad UAT HSE NB be APUG La USSU 8 Fly — Ye 
২৫, অধ্যায় : জামা‘'আতে আহারকারীর জন্য এক লোকমায় দু'টি করে খেজুর ইত্যাদি খাওয়া 
নিষেধ, তবে যদি সঙ্গীরা অনুমতি দেয় (তবে জায়িয) 

GE BL: 1 Lt Ge he th Loe GG EATER stof\0.) 0 YYA 
Ue 12 IG Gey Sh ps ln LA YE - XN - Sa EE) S50 OH OS : al cols 
Ef Ro cals Of YY SOY of we BE Al UD OB UB SY : UE USE LS Jb 
UL 3. TE OH LE oe VY oh GSS et U6 
৫২২৮-(১৫০/২০৪৫) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবালাহ্‌ ইবনু সুহায়ম (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, ইবনু যুবায়র (রাযিঃ) আমাদেরকে খাদ্য হিসেবে খেজুর দিতেন। তৎকালীন সময় লোকেরা অনাহারে 
পতিত হয়েছিল। আমরা তাই খেয়ে থাকতাম। একবার আমরা খাবার খাচ্ছিলাম । তখন ইবনু ‘উমার (রাযিঃ) 
আমাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, তোমরা একাধিক খেজুর এক সঙ্গে খেও না। কেননা, রসূলুল্লাহ 
সৰ এক সাথে একাধিক খেজুর খেতে বারণ করেছেন। তবে যদি কেউ তার (সাথী) ভাইয়ের অনুমতি নিয়ে নেয় 
(তাহলে খেতে পারে) । 
শু'বাহ্‌ (রহঃ) বলেন, আমার ধারণা হয়, অনুমতি নেয়ার কথাটা ইবনু ‘উমার (রাযিঃ)-এরই কথা । 

(ই.ফা. ৫১৬০, ই,সে, ৫১৭২) 
© A Se Bo Be CL BE ol CS BOL Cs A SE EES (.fejce NA 
Mg ll LA OE Hy Lh Ys Ht Uh CGS ad Ody ALY ig Lit te CASS Gite 

৫২২৯-(../...) ‘উবাইদুন্লাহ ইবনু মু‘আয মুহাম্মাদ ইবনু বাশ্শার শু'বাহ্‌ (রহঃ) হতে উপরো্নিখিত সুত্রে 


হাদীসটি বর্ণনা করেছেন। তবে তাদের হাদীসে (অনুমতি সম্পর্কে) শু'বাহ্‌ (রহঃ)-এর কথা এবং জাবালাহ্‌ (রহঃ)- 
এর এ কথা নেই যে, ‘তখন মানুষ অনাহারে পতিত হয়েছিল’ । (ই.ফা. ৫১৬১, ই.সে. ৫১৭৩) 


te OG te Sal Se Bo NU Ell 3 LOL A LF IRS SHS (poco, 
EG CB CEN C4 JRO Ck 0 BE A JAD od UH PE OF Cs UN GAs os ie 
EE 
৫২৩০-(১৫১/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ও মুহাম্মাদ ইবনুল যুসান্না (রহঃ) ..... জাবালাহ্‌ ইবনু সুহায়ম 


(রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ ফ¥্্ সাথীদের 


অনুমতি ব্যতীত কোন লোকের এক সাথে দু'টি করে খেজুর ভক্ষণ করা হতে বারণ করেছেন। 
(ই.ফা. ৫১৬২, ই.সে. ৫১৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৮১ 


Jil EGS) Ca 2259 Sa JE BTL - Y" 
২৬. অধ্যায় : খেজুর ইত্যাদি খাদ্য পরিবারের লোকজনদের জন্য সঞ্চিত রাখা 
Be Me ty wal EB) aD iE cdl ed Ef (Y.£x/vev)-° TY) 
hie wi A E839 3" U8 BE al Of Lae te 23d Lo OE oF lis be DY 3 LL 
vy 
৫২৩১-(১৫২/২০৪৬) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 


যে, নাবী ¥% বলেছেন: যে পরিবারের লোকদের নিকট খেজুর আছে, তারা অনাহার থাকে না। 
(ই.ফা. ৫১৬৩, ই.সে. ৫১৭৫) 


off be shoe oh do LY hs Bi 5 gj LE Gd Se BS Aher)y-erYY 
23 549 cis Le Uy BE dl UD U6: i Lae te Al Le SoD Ae oh Ls I 
EE cS UN. "ible" J hl E> 48 549 es Laie Ul Ee 
৫২৩২-(১৫৩/...) ‘আবদুল্লাহ ইবনু মাসূলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : হে ‘আয়িশাহ্‌! যে গৃহে খেজুর নেই সে গৃহের মানুষজন ক্ষুধার্ত। হে 
‘আয়িশাহ্‌! যে গৃহে খেজুর নেই সে গৃহে মানুষজন ক্ষুধার্ত । এ কথাটি তিনি দু'বার বা তিনবার বলেছিলেন। Es 


(ই.ফা. ৫১৬৪, ই.সে, ৫১৭৬) 
Ll SS Lb Gl -NV 
২৭. অধ্যায় : মাদীনার খেজুরের মর্যাদা 


Xe 0 - DBAS OU BS i of LLL OFA EE BS (. tvfve8)-o TTY 
Le Kf oe" 08 BE A ILD Sl: Sf 02 polly of Sh 2 GS ne be GOD ie hh 


"eld a ha EL BEd bm CES 0 lee OS 
৫২৩৩-(১৫৪/২০৪৭) ‘আবদুল্লাহ ইবনু মাসৃলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... সা'দ ইবনু আবূ ওয়াক্কাস 
(রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ সু বলেছেন : যে লোক মাদীনার উভয় সীমান্তের মধ্যে উৎপাদিত খেজুরের 
সাতটি করে প্রতি সকালে আহার করে সন্ধ্যা অবধি কোন বিষ তার অনিষ্ট করতে পারে না। 
(ই,ফা, ৫১৬৫, ই,সে, ৫১৭৭) 
“ale eld: UN pa ch pit ie HBS sf SS A BS peey-orTt 
HYG ws EL a" 109% HE Al UD is 13% Ts Ci 1% ly of Sd 


rhe Ye Eh Oh PL Ee 

৫২৩৪-(১৫৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সাদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

আমি রসুলুল্লাহ £-কে বলতে শুনেছি, যে ব্যক্তি প্রতিদিন সকালে সাতটি করে ‘আজওয়া (মাদীনায় উৎপন্ন এক 
জাতীয় উৎকৃষ্ট মানের খেজুর) আহার করে, সেদিন তাকে কোন বিষ বা যাদু অনিষ্ট করতে পারে না। 


(ই.ফা. ৫১৬৬, ই.সে. ৫১৭৮) 


Wwww.waytojannah.com 


Contents 


৮২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


by GLY ES, Cc Loh Ride Ls UA Ec Le od ts HESS (pj-orre 
Vo he BE Gl ok ALY iy ph 5 ph be CASE AH LEU 55 Hf UAT cata 


of AA be - De of AY - Mt be - DBs CAG Jolt Bs JAY I 
+8 SUS U1 ls Ud Fae 5 UG BE A UA: LE to ge 
৫২৩৬-(১৫৬/২০৪৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব ও ইবনু হুজূর (রহঃ) ..... 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন : মাদীনার উঁচু ভূমির ‘আজ্ওয়াহ্‌ খেজুরে শিফা 

(রোগমুক্তি) রয়েছে। কিংবা তিনি বলেছেন, এগুলো প্রতি সকালে খাবারে বিষমুক্ত ওষধের কাজ করে। 

(ই.ফা. ৫১৬৮, ই.সে. ৫১৮০) 
Us od SLT Blah Lad Gl YA 
২৮. অধ্যায় : কামআহ্‌’২-এর ফাযীলাত ও এর মাধ্যমে চোখের চিকিৎসা 
‘a Gos AD ৰ BE noe AS aa 09 A ES (1. t4/v0v)-otTV 
+ CE lis Uy Ball oe Sl 108 BE Gl has 
৫২৩৭-(১৫৭/২০৪৯) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) জারীর (রহঃ) হতে, ভিন্ন সুত্রে ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 

(রহঃ) ..... সা'ঈদ ইবনু যায়দ ইবনু ‘আম্র ইবনু নুফায়ল (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী ষ্ুুষু-কে 

বলতে শুনেছি যে, কামআহ্‌ মান্না জাতীয় । আর এর নিগৃহীত রস চোখের জন্য উপশম ।(ই.ফা. ৫১৬৯, ই.সে. ৫১৮১) 

Ch MLA se be Lt Ue kn 1 Loe EG ll Lh Loe ny (fon-o NTA 

+ Onl FU 3g Oh io 
৫২৩৮-(১৫৮/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সা'ঈদ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, কামআহ্‌ মান্না জাতীয় এবং এর রস চোখের জন্য উপশম। 


(ই.ফা, ৫১৭০, ই.সে. ৫১৮২) 


*২ ক্ামআহ্‌ ছযাক জাতীয় উত্তিদ। সাধ।রণতঃ স্যাত স্যাতে জায়গায় এর উৎপত্তি। ইংরেজি নাম মাসরূম, বাংলা নাম ব্যাঙের ছাতা। এর আবাদ 
হয়। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু Le) 


AUD 


0 aS wl OU Rn Bo Dh ts Loe ud ty ) ae i, (jr TA 
BE Uh 52 8D 5 swe bo PL 45 32 Uo LG 3 ge Ue 
+ A Ae Pas ba A ios dS Ml ees UN 
৫২৩৯-(../..) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সা'ঈদ ইবনু যায়দ (রাযিঃ)-এর সানাদে নাবী 3 
থেকে অবিকল বর্ণিত রয়েছে। 
শু'বাহ্‌ (রহঃ) বলেন, হাকাম (রহঃ) যখন আমার নিকট হাদীসটি রিওয়ায়াত করলেন, তখন আমি ‘আবদুল 
মালিক (রহঃ)-এর হাদীসটিকে আর “গারীব” (অর্থাৎ- যে হাদীসের সানাদে শুধুমাত্র কোন একজন বর্ণনাকারী 
থাকে) মনে করলাম না। (ই.ফা, ৫১৭১, ই,সে, ৫১৮৩) 
El oF GES op OL i The UST cant IE 0 nn BG AedjcoTYE. 
Ll Coe Sh BG Al UA U6 U5 Sk 6 35 5 AD Gh mee Ue PES 55 30 be 
" SD Eis WL UT ok oe iy WG i UH gl 
৫২৪০-(১৫৯/...) সাঈদ ইবনু ‘আমূর আশ্‘আসী (রহঃ) ..... সাঈদ ইবনু যায়দ ইবনু ‘আমর ইবনু 
নুফায়ল (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কামআহ্‌ মান্না জাতীয় (উদ্ভিদ) যা বানী 
ইস্রাঈলের উপর আল্লাহ নাযিল করেছিলেন এবং এটা হতে নিগৃহীত রস চোখের উপশম। 


(ই.ফা. ৫১৭২, ই.সে, ৫১৮৪) 

of LE 5 pS OF UL be a CET ald Cs GEL Bo A1)roYE) 
UB GH LA Ca Bh 108 BE Lh SF 3 G5 ance Uo PI 05 352 be la cL 
. " CH EUS By cua ce 4 
৫২৪১-(১৬০/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সা*ঈদ ইবনু যায়দ (রাযিঃ)-এর সানাদে নাবী 38% 
হতে বর্ণিত । তিনি বলেছেন, কামআহ্‌ মান্না জাতীয় (উদ্তিদ) যা মহান আল্লাহ মূসা (‘আঃ)-এর উপর নাযিল 

MONG OF UGH Ue ৫১৭৩, 2, ইসে. ৫১৮৫) 

Stel lhl HE a I U8 Ue A ie be HE ENG 
" CD Us By BNL oh ce 
৫২৪২-(১৬১/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... সাঈদ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন: কাম্‌আহ্‌ এক প্রকারের মান্না জাতীয় (উদ্ভিদ) যা মহান আল্লাহ অবতীর্ণ করেছিলেন বানী 
ইস্রাঈলের উপর । আর এটির রস চোখের জন্য গুষধ হিসেবে ব্যবহৃত হয়। (ই.ফা. ৫১৭৪, ই.সে. ৫১৮৬) 


od nse bY Bod ES 35 Gr MD GE LOD Sy bh PG By paj-orEry 
be Od AL Le alt U6 SE 0 AL SE tp ds UES CG ES CF Sek te Sits 
"cl St WC Bal a lh: HE al 00 0 108 35) 0 Aes Uo PED 0 sje 


www.waytojannah.com 


Contents 
৮৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫২৪৩-(১৬২/...) ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... সা'ঈদ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ সু্ট বলেছেন : কাম্‌আহ্‌ মান্না জাতীয় এক প্রকার উদ্ভিদ । এর রস চোখের জন্য এক প্রকার 
ওঁষধ। (ই.ফা. ৫১৭৫, ই.সে. ৫১৮৭) 

AUS Ca AG Ld Gl -va 
২৯. অধ্যায় : কালো কাবাস (পিলু ফল)-এর ফাযীলাত 
of be led 0 oF US LP cA i Al Ie COST nly Hf ES (reo.pncortt 
UB LUE is ny SUED “Sas BEE Ug a LS UN dl Ae G5 lh be GAN se ok 
YL On Ong B5 0N Lh Ce) BS al IDG Uh UG. Re ASU pe "BE La 
UR alia 50. PUES 

৫২৪৪-(১৬৩/২০৫০) আবূ তাহির (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা নাবী $-এর সঙ্গে “মার্রুয যাহ্রান’' নামক জায়গায় কাবাস (পিলু ফল) সংগ্রহ করেছিলাম নাবী ঈ্ট 
বললেন : তোমরা তাথেকে শুধু কালোগুলো সংগ্রহ । বর্ণনাকারী বলেন, আমরা সে সময় বললাম, হে আল্লাহর 
রসূল! আপনি সম্ভবত বকরী চরিয়েছেন। তিনি বললেন, হ্যা। সকল নাবীই বকরী চরিয়েছেন (বর্ণনাকারী বলেন) 
কিংবা তিনি শুধু এ ধরনের কোন কথা বলেছেন। (ই.ফা, ৫১৭৬, ই.সে. ৫১৮৮) 

4 py JA Lak Gl -r 
৩০, অধ্যায় : সিরকার ফাযীলাত এবং তা সালুন হিসেবে ব্যবহার করা প্রসঙ্গে 
EGA wa a ~~ Wf wp (Eee xe 9 “l Ee Ee (Y. evfint)y-otto 
= Ay 3 - ns 08 BE a Uae to af bo LL oh pln be Dy ts CL 
i 

৫২৪৫-(১৬৪/২০৫১) ‘আবদুল্লাহ ইবনু “আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, নাবী ¥ু% বলেছেন: সিরকা তো খুব মজাদার সালুন। (ই.ফা. ৫১৭৭, ই.সে. ৫১৮৯) 

ES BE pla 5 3 ES asl 3b 0 OE Ls cig BESS (..fr0)-0v tn 
LS. ps UE Ey iy De ts SEL 

৫২৪৬-(১৬৫/...) মূসা ইবনু কুরায়শ ইবনু নাফি* তামীমী (রহঃ) ..... সুলাইমান ইবনু বিলাল (রহঃ) হতে 
উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণিত রয়েছে। তবে তিনি £3)! 2৯; বলেছেন £133! 3 259। :৯ বলে শব্দের মাঝে 
কোন সংশয় প্রকাশ করেননি । (ই.ফা. ৫১৭৮, ই.সে. ৫১৯০) 

HE be Us of OF os of OF De Sf CUE SS 0 G3 BS (rope ty 
3 0 4 Kb Td CS. KY) Uke Ce: 1G 3 Bl Ue HE Lal Se 
"Ul 23 Bs EY 23 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৮৫ 


৫২৪৭-(১৬৬/২০৫২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, নাৰী 3% তাঁর গৃহের লোকদের নিকট সালুন চাইলে তীরা বললো, সিরকা ব্যতীত আমাদের নিকট ভিন্ন কিছু 
নেই । সে সময় তিনি তাই নিয়ে আসতে বললেন এবং খাওয়ার সময় বললেন, সিরকা কত ভাল তরকারি, সিরকা 
কত চমৎকার তরকারি! (ই.ফা. ৫১৭৯, ই.সে. ৫১৯১) 


EAT He 0 a7 del BE GH pal Gs JAM-A 
ds Sb pi BE dl J Sl Uk 4 5 Go ES A Sl Lo Cl HS Men 0 
es YC" Ub, KinttWy: 6. "rod te L' 08 5 be By sh Eb A 
"hn 
i sh al cd Col i . HE in on be ies ee dh Lal dy Ld J 
৫২৪৮-(১৬৭/...) ইয়া“কৃব ইবনু ইব্রাহীম দাওরাকী (রহঃ) ..... নাফি‘ হতে বর্ণিত । তিনি জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, একবার রসূলুল্লাহ 3 আমার হাত ধরে স্বীয় ঘরে গেলেন। (খাদেম) 
এক খণ্ড রুটি তীর সম্মুখে পেশ করলে তিনি বললেন : কোন তরকারি কি নেই? তারা বলল, না। তবে অল্প কিছু 
সিরকা রয়েছে। তিনি বললেন, সিরকা তো ভাল তরকারি । 


জাবির (রাযিঃ) বলেন, আল্লাহ্র নাবী 3 থেকে এ কথা শুনার পর আমি সিরকা পছন্দ করতে থাকি। 


তাল্হাহ্‌ (রহঃ) বলেন, আমিও জাবির (রাযিঃ)-এর কাছে এ কথা শুনার পর হতে সিরকা পছন্দ করতে লাগলাম । 
(ই.ফা. ৫১৮০, ই.সে. ৫১৯২) 


0 le Lo ae OF oll ES af ED Lata (oe Li Las WS (.pwacovEA 
HEE TEE MTR TH AC od ois Sf BE a JOY: Ble UME 


SHUI Ny. RTS 

&২৪৯-(১৬৮/...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 

রসূলুল্লাহ 3% (একদা) তার হাত ধরে স্বীয় ঘরে গেলেন । অতঃপর রাবী সিরকা কত উত্তম তরকারি- পর্যন্ত ইবনু 
‘উলাইয়্যাহ্‌ (রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি এর পরবর্তী অংশ উল্লেখ করেননি। 


(ই.ফা. ৫১৮১, ই.সে. ৫১৯৩) 
3D ol ECS UOT 50 0 5 ES Ls off 0 8 Hf ES Cainaj-eve. 
UD of T8 G  LG SS UU Al Ae 5 Cha 108 3S Lo Ble SS 
UD BEL ce Dah Za fl Hb i dt 18. Cee i "UB We CL 
RCE A LRT 
4h 06. Bin es YN . : 156. "tol ta UN BGS D8 as SS ss 


—3৫ Eola lon 


Wwww.waytojannah.com 


Contents 
চ্ঙড সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫২৫০-(১৬৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি আমার গৃহে বসা ছিলাম । তখন রসূলুল্লাহ 3% আমার পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি আমাকে ইঙ্গিত করলে 
আমি তীর নিকট উঠে গেলাম ৷ তিনি আমার হাত ধরলেন । অতঃপর আমরা চললাম । পরিশেষে তিনি তার কোন 
এক সহধর্মিণীর ঘরে এসে ঢুকলেন। অতঃপর তিনি আমাকে প্রবেশাধিকার দিলে আমি পর্দার ভিতরে ঢুকলাম । 
তিনি বললেন : কিছু খাবার আছে কি? তীরা বললেন, হ্যা । পরে তিন টুকরো রুটি আনা হলো এবং তা দস্তরখানে 
রাখা হলো । রসূলুল্লাহ 3% একটি টুকরো নিয়ে তার সম্মুখে রাখলেন। অপর একটি নিয়ে আমার সম্মুখে রাখলেন। 
তঃপর তৃতীয় টুকরোটি দু’খণ্ড করলেন এবং এটির অর্ধেক তীর সামনে অবশিষ্ট অর্ধেক আমার সামনে রাখলেন। 
এরপর বললেন : কোন সালুন আছে কি? তারা বললেন : সামান্য পরিমাণ সিরকা আছে। তিনি বললেন, তাই 
নিয়ে আসো । সেটা তো খুব ভালো তরকারি । (ই.ফা. ৫১৮২, ই.সে. ৫১৯৪) 
baa ob Ua Sy 45 US LBS IU Ca 339 hy cogil df AAU LL -r1 
৩১. অধ্যায় : রসুন খাওয়া বৈধ এবং যে লোক বড়দের সঙ্গে কথা বলতে আগ্রহ প্রকাশ করে এটা 

তার জন্য খাওয়া পরিহার করা কর্তব্য, অন্যান্য দুর্গন্ধযুক্ত বস্তুর বিধানও তাই 
tLe Be YU Ell of bir, ~ U2 Cs cl ty Lo ES (r.orpiv.)-ovo\ 
Al U4 UK 5 Lai dl of OF Fs of 0 le A 05 les Lo cs UG 
Lh U3 09 Ue U8 Hl Hky UY SAL aay S05, Se Hf Us A 1 PE 
2220 Of bn AK CST SY UG EA HA SG 
+ CX LE ob U6 

৫২৫১-(১৭০/২০৫৩) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ আইয়ুব (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3%-এর নিকট কোন খাদ্য নিয়ে আসলে তিনি সামান্য খেতেন আর বাকীটুকু 
আমার নিকট প্রেরণ করতেন। একদা তিনি এমন কিছু খাবার প্রেরণ করলেন যা হতে তিনি কিছুই আহার করেনি। 
কেননা তাতে রসুন ছিল। আমি তার কাছে জানতে চাইলাম, এটা কি নিষিদ্ধ? তিনি বললেন, না। তবে গন্ধের 


কারণে ওটা আমার কাছে অপছন্দনীয় ৷ 
তিনি বললেন, তাহলে আমিও তা পছন্দ করবো না, যা আপনি পছন্দ করেননি । (ই.ফা. ৫১৮৩, ই.সে. ৫১৯৫) 


K EC [ৰ i FA be MD ES [Enc ul Las BE, (.../...)-° YoY 
৫২৫২-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত সূত্রে হাদীসটি বর্ণনা 
করেন। (ই.ফা. ৫১৮৪, ই.সে. ৫১৯৬) 


~ ny Ute BN — Ala of Sea 5 LAL ll Ls EBS AHS C..pvyroror 


-- s t i EEE ‘ PEA 
ie ce male E55 - JA9 EB) ES) ৯ ৯০৮০ 1) BL BS la 2 GS :Y৬ 


af BE UH SE U3 BE 3 of Ce ll of de CH Lo SO os dl 
of LAE TA. BE al JL) AD G8 eS TBAB A EG hh BCS hs 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৮৭ 


JAS. G55 af Lc sol) : U8. "Bf La BE LD UR HE AD UG sb 
oe be oh 3 23 BB CUD BED EG US dod As dh a BE 
HE UA sd par be Be YU EC ON 

cb: 06. "8 TY" BE A OG TA HA: JB A) ws t 58. BEAL 
EE 

ois BE US, JS 
৫২৫৩-(১৭১/...) হাজ্জাজ ইবনু শা‘ইর ও আহ্‌মাদ ইবনু সা'ঈদ ইবনু সাখ্র (রহঃ) ..... আবূ আইয়ূব 
(রাযিঃ) হতে বর্ণিত যে, (হিজরাতের সময়) নাবী 38% তার গৃহে মেহমান হলেন। নাবী 3% অবস্থান করতেন নীচ 
তলায় এবং আবূ আইয়ূব (রাযিঃ) অবস্থান করতেন উপর তলায় । একদা রাত্রে আবূ আইয়ূব (রাষিঃ) জাত হয়ে 
বললেন, আমরা তো রসূলুল্লাহ 3%-এর মাথার উপর চলাফেরা করি। তখন তিনি সে স্থান হতে দূরে গিয়ে এক 
কোণে রাত্রি যাপন করলেন। অতঃপর (সকালে) নাবী $ু্ু-কে তিনি ব্যাপারটি জানালে নাবী 3% বললেন, নীচ 
তলায়ই অনেক সুবিধা । তখন তিনি বললেন, আপনি নীচে থাকবেন এমন ছাদে আমি উঠবো না। অতঃপর নাবী 
3% উপর তলায় এবং আবূ আইয়ূব (রাযিঃ) নীচ তলায় জায়গা পরিবর্তন করলেন। তিনি নাবী 3%-এর জন্য 
খাদ্য প্রস্তুত করতেন যখন (অবশিষ্ট) খাদ্য ফেরত আনা হতো, তখন তিনি জানতে চাইতেন, রসূল $% কোন্‌ 
জায়গায় তার আঙ্গুল স্পর্শ করেছেন। অতঃপর তার আঙ্গুলের স্থান অনুসরণ করে সেখান থেকে খেতেন। একবার 
তিনি তীর জন্য খানা প্রস্তুত করলেন, যার মধ্যে রসুন ছিল। তীর নিকট ফেরত নিয়ে আসলে তিনি নাবী $%-এর 
আঙ্গুল স্পর্শের স্থান সম্পর্কে প্রশ্ন করলেন। তাকে বলা হলো, তিনি এগুলো খাননি। তিনি হতভম্ব হয়ে গেলেন 
এবং তীর কাছে গেলেন। অতঃপর জানতে চাইলেন, ওটা কি নিষিদ্ধ? নাবী 3% বললেন : না। তবে আমি ওটা 

পছন্দ করি না। তিনি বললেন, তাহলে আপনি যা পছন্দ করেন না, আমিও তা পছন্দ করি না। 
তিনি বলেন, নাবী 3%-এর নিকট সে সময় ওয়াহী আসত । (ই.ফা. ৫১৮৫, ই.সে. ৫১৯৭) 
Ey Sak diay AS) 2৬ -Y 

৩২, অধ্যায় : মেহমানের প্রতি সম্মান গরদর্শন ও তার জন্য ত্যাগ স্বীকার করার ফাযীলাত 

be Use GK ie Ol Ae Gn BS A UA BS (r.opvny-oveot 
Il. Se 3 8 HE al ID 0:৬: 85 of Fe el IE 
he: SS Ad SSE + EC SY gris Lo SA Gy: SG Ls as 
BLD Eh a th 08. 30S) gio Ue GA Sot Gy Yb ie HS OH 
CTS Se Bh: SLY JE AD) dl 4 Gost. AMID UU: U8 Lai Sn BD FB 
ty usb uf Sls EZ GSH Ls USS NG 2s bedi : 46. ee Sd NY: i 
Hl ce fe cl CH. Hol I, 158: U6. 4 GE ELA mh HY Al 
" Al LSE Uno tn Hl ss SS 0 FE 


Wwww.waytojannah.com 


Contents 
৮৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫২৫৪-(১৭২/২০৫৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এক লোক রসূলুল্লাহ এর কাছে এসে বলল, আমি চরম অনাহারে ভুগছি। তিনি তার কোন এক সহধর্মিণীর 
নিকট লোক প্রেরণ করলে তিনি বললেন, যে স্রষ্টা আপনাকে সঠিক দীনসহ পাঠিয়েছেন তীর কসম! আমার নিকট 
পানি ব্যতীত আর কিছু নেই । তিনি অপর এক স্ত্রীর নিকট লোক প্রেরণ করলে তিনিও অনুরূপ কথা বললেন। 
এভাবে তীরা সবাই একই কথা বললেন যে, সে সত্তার কসম! যিনি আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন, 
আমার কাছে পানি ব্যতীত আর কিছু নেই । তখন তিনি বললেন, আজ রাত্রে লোকটির কে অতিথিপরায়ণ হবে? 
আল্লাহ তার উপর দয়া করুন! তখন এক আন্সারী লোক উঠে বলল, হে আল্লাহর রসূল! আমি । অতঃপর 
লোকটিকে নিয়ে আনসারী নিজ বাড়িতে গেলেন এবং তার সহধর্মিণীকে বললেন, তোমার নিকট কিছু আছে কি? 
সে বলল, না। তবে সন্তানদের জন্য অল্প কিছু খাবার আছে। তিনি বললেন, তুমি তাদের কিছু একটা দিয়ে ব্যস্ত 
রাখো। আর যখন অতিথি ঘরে ঢুকবে, তখন তুমি আলোটা নিভিয়ে দেবে। আর তাকে বুঝাবো যে, আমরাও 
খাবার খাচ্ছি। সে (মেহমান) যখন খাওয়া আরম্ভ করবে তখন তুমি আলোর পাশে যেয়ে সেটা নিভিয়ে দেবে। 
রাবী বলেন, অতঃপর তারা বসে থাকলেন এবং অতিথি খেতে শুরু করলো। সকালে তিনি (আনসারী) নাবী 3% - 
এর কাছে আসলে, তিনি বললেন: আজ রাত্রে অতিথির সঙ্গে তোমাদের উভয়ের ব্যবহারে আল্লাহ খুশী হয়েছেন। 

(ই.ফা. ৫১৮৬, ই.সে. ৫১৯৮) 

IE of CR CR 0 Sak ie Ss ES pO ts Le AOS 3 BS (...fivr)y-ovoo 
dy TE ave © £8 YY ie GH Ges SL La eG SA of 
SE LS So SG - U6 - ie Cid ho ELA al lal As: 
[4:04 21m ALLS pe USN pal 

৫২৫৫-(১৭৩/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
এক আনসারী লোকের বাড়িতে এক অতিথি রাত কাটালেন । তাঁর কাছে তাঁর ও সন্তানদের জন্য অল্প কিছু খাদ্য 
ব্যতীত আর কিছু ছিল না। তিনি তার স্ত্রীকে বললেন, বাচ্চাদের ঘুমিয়ে দাও, আলোটা বন্ধ করে দাও এবং 
তোমার নিকট যা কিছু আছে তাই অতিথির জন্য পেশ করো। রাবী বলেন, এরপর এ আয়াতটি নাযিল হয় : 
“তারা তাদের উপর অপরকে প্রাধান্য দেয়, যদিও তারা অনাহারে থাকে”"- (সূরা আল হাশ্র ৫৯: ৯)। 

(ই.ফা. ৫১৮৭, ই.সে. ৫১৯৯) 

: UF FIA ol be PIS of CF a3 UF Job UH WS 3H ES (fcc Non 
Cl a i ips U5 I UE thas Ce Bie LG Hh tig) HE Al UD dd EE 
Ky nh Se i Cl GL. 2D dd 3 Gel ol HS Ka Sn do 0 
«ES ES LS IS US 3 

৫২৫৬-(../..) আৰু কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3%- 
এর মেহমান হয়ে এক লোক তার নিকট এলেন। কিন্তু তার কাছে এমন কিছু ছিল না যা দিয়ে তিনি সে ব্যক্তির 
আপ্যায়ন করবেন। তখন তিনি বললেন, এর মেহমানদারী করার মতো কেউ কি আছে? আল্লাহ তার উপর দয়া 
করুক! এ সময় আবু তাল্হাহ্‌ নামক এক আনসারী লোক দাড়ালেন এবং লোকটিকে আপন গৃহে নিয়ে গেলেন। 
অতঃপর রাবী শেষ পর্যন্ত হাদীসটি জারীর (রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। আর তিনি 
ওয়াকী‘(ৱহঃ)-এর মতো আয়াত অবতীর্ণ হওয়ার কথাও বর্ণনা করেছেন। (ই.ফা. ৫১৮৮, ই.সে. ৫২০০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৮৯ 


5 all 5 SU ESC Ne th Us GS Es of G3 8 ০, (Y. sofiv£)- oYov 
Ll EAS Sy 0 alas GC UG kd ce ol od Oh GAD Ae be esl ie 
Lo EG Gi Hehe SOS FEE al J Esl oe EA Uns BEd 3 bn Wl 
5S 08: J. CEE EN EIU 
LS b- J - Sh ity Ct 
CEG EO 5 df BG 3 Ce nis Bh Can oh Lae UB ms SS 
Ley, JB Sonal AS - I - Lo CY 05 cio Sd So OS 
Ye ies. SHOTS BUS CAG MN LE SEN Is Sl Ln Le FDS Cdl teil 
Ul Fo hs Y Ta GUS ER lo ce Vics ly lo ER LS ub Ucn) 
lai aid $s AL OS US LL BE Ll 204 - J - chi CL UL Hh LS inl 
ELLE PS ONCE Ly AUER ns ss Be SYN A 


A le GAL A oY CLS UG. Ed ie Bl al Lh pall Zl" UG 
SSS US Uo CA 1 Lo oo BY BEE A Sal sed cd Hd ok 


lf So HE os SS - J - 23153 Uf Oks 15 CFE LOL NV 0 
Go Sb Bo. GDS dl JD G CH U6. " Ih 8 pl UG HE Al JUD 
sh Cin Hes Clo G90 5 HE nS CEP UH AL SDS. LOE dl Ju 
ts US dl UD Ul. He GST SY BE Ll UE - U6 - ES EK 
EAC Bh GAT C5 Sf Al Ca LAD YY oa Ce BE Ll UB 16 cl, 1, 1 gl 
LA on Wal ta So CLL GEL i Nf Le GA CEG Gy + CE IE. Vie inch 

৫২৫৭-(১৭৪/২০৫৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... মিক্‌দাদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, প্রচুর খাদ্য সংকটে আমার ও আমার দু'সাথীর দৃষ্টিশক্তি ও শ্রুতিশক্তি কমে যায়। অতঃপর আমরা 
রসূলুল্লাহ 3%-এর সহাবীদের নিকটে নিজেদের উথ্থাপন করতে লাগলাম ৷ কিনু তাদের কেউ আমাদের কথা 
শুনলেন না। সবশেষে আমরা নাবী 3ু%-এর নিকট আগমন করলে তিনি আমাদের সাথে নিয়ে তার পরিবারের 
নিকটে গেলেন। সেখানে তিনটি বকরী ছিল। নাবী 3% বললেন : তোমরা দুধ দোহন করবে। এ দুধ আমরা বণ্টন 
করে পান করবো । তিনি বলেন, এরপর থেকে আমরা দুধ দোহন করতাম ৷ আমাদের সবাই যার যার অংশ পান 
করতো । আর আমরা নাবী 3ু-এর জন্য তার অংশ উঠিয়ে রাখতাম ৷ মিকদাদ (রাযিঃ) বলেন, তিনি রাত্রে এসে 
এমনভাবে সালাম দিতেন যাতে ন্দ্রারত লোক উঠে না যায় এবং জাগ্রত লোক শুনতে পায়। বর্ণনাকারী বলেন, 


Wwww.waytojannah.com 


Contents 
৯০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


অতঃপর তিনি মাসজিদে এসে সলাত আদায় করতেন । প্রত্যাবর্তন করে দুধ পান করতেন । একদা রাতে আমার 
নিকটে শাইতান আগমন করলো। আমি তো আমার অংশ পান করে ফেলেছিলাম । সে বলল, মুহাম্মাদ 3% 
আনসারীদের নিকটে গেলে তারা তাঁকে উপঢৌকন দিবে এবং তাদের নিকটে তীর এ অল্প দুধের প্রয়োজনীয়তাও 
ফুরিয়ে যাবে। অতঃপর আমি এসে সেটুকুও পান করে ফেললাম ৷ দুধ যখন উত্তমভাবে আমার পেটে ঢুকে গেলে 
আমি বুঝলাম, এ দুধ বের করার আর কোন উপায় নেই তখন শাইতান আমার থেকে দূরে সরে গিয়ে বলল, 
তোমার ধ্বংস হোক, তুমি একি করলে! তুমি মুহাম্মাদ 3%-এর দুধ পান করে ফেলেছ? তিনি জাগ্রত হয়ে যখন তা 
পাবেন না, তখন তোমার উপর বদ-দু‘আ করবেন এতে তুমি সর্বনাশ হয়ে যাবে এবং তোমার ইহকাল ও পরকাল 
নিঃশেষ হয়ে যাবে। আমার শরীরে একটা চাদর ছিল। আমি যদি তা আমার পাদ্ধয়ের উপর রাখি তাহলে আমার 
মাথা বের হয়ে পড়ে, আর যদি আমি তা আমার মাথার উপর রাখি তাহলে আমার পদদ্বয় বেরিয়ে পড়ে । কিছুতেই 
আমার ঘুম আসছিল না। আমার সাথীদ্বয় তো নি্দ্রাচ্ছন্ন ছিল । তারা তো আমার মতো কাজ করেনি তিনি বলেন, 
অতঃপর নাবী $% আগমন করে যেভাবে সালাম করতেন সেভাবেই সালাম করলেন। অতঃপর তিনি মাসজিদে 
এসে সলাত আদায় করলেন। অতঃপর দুধের নিকটে এসে ঢাকনা খুলে সেখানে কিছুই পেলেন না । এরপর তিনি 
নিজ মাথা আকাশের দিকে তুললেন। আমি তখন (মনে মনে) বললাম, এখনই হয়তো আমার উপর তিনি বদ্দু'আ 
করবেন, আর আমি নিঃশেষ হয়ে যাবো। তিনি বললেন, হে আল্লাহ! যে লোক আমার খাবারের ব্যবস্থা করে তুমি 
তার খাদ্যের ব্যবস্থা কর। আর যে আমাকে পান করায় তাকে তুমি পান করাও মিকদাদ (রাযিঃ) বলেন, তখন 
আমি চাদরটি নিয়ে গায়ে বাধলাম এবং একটি ছুরি নিলাম, অতঃপর (এ ভেবে) বকরীগুলোর কাছে গেলাম যে, 
এদের মধ্যে যেটি সবচেয়ে বেশি মোটাতাজা আমি সেটি রসূলুল্লাহ 3%-এর জন্য যাবাহ করবো । সেখানে গিয়ে 
দেখলাম, সেটি দুধে পরিপূর্ণ এবং অন্যান্য সব বকরীও দুধে স্বয়ংসম্পূর্ণ । অতঃপর আমি মুহাম্মাদ 3%-এর 
পরিবারের একটি বাসন নিয়ে এলাম যার মধ্যে তারা দুধ দোহাতেন না৷ তিনি [মিকদাদ (রাযিঃ)] বলেন, আমি 
তার মধ্যেই দুধ দোহন করলাম, এমনকি বাসনের উপরের অংশ ফেনা ভেসে উঠলো । অতঃপর আমি রসূলুল্লাহ 
3%-এর নিকট আগমন করলাম । তিনি বললেন, তোমরা কি রাত্রের দুধ পান করেছো? তিনি বলেন, আমি 
বললাম, হে আল্লাহর রসূল! আপনি পান করুন । তিনি পান করে আমাকে দিলেন। আমি বললাম, হে আল্লাহর 
রসূল! আপনি পান করুন। তিনি পান করে আমাকে দিলেন। আমি যখন বুঝতে পারলাম যে, নাবী 3% পরিতৃপ্ত 
হয়ে গেছেন এবং আমি তার নেক দুআ পেয়ে গেছি, তখন আমি খুশীতে হাসতে হাসতে মাটিতে নুয়ে পড়লে নাবী 
3% বললেন : হে মিকদাদ! এটা তোমার এক মন্দকাজ? তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! আমার এ ঘটনা 
ঘটে গেছে। কিংবা তিনি বলেছেন, আমার দ্বারা এরূপ কাজ হয়ে গেছে। তখন নাবী 3% বললেন : এটা একমাত্র 
আল্লাহ্‌র মেহেরবানী! তুমি কেন আমাকে জানালে না? আমরা আমাদের সঙ্গীদ্বয়কে জাগাতাম, তাহলে তারাও এর 
ংশ পেত । তিনি বলেন, আমি তখন বললাম, যে মহান স্রষ্টা আপনাকে সত্য দীনসহ প্রেরণ করেছেন তার কসম! 
আপনি যখন পেয়েছেন এবং আমি যখন আপনার সঙ্গে ভাগ পেয়েছি, তখন ভিন্ন কোন ব্যক্তি পাওয়া না পাওয়ার 
আমি তোয়াক্কা করি না। (ই.ফা. ৫১৮৯, ই.সে. ৫২০১) 
lig Soll 1 De GS et 25 Tn GST al) £5 SEM ES, (fee) 0 YOA 
+ SEI 
৫২৫৮-(.../...) ইসহ'কণ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... সুলাইমান ইবনু মুগীরাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত সূত্রে 
হাদীসটি বর্ণিত রয়েছে। (ই.ফা. ৫১৯০, ই.সে. ৫২০২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৯১ 


Ae 0 Loy GIA LE Lh BE il BEL 3 Al EL ES (r.oxpivej-ovoa 
ee 

SY BE hh I OSE BE i Ee 6 26 of gh GAN se be - Ud sy 
sh Ua G2 Le UX 20 BOATS GL ta tle OO "UE ia Sf 
be SA. & Id: J. eis Hf - 0° - eG Ef BE Ll UB EG pis 
Ys ot AE Ae Ub. SE 0 ob A HE Al JAD ls cada Ln 

4S Use US Ly Bol Ls OS WL AM te EAE HE al JOH 

US. a oe LS ot ill 5 Tok Baty Ol Cin Ul cra Jy 10H 

৫২৫৯-(১৭৫/২০৫৬) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আস্বারী, হামিদ ইবনু উমার বাক্রাবী ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল আ'লা (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবূ বাক্র (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা একশ' 
ত্রিশ জন ব্যক্তি (এক সফরে) নাবী ফু্টু-এর সাথে ছিলাম। নাবী 3% বললেন : তোমাদের মাঝে কারো নিকট 
খাবার আছে কি? দেখা গেল, এক লোকের নিকটে এক সা বা সমপরিমাণ খাদ্য রয়েছে। তা (মিশিয়ে) খামীর 
করা হলো। অতঃপর এলোমেলো চুলে দীর্ঘাঙ্গ এক মুশ্রিক লোক কিছু ছাগল হাঁকিয়ে নিয়ে আসলো । নাবী 3 
বললেন : এগুলো বিক্রি করে দিবে না উপঢৌকন হিসেবে দিবে? কিংবা উপঢৌকন শব্দের স্থলে তিনি দান করবে 
বলেছিলেন। লোকটি বলল, না; আমি বরং বিক্রি করবো। নাবী 3 তার নিকট থেকে একটি বকরী ক্রয় 
করলেন । বকরীটা যাবাহ করা হলো । রসূলুল্লাহ 3% তার কলিজা ভুনা করতে নির্দেশ দিলেন। বর্ণনাকারী ‘আবদুর 
রহমান (রাযিঃ) বলেন, আল্লাহ্‌র শপথ! একশ!’ ত্রিশজনের মাঝে একজনও এমন ছিল না যাকে রসুলুল্লাহ 38 -এক 
টুকরা কলিজা দেননি। যারা সমবেত ছিল তাদেরকে তো তখনই দিয়েছেন। আর যারা উপস্থিত ছিল না তাদের 
জন্য পৃথকভাবে তুলে রেখেছেন। 

বর্ণনাকারী বলেন, গোশ্ত দু'টি বাসনে বন্টন করে রাখলেন। আমরা সবাই তৃপ্তি সহকারে খেলাম । 
তারপরও বাসন দু'টিতে গোশত অতিরিক্ত থাকলো । আমি তা উটের উপর বহন করে নিয়ে গেলাম । কিংবা তিনি 
UE AIO ৫১৯১, ই.সে. ৫২০৩) 


Xe Lass GIO LE as C1 UES God 3 Hea C0 pl Ae GE (Y. VET 

ER UG OU £2 ail BS — Sa oN bil, - Axl cp Hk ith cl 
UN BE al UA YY HR CLS as GAY Kd 0 a Se He oe 

‘. "pols patsy CAS 3 to Sie US 5 TOE CASE Gh poke Sie U5 302 

es Us - Jb - AS es ss En 4 is So Di it SUH. es 

Se oS EU UG: J - RS ol ES ES CH BE AO NR HY; - 

Sh in tals SOLE LGD UE LL DS BH LIER Er 


www.waytojannah.com 


Contents 


৯২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 

1: Cli eats U9: Ub race — Ci - BEd io LS CL: HAG dit 
: UU Ly Ed. Re GUE, CLES Uf cial — U6 - Al ee oe Si 
S58 Wied tn Uo YY 28 te LL GE Can fh Ok - Hf LAY aly UH. lh SY 1k 
Ld on U5 on BB 6 8 GE Sh a U5 CE Uae Hl Say at So — UH - Ui 
wb UB U8 Gin HA EN tl ce HY: Sl HC AG RSG: SoS. 
BEd Ge FB - 5 S57 Ob Cn SUSY UE, 8 3 Ge KE I - J 
Gh Gd 9 ad Se C8 Cy EG OK — UN - ie DLA HE i IO cf WLS 
1. onl Wie 1G He C5 YY JD BS 5 Ll nl LA Heke DO HS RD De 


J LS 
৫২৬০-(১৭৬/২০৫৭) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয ‘আসম্বারী, হামিদ ইবনু ‘উমার বাক্রাবী ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল আ'লা কাইসী (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবূ বাক্র (রাযিঃ) হতে বর্ণিত যে, আসৃহাবে সুফ্ফার 


মানুষজন দরিদ্র ছিলেন। তাই রসূলুল্লাহ 3% একবার বললেন : যার কাছে দু'জনের খাদ্য আছে সে যেন তৃতীয় 
এক জনকে নিয়ে যায়। আর যার নিকটে চার জনের খাদ্য রয়েছে, সে যেন পঞ্চম অথবা ষষ্ঠ ব্যক্তিকে নিয়ে যায়। 
কিংবা রাবী যেভাবে বর্ণনা করেছেন। রাবী বলেন, আবূ বাক্র (রাযিঃ) তিনজনকে সাথে নিয়ে আগমন করলেন। 
আর আল্লাহ্‌র নাবী সু দশজনকে নিয়ে রওনা হলেন। আমার পরিবারে আমরা ছিলাম তিনজন আমি, আমার 
আব্বা ও আমার আম্মা । রাবী বলেন, আমি জানি না, তিনি বলেছেন কি-না যে, আমার সহধর্মিণী আমাদের ও 
আবু বাক্রের গৃহে শারীক খাদিম । বর্ণনাকারী বলেন, আবূ বাক্র (রাষিঃ) নাবী সু-এর বাড়িতে রাতের খাবার 
খেলেন। অতঃপর তিনি প্রতীক্ষা করলেন। পরিশেষে ‘ইশার সলাত আদায় করা হলো। সলাত শেষে ফিরে 
রসূলুল্লাহ 3-এর নিদ্রাচ্ছন্ন হওয়া পর্যন্ত তিনি প্রতীক্ষা করলেন। অতঃপর আল্লাহ্‌র ইচ্ছায় রাত্রির কিছু অংশ পার 
হলে তিনি (বাড়িতে) প্রত্যাবর্তন করলেন। তাঁর স্ত্রী তাকে বললেন, অতিথি রেখে দেরী করলেন কেন? তিনি 
বললেন, কেন? তুমি কি তাদের রাত্রের খাবার খাওয়াওনি? তার সহধর্মিণী বললেন, আপনি না ফেরা পর্যন্ত তারা 
খাবার খেতে নারাজ। কয়েক বারই খাবার দেয়া হয়েছে কিন্তু মেহমানরা তাদের কথা হতে ফিরে আসেনি। 
‘আবদুর রহমান (রাযিঃ) বলেন, আমি যেয়ে পালিয়ে রইলাম । তিনি বললেন, হে নির্বোধ! অতঃপর তিনি আমাকে 
বকাঝকা করলেন। আর (মেহমানদের) বললেন, ভাল হলো না । আপনারা খাবার গ্রহণ করুন। তিনি আরও 
বললেন, আল্লাহ্‌র শপথ! আমি এ খাবার গ্রহণ করবো না। ‘আবদুর রহমান (রাযিঃ) বলেন, আল্লাহ্‌র কসম! 
আমরা যে লোকমাই মুখে দিচ্ছিলাম তার নীচে এর থেকে বহু পরিমাণে বৃদ্ধি পেত । এমনকি আমরা পেটপুরে 
খেয়েও আমাদের খাওয়ার আগে যা ছিল তার তুলনায় প্রচুর পরিমাণে বৃদ্ধি পেলে আবূ বাক্র (রাযিঃ) খাবারের 
প্রতি খেয়াল করে দেখলেন, তা যেমন ছিল তেমনি আছে বা তার চেয়েও বেশী হয়েছে। তিনি তাঁর স্ত্রীকে বললেন, 
হে উখৃত (বোন) বানী ফিরাস! একি অবস্থা, তিনি বললেন, কিছু না। আমার চোখের প্রশান্তি এগুলো যা আগে 
ছিল তার থেকে তিন গুণ বর্ধিত হয়েছে। ‘আবদুর রহমান বলেন, অতঃপর আবূ বাক্র (রাযিঃ) কিছু খেয়ে 
বললেন, ওটা অর্থাৎ- শপথটা ছিল শাইতানের নিকট থেকে, তারপর আরও এক লোকমা খেলেন। অতঃপর 
সেগুলো রসূলুল্লাহ 3-এর নিকটে নিয়ে চললেন। আমিও তার নিকটে সকাল পর্যন্ত ছিলাম । তিনি বলেন, 
আমাদের এবং কোন এক গোত্রের মধ্যে একটি অঙ্গীকারনামা ছিল। যার মেয়াদ শেষ হয়ে গেলে আমরা (বারটি 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৭) পানীয় বস্তু ৯৩ 


দল করে) বার জন ব্যক্তি নিযুক্ত করলাম। প্রত্যেক ব্যক্তির সঙ্গে অনেক ব্যক্তি ছিল। আল্লাহই ভাল জানেন, 
প্রত্যেক লোকের সাথে কতজন ব্যক্তি ছিল। তাদের প্রত্যেকের কাছে এ খাদ্য প্রেরণ করা হলো এবং তারা 
সকলেই সে খাবার খেলেন। কিংবা রাবী যেভাবে বর্ণনা করেছেন। (ই.ফা. ৫১৯২, ই.সে. ৫২০৪) 


ULE of be GAA of Jo 5 8 ML EES cell Ly LO ES (pvvyrot) 
HE al J) A SSS af OS - BS - GUL Ul I: 08 Sl 0 GAD ie te 
IK - A bi cl Ch ON Wid ot So SL ‘5 Sd - 5 - Ih is 
LE HU ELS BS Hh Ch - J - Ee bh US Hi 2: EFIEEE 
U8 FSG be HEH UE ie Uf sid BG HC Ll NSG- OH - Le Gd ck 
I. 20 Se U UR Le SLT, J ta He A: UG. GE Cally Ys 1h 
RRL UN - h Y) Sra Ed Ci BE ill he GU UN - AS 
Yea CL I% - 6 - 3 105 USB AOS EAS Hd dol Sp CB 
SR LLY Agi: 158 — U6 - Ah Xl Y a 6 3 8 - U5 - 94 be 10% 
ci Cl U6 1 U6 Vs Ge 168 Gf 8 C6 bi AEE as ey Cb: ON. Lal 
SEN EP BO OOO ETE 
A Ho OU AL AY Sf UB LAG - 6 - CEA 1 Al UL UU SS 
5% 
৫২৬১-(১৭৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবূ বাক্র (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একবার কিছু অতিথি আমাদের গৃহে আসলেন ৷ (বর্ণনাকারী বলেন) । আমার আব্বা রাতে 
রসূলুল্লাহ $%-এর সঙ্গে কথোপকথন করতেন। তাই তিনি যাওয়ার সময় বললেন, হে ‘আবদুর রহমান! 
মেহমানদারীর সব কাজ সুন্দরভাবে শেষ করবে। ‘আবদুর রহমান বলেন, রাত হলে আমি অতিথিদের আহার 
নিয়ে আসলাম । কিন্তু তারা খেতে সম্মত হলেন না । তারা বললেন, যতক্ষণ গৃহের মালিক এসে আমাদের সঙ্গে না 
খাবেন ততক্ষণ পর্যন্ত আমরা খাবো না। আমি তাদের বললাম, তিনি অত্যন্ত ক্ষিপ্ত লোক। আপনারা যদি খাওয়া- 
দাওয়া না করেন তাহলে আমার শঙ্কা হচ্ছে তার পক্ষ হতে আমাকে হয়তো বকাঝকা শুনতে হবে। তিনি বলেন, 
তারা কেউ সম্মত হলোই না। আমার আব্বা এসে শুরুতেই তাদের সংবাদ নিলেন। তিনি বললেন, তোমরা কি 
অতিথিপরায়ণের কাজ শেষ করেছো? তারা বললো, না । আল্লাহ্র শপথ! আমরা সমাপ্ত করিনি। তিনি বললেন, 
আড়ালে গিয়েছিলাম । তিনি বললেন, হে ‘আবদুর রহমান! আমি আরও সরে গেলাম । তিনি আবার বললেন, ওরে 
নির্বোধ! আমি শপথ করে তোমাকে বলছি যদি তুমি আমার শব্দ শুনে থাকো তাহলে উপস্থিত হও ৷ তিনি বলেন, 
তখন আমি উপস্থিত হয়ে বললাম, আল্লাহ্র শপথ! আমার কোন দোষ নেই । আপনার অতিথিদের প্রশ্ন করে 
দেখুন । আমি তাদের আহার নিয়ে এসেছিলাম, কিন্তু আপনি না ফেরা পর্যন্ত তাঁরা খেতে রাযী হলেন না। তখন 


তিনি (অতিথিদের) বললেন, আপনাদের কি হয়েছে? আপনারা কেন আমাদের পরিবেশন কবূল করেননি। 
__১৬ 
Wwww.waytojannah.com 


Contents 


৯8 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


‘আবদুর রহমান বলেন, তখন আবু বাক্র (রাযিঃ) বললেন, আল্লাহ্র শপথ! আজ রাতে খাবো না । অতিথিরাও 
শপথ করে বলল, যতক্ষণ আপনি না খাবেন ততক্ষণ আমরাও খাব না। তখন আবু বাক্র (রাযিঃ) বললেন, 
আজকের রাত্রের মতো এতো মন্দ রাত আমি আর দেখিনি। আফসোস, তোমরা কেন আমাদের আপ্যায়ন কবূল 
করবে না? তিনি বললেন, প্রথমে যা হয়েছে তা শাইতানের তরফ হতে হয়েছে। তোমরা খাবার নিয়ে আসো ৷ রাবী 
বলেন, অতঃপর খাবার নিয়ে আসলে তিনি ‘বিস্মিল্লাহ্‌' পড়ে খাওয়া শুরু করলেন। তীরাও খাওয়া শুরু করলো। 
‘আবদুর রহমান (রাযিঃ) বলেন, পরদিন সকালে তিনি নাবী ¥-এর কাছে যেয়ে বললেন : হে আল্লাহর রসূল! 
তারা তো শপথ পূর্ণ করেছে। কিন্তু আমি শপথ ভেঙ্গে ফেলেছি। রসূলুল্লাহ 3% বললেন : বরং তুমি সবচেয়ে বেশী 
সৎকর্মশীল এবং উত্তম ব্যক্তি । ‘আবদুর রহমান বলেন, কাফ্‌ফারার কথা আমার নিকটে পৌছেনি। 
(ই.ফা. ৫১৯৩, ই.সে. ৫২০৫) 
UM S35 ANN dG CHEN alk Cf cd alalall cod SU gall Anh Gl YY 
৩৩. অধ্যায় : সামান্য খাদ্য সমানভাবে বন্টনের ফাযীলাত এবং দু'জনের খাবার 
তিন জনের জন্য যথেষ্ট হওয়া প্রসঙ্গে 
be EY of AE ol be AL ob HG: UB ES 33 BS (rempivay-oraiy 
+ LINN BE BY Ls BS BE CHES Ue FEE al UD UU: A of 
৫২৬২-(১৭৮/২০৫৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: দু'জনের খাদ্য তিনজনের জন্য এবং তিনজনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট । 
(ই.ফা. ৫১৯৪, ই.সে. ৫২০৬) 
CoA Li IS Rs TC ELE Lh ED COST PAY C2 GEL BS (1.oapvay-ovir 
HE al I AU A Ae Ci 8 ee SD OST ih 0 ES E00 Bo 
+ AC 8 GSN Ey TN SG SEN LOL CHEN AS mh Hb 0% 
+ EAL KS Hd BE al UD UF GO YD os 
৫২৬৩-(১৭৯/২০৫৯) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইয়াহ্ইয়া ইবনু হাবীব (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি যে, একজনের খাদ্য দু'জনের জন্য 
পর্যাপ্ত এবং দু'জনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট, এমনিভাবে চারজনের খাবার আটজনের জন্য যথেষ্ট । 
ইসহাক্‌ (রহঃ)-এর বর্ণনায় রয়েছে, “রসূলুল্লাহ $3 বলেছেন : তিনি “আমি শুনেছি” কথাটি বর্ণনা 
করেননি। (ই.ফা. ৫১৯৫, ই.সে. ৫২০৭) 
Se Ee kh th LoL HS C OBL BS of BS IS 3 BS (po 
BOR 2D Bi. BEL 0 te BEI of Ok UL CP SS 
৫২৬৪-(../...) ইবনু নুমায়র (রহঃ) ..... সুফ্‌ইয়ান (রহঃ) হতে ভিন্ন সূত্রে মুহাম্মাদ ইবনুল মুসান্ন (রহঃ) 


es জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 3% থেকে ইবনু জুরায়জ (রহঃ) হাদীসের হুবহু বর্ণিত আছে। 
(ই.ফা. ৫১৯৬, ই.সে. ৫২০৮) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ‘ ৯৫ 


UR ald Ss SEL AS hs Es of 0 8 Ss SS Ch 3 ES (piay-ore 
108 0 ie UU of be ed op Le sf USL LAY UN, BS Ee EOE 
TN SG LEN HLS CLES ASS AI LE BE dl J) J 
৫২৬৫-(১৮০/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : একজনের খাদ্য 
দু'জনের জন্য পর্যাপ্ত এবং দু'জনের খাদ্য চারজনের জন্য যথেষ্ট । (ই.ফা. ৫১৯৭, ই.সে. ৫২০৯) 
Le LEY) ok “na BS SG Ls of 2 OLEES 2s 03 LSS ES (pao 
bs 1 oS CD LU GD CS XO GE U8 BE cp Dh be Uo 
i ds 
৫২৬৬-(১৮১/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর 
সূত্রে নাবী 3% হতে বর্ণিত । তিনি বলেছেন: এক লোকের খাবার দু'লোকের জন্য যথেষ্ট । দু'লোকের খাদ্য চার 
লোকের জন্য যথেষ্ট । আর চারজনের খাদ্য আটজনের ক্ষেত্রে যথেষ্ট । (ই.ফা. ৫১৯৮, ই.সে. ৫২১০) 
Fl La ob Ob AEG ly on ob Ob Cal lr 
৩৪. অধ্যায় : ঈমানদার লোক এক আঁতে খায় আর কাফির লোক সাত আঁতে খায় 
53 UOT 3 Bs Ch dl Ey cll Lh LOG A C9 IA BS (roxpaty-ev 
Ll 8 U8 359" U5 BE Lo of Xk Oo BG ORT A Se Le — Ub AS - 
+ Als S22 od Ib nga pl 
৫২৬৭-(১৮২/২০৬০) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সাঈদ (রহঃ) ..... 
ইবনু ‘উমার (রাযিঃ) সানাদে নাবী 3% হতে বর্ণিত । তিনি বলেছেন, কাফির লোক সাত আঁতে খায় আর মু'মিন 
খায় এক আঁতে ৷* (ই.ফা. ৫১৯৯, ই.সে. ৫২১১) 
Es Le 8 A EC of ES D5 of dl Xe ts Le BS (fea) co TA 
U8 BN AE oe AA 9 KES pH) 0h Lok FS C HSE UES YU So Cs Ll Hf 
+ Se BE Ll oF TE 0 OF pl ie LDS ns ip ace USI 
৫২৬৮-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু 


রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) সানাদে নাবী 3% হতে হুবহু বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৫২০০, ই.সে. ৫২১২) 


৩ অর্থাৎ মু'মিন আল্পহর নাম নিযে খায়, এতে তার খাবারে বারাকাত হয় এবং অল্প খাবারই তার জন্য যথেষ্ট হয়ে যায় কিন্তু কাফিরের অবস্থার 
বিপরীত তার খাবারে বারাকাত হয় না সে অনেক খায় তাও তার তৃত্তি হয় না। 


www.waytojannah.com 


Contents 


৯৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


3s 25-2 


0 3 be Lt Eo hn f Loe Bs hall DE ts BS (. AAry oY 
- 6 - 5 OF as SS OH iS LA bc SE 0 so: UG L3G a 5 oh Le 
EY LY 0% BE A ILO Sl CH OEY Y : UB I - Pd I Ib 
+ pl Ds 
৫২৬৯-(১৮৩/...) আবূ বাক্র ইবনু খাল্লাদ বাহিলী (রহঃ) ..... নাফি* (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
ইবনু ‘উমার (রাযিঃ) এক মিসকীনকে প্রত্যক্ষ করলেন, সে শুধু সম্মুখে হাত মারছে এবং এভাবে সে প্রচুর খাবার 
শেষ করে ফেলেছে। তিনি (নাফি‘) বলেন, তখন ইবনু ‘উমার (রাযিঃ) বললেন, তুমি এ জাতীয় লোককে আর 
কখনো আমার নিকটে নিয়ে আনবে না। কেননা আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, কাফির লোক সাত 
আঁতে ভক্ষণ করে। (ই.ফা. ৫২০১, ই.সে. ৫২১৩) 
be A off be OE te AD Re BS kdl Lh LOL GES (reaper. 
+ Ed Ds 8 SUE, 2g cia 8 Sb Cajal" 108 BE dl UD Hf: GE Os 
৫২৭০-(১৮৪/২০৬১) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির ও ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, 


রসূলুল্লাহ 3% বলেছেন: ঈমানদার লোক এক আঁতে ভক্ষণ করে আর কাফির লোক সাত আঁতে ভক্ষণ করে। 
(ই.ফা ৫২০২, ই.সে. ৫২১৪) 


bon a oe yh Le XH শং te HEL BL gl [Ec Ss EH BESS (fe) TV) 
. + El A; Af “he 
৫২৭১-(../..) ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 8% হতে হুবহু রিওয়ায়াত 


আছে। এখানে রাবী ইবনু ‘উমার (রাযিঃ)-এর কথা বর্ণনা করেননি । (ই.ফা. ৫২০৩, ই.সে. ৫২১৫) 
of 2 st bp B03 Gs Cl 3 CEG pO Ls LS OS 8 BSS (vexvpire)-or vy 
"pd I 3 ISU IE, Vy cin 8 HU tagall "108 HE LA CP cu 


৫২৭২-(১৮৫/২০৬২) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ)-এর সানাদে নাবী 
3% হতে বর্ণিত তিনি বলেছেন: মু'মিন এক আঁতে খাবার খায় এবং কাফির সাত আঁতে খাবার খায়। 


(ই.ফা. ৫২০৪, ই.সে. ৫২১৬) 
0 44 CF SG 2 ~ lS - 5 Se BS ae 00 HE BES C1.) CABAL 
Hs de RE gp LA 


৫২৭৩-(../...) কুতাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% থেকে তাঁদের সবার 
হাদীসের হুবহু বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫২০৫, ই.সে. ৫২১৭) 


of 0 den be UL TB cee bs GEM Bs al) 0 LOL ES (reavpiayo Vt 
FE Al J TA Al 3S Ay Gis ila BE dl ILD Uf: A of bk 3 be ple 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৭) পানীয় বস্তু ৯৭ 
EY Es po Ge ODE CB UE GA EL SA BS Ge Ch CS ey 
"BE Al UD JEU GAL TAB GD Cd BO BE ds UD Sb Ll 
+ BE I COG BEY, Ay cha 0 CO teal 
৫২৭৪-(১৮৬/২০৬৩) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, জনৈক 
কাফির লোক রসূলুল্লাহ 3-এর অতিথি হলো। তখন রসূলুল্লাহ 3 একটি বকরীর দুধ দোহন করতে নির্দেশ 
দিলেন। দুধ দোহন শেষ হলে ব্যক্তিটি সে দুধটুকু পান করলো এরপর অন্য একটি বকরী দোহন করা হলে সে 
তাও পান করলো । পুনরায় আরেকটি দোহন করা হলে সেটার দুধও সে পান করলো। এভাবে সে সাতটি বকরীর 
দুধ পান করে ফেলল । পরবর্তী দিন সকালে সে ইসলাম গ্রহণ করলো । রসূলুল্লাহ 3 পুনরায় তার জন্য একটি 
বকরীর দুধ দোহন করতে নির্দেশ দিলেন। (দোহন করা হলে) সে তা পান করলো। তিনি আবার আর একটি 
দোহন করার আদেশ দিলে তখন সে আর তার পুরোটুকু পান করতে পারল না। তখন রসূলুল্লাহ 3% বললেন : 
মু'মিন এক আঁতে পান করে। আর কাফির সাত আঁতে পান করে। (ই.ফা. ৫২০৬, ই.সে. ৫২১৮) 


rk Ee 3 El -re 
৩৫. অধ্যায় : খাবারের দোষ-ক্রুটি প্রসঙ্গে 
GE 0) U5 La 2 SOLS OA ORS SG Lh ES BS (r.15av)-ovVo 
HE dn JL) Ue Ce; Ub LA of C2 IS off UF ESN of ah UOT oA Uk 
+ GK Uo A Gs ced 1 OK bi Le 
৫২৭৫-(১৮৭/২০৬৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 


আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% কোন সময় কোন খাদ্যকে মন্দ বলেননি । কোন 
খাদ্য প্রিয় হলে খেয়েছেন আর পছন্দ না হলে ছেড়ে দিয়েছেন।*ঃ (ই.ফা. ৫২০৭, ই.সে. ৫২১৯) 


+ Mis ALY igs LEY UL Ee ay Es Dig C2 SA Bs Cappo 
৫২৭৬-(../...) আহ্‌মাদ ইবনু ইউনুস (রহঃ) ..... আ'‘মাশ (রহঃ) হতে উল্লেখিত সানাদে অবিকল 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫২০৮, ই.সে. ৫২২০) 
Hf A 0 8 42 ML Se STN Ee UST GS ts HE ESS (.p.)-o0VV 
+ E335 ALY Wg LEY cf UL te Hk GE SY 
৫২৭৭-(.../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আ“মাশ (রহঃ) হতে উল্লেখিত সানাদে হুবহু রিওয়ায়াত ' 


করেছেন। (ই.ফা. ৫২০৯, ই.সে. ৫২২১) 


*8 সকল খাদ্যই আল্লাহর নি‘আমাত, কোন খাদ্য একজনের জন্য রুচিসম্মত না হলেও অপরের জন্য তা পছন্দনীয় হতে পারে। তাই কোন খাদ্যকে 
মন্দ বলা উচিত নয়, রসূল স্টুট এটা অপছন্দ করতেন। 


Wwww.waytojannah.com 


Contents 


৯৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ily — in SEs cl 0 Los ES Ss Ls of C2 8 Hf EES (piano vVA 
: UE of be FS OT le 3 ff OF Ee EES Lee Hf CST i - AS 
CE 4 HU Sl a 1 SE bi LLL OE BE ID SL 

4 be 258 ol UP SLES oe Lite Hf ES IU PEA oe x HEE, 
«She BE a co BA 
৫২৭৮-(১৮৮/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘আম্র আন্‌ 


নাকিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেছেন, আমি রসূলুল্লাহ 3%-কে কক্ষনো কোন 


খাদ্যের দোষ-ক্রুটি বর্ণনা করতে দেখিনি । তার (3%) ইচ্ছা জাগলে খেতেন আর অনিচ্ছা হলে চুপ থাকতেন। 
(ই.ফ! ৫২১০, ই.সে.) 


আবু কুরায়র ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 8% হতে 
হুবহু রিওয়ায়াত রয়েছে। (ই.ফা. ৫২১১, ই.সে. ৫২২২-৫২২৩) 


Wwww.waytojannah.com 


Contents 


IIe 


ALONG All Gls ~v A 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা 


FANG JR GB o589 A ab Lig GAN al JCA pa 35 ly ~N 
১. অধ্যায় : নারী পুরুষ সবার জন্য স্বর্ণ ও রৌপ্যের বাসনে পান করা বা অনুরূপ কাজে 
ব্যবহার করা হারাম হওয়া প্রসঙ্গে 

He UF dl Ae 0 A) bE IU be AIL cE UN G33 0 5 BS (100) NVA 
sl" 08 4! U0 5 i) £95 al Hf oe SH Ee Ee SAD XE co dl 
৫২৭৯-(১/২০৬৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নাবী ঈ¥-এর স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে 


বর্ণিত । রসূলুল্লাহ 3 বলেছেন : যে লোক রৌপ্যের বাসনে পান করে সে যেন তার পেটের ভিতরে জাহান্নামের 
আগুন প্রবেশ করায়। (ই.ফা. ৫২১২, ই.সে. ৫২২৪) 


GH RS br oe SES C ls 0 Pl oo po) Ls Loy LE ESS, (peajco TA. 

(bP HY K EPL AD Ae be - IE AS - nh BS ES ts DES bs c 
8 Gh Uf a Ae Le Ded OF Sos FTG FE LP 3s Of 05 MN Sol di 
SEES YY AS 5 sei A SoS BO. Ay Lah I LOE 


Wwww.waytojannah.com 


Contents 
১০০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫২৮০-(.../...) কুতাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু রুমহ, ‘আলী ইবনু হুজ্র সা‘দী, ইবনু নুমায়র, ইবনুল মুসান্না, 
আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু আবূ বাক্র মুকাদ্দামী ও শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) তীরা 
সকলেই নাফি‘ (রহঃ) হতে মালিক ইবনু আনাস (রাযিঃ)-এর সূত্রে নাফি* (রহঃ) হতে বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা 
করেছেন। তবে ‘উবাইদুল্লাহ (রহঃ)-এর সানাদে ‘আলী ইবনু মুস্হির (রহঃ) বর্ণিত হাদীসে বাড়তি আছে, যে 
ব্যক্তি রৌপ্য ও স্বর্ণের পাত্রে খাবে অথবা পান করবে। ইবনু মুসূহির (রহঃ)-এর হাদীস ব্যতীত অন্য কারো 
হাদীসে স্বর্ণের পাত্রে আহার করার কথা বর্ণিত নেই । (ই.ফা. ৫২১৩, ই.সে. ৫২২৫) 


7 UL ie pale 5 EES LAE ch Sf 5 HD ESS CfA) 
10 CoS ba" BE A UD U6: GL ff SHE Le SA AE bal Se BS - 
+ BR be ES ROS Cl Ins 1 RS be 
৫২৮১-(২/...) যায়দ ইবনু ইয়াধীদ আবূ মা‘ন রুক্কাশী (রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক স্বর্ণ বা রৌপ্য দ্বারা নির্মিত বাসনে পান করে সে শুধু তার পেটে 
জাহান্নামের অগ্নি প্রবেশ করায়। (ই.ফা. ৫২১৪, ই.সে. ৫২২৬) 
HANG ER SEY pUANY JM oe LAY cA pl) JUL pas CL -Y 
ui ul we 3 A led Ett ml AAU) Un ASUS SN se 
২. অধ্যায় : নারী ও পুরুষের জন্য স্বর্ণ-রৌপ্যের বাসন এবং পুরুষের জন্য স্বর্ণের আংটি ও রেশম 
জাতীয় বসত ব্যবহার্য হারাম এবং মহিলাদের জন্য এগ্ডলো ব্যবহার করা মুবাহ্‌; সোনা রূপা ও 
রেশমের কাপড় অনধিক চার আঙ্গুল পর্যন্ত কারুকার্য খচিত বস্তু পুরুষের জন্য মুবাহ্‌ 
Ct off oh Cl ie Ls 5 COT oem G3 03 3 ES (v.xyfr)-ovAY 
aa Sins GA wis te UUs gs BE a UD Ed : J Madd SE 05 I ce 
+ LA sO, Al BY e Sl ais pul sf Ls bl atts CA ts 
Al 5 bes ol 2 SEA ces Lally OE UES A SS LF IS be US 
. CES SEY 
৫২৮২-(৩/২০৬৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আহমাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... 
মু'আবিয়াহ্‌ ইবনু সুওয়াইদ ইবনু মুকার্রিন (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি বারা ইবনু ‘আযিব (রাযিঃ)- 
এর নিকটে গমন করেছিলাম । সে সময় আমি তাঁকে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 3% আমাদের সাতটি জিনিসের 
আদেশ করেছেন এবং সাতটি জিনিস হতে বারণ করেছেন। তিনি আমাদের অসুস্থ ব্যক্তির খোজ-খবর নেয়া, 
জানাযায় শারীক হওয়া, হাঁচিদাতার উত্তর দেয়া, শপথ পূরণ করা কিংবা বলেছেন শপথকারীর শপথ পূরণ করা, 


নির্যাতিতের সাহায্য করা, দা‘ওয়াতকারীর ডাকে (দাওয়াতে) সাড়া দেয়া এবং সালামের প্রসার করার নির্দেশ 
দিয়েছেন এবং তিনি আমাদেরকে সোনার আংটি পরিধান করা, রূপার বাসনে পান করা, মায়াসির (এক প্রকার 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১০১ 


তুলতুলে রেশমী কাপড়) ও কাস্সী (রেশম সংমিশ্রিত এক রকম মিসরী কাপড়) পরিধান করা এবং মিহি রেশমী 
কাপড়, মোটা রেশমী কাপড় ও খীটি রেশমী কাপড় ব্যবহার করতে বারণ করেছেন। (ই.ফা. ৫২১৫, ই.সে. ৫২২৭) 
Sy abe ALY ie cl of Cl oo GF Hf EES LSE a Hf ESS (.y-j-ovAY 
+ al Ly AE Ry Sad 8 GAY ER KS AA. wid fl NN Ls 
৫২৮৩-(../...) আবু রাবী‘ ‘আতাকী (রহঃ) ..... আশ্‌'আস ইবনু সুলায়ম (রহঃ) হতে উপরোক্ত সূত্রে 
অবিকল রিওয়ায়াত করেছেন। শুধু শপথ বা শপথকারীর শপথ পূরণ করার কথাটি ব্যতীত । তিনি তার হাদীসে এ 
কথাটি উল্লেখ করেননি । এর স্থানে তিনি ‘হারানো জিনিস পেয়ে বিজ্ঞাপন দেয়ার’ কথা বর্ণনা করেছেন। 
(ই.ফা. ৫২১৬, ই.সে. ৫২২৮) 
Es af © OLE EGC ne C5 le Eo Ls af 0 58 HES Cefn YAE 
I MG A Spe Ba. ALY ig sl of 5 Sl ip LAE oo VAS "ye Bs 
8 COG U8 8 Ud CD on SB ih od OAD ORY Pill dd Hy Ls Ge bm pod 
+ ANI 
৫২৮৪-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আশ্‌'আস ইবনু 
আবু শা‘সা (রহঃ) হতে উল্লেখিত সানাদে যুহায়র (রহঃ)-এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। তবে তিনি 
সন্দেহ ছাড়াই কসম পূর্ণ করার কথা উল্লেখ করেছেন। আর তিনি তার হাদীসে বাড়তি বলেছেন যে, তিনি রূপার 
বাসনে পান করতে বারণ করেছেন। কারণ পার্থিব জীবনে যারা এতে পান করে পরকালে এতে তারা পান করতে 
সক্ষম হবে না। (ই.ফা. ৫২১৭. ই.সে. ৫২২৯) 
a of 0 EI EN GEL Hf CUE x03 C3 EES OS Hf BEE C....)-0 YA 
gl Oy Rs UD SS HS ALLY sith of oh Sil ie 
We ae 0 Al Se BS CR 3 LOL in IU 8 Cy Ea 0 LoL BS 
156 75s Bi Ls 03 A Se ES C Gd Ae 3 CUS ald C2 GE Bo, cf 
WG UH. SE GU AT SY hes cay als ge of Cal io Ks Es Ue 
LA Ef CAD AG Le Gg IE, . SIS 
৫২৮৫-(.../...) আবু কুরায়ব (রহঃ) ..... আশ্‌'আসা ইবনু আবূ শা‘সা (রহঃ) হতে উপরোক্ত সানাদে 
হাদীসটি বর্ণনা করেছেন। তবে রাবী ইবনু ইদ্রীস (রহঃ) জারীর ও ইবনু মুসূহির (রহঃ)-এর অতিরিক্ত অংশ 
বৰ্ণনা করেননি। a ” 
রহমান ইবনু বিশ্র (রহঃ) আশ'আসা ইবনু সুলায়ম (রহঃ) হতে তাদের সূত্রে, তাদের হাদীসের অনুরূপ 
অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। তবে রাবী (শু'বাহ্‌ (রহ$)] ‘সালামের প্রসার করার’ কথাটি বর্ণনা করেননি। 
এর বিপরীতে তিনি সালামের জবাব দেয়ার কথা বলেছেন। তিনি আরো বলেছেন, আমাদেরকে সোনার আংটি 
অথবা সোনার রিং ব্যবহার করতে তিনি বারণ করেছেন। (ই.ফা. ৫২১৮, ই.সে. ৫২৩০-৫২৩১) 
১৭ 
Wwww.waytojannah.com 


Contents 


১০২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


HE EC YG SS Lh SES AG 3 ES Gall th SEY [EC (l/l) YAY 
EE Le tn. ERE AE SEY SUEY, IE, ALE st off cf Sf 
৫২৮৬-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আশ‘আসা ইবনু আবু শা‘সা (রহঃ) হতে উল্লেখিত 
সূত্রে হাদীসটি বর্ণিত আছে। তিনিও (সুফ্‌ইয়ান) সালামের প্রসারের কথা এবং সন্দেহ ব্যতীতই স্বর্ণের আংটির 
কথা বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২১৯, ই.সে. ৫২৩২) 
105 8 0 SAN of Lo CH GEL] OH Jes 0 Ge LF Bas ES (vavf)-oYAY 
CHL AES a U6 UG SE C5 ad SE AL [ES of Ok PAS a Li! ty DEL GL 
YUASA SA ol UF, 4 Ch Lod tn 20 od Sl Uns Od ES RAG 
2% Ay EA LE Yo Lady RD SU BOE SY U8 BE al UA OB 23 
"ELI AY SS AS GG 
৫২৮৭-(৪/২০৬৭) সাঈদ ইবনু ‘আম্র ইবনু সাহল ইবনু ইসহাক্‌ ইবনু মুহাম্মাদ ইবনু আশ্‌'আস ইবনু 
কায়স (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উকায়ম (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর 
সাথে মাদায়িনে ছিলাম ৷ হুযাইফাহ্‌ (রাযিঃ) পানি পান করতে ইচ্ছা করলে গ্রাম্য এক পণ্ডিত তীর কাছে রূপার 
বাসনে পানি নিয়ে আসলো । তিনি তা ফেলে দিয়ে বললেন, আমি তোমাদেরকে (এটি ফেলে দেয়ার কারণ) 
অবগত করছি। তাকে আমি বারণ করেছিলাম, সে যেন এর মধ্যে আমাকে পানি পান না করায়। কারণ রসূলুল্লাহ 


ধু বলেছেন : তোমরা সোনা ও রূপার বাসনে পান করবে না এবং মোটা রেশমী কাপড় ও মিহি রেশমী কাপড় 


ব্যবহার করবে না। কারণ ইহকালে এগুলো হলো কাফিরদের জন্য । আর তোমাদের জন্য এগুলো হবে পরকালে । 
(ই.ফা. ৫২২০, ই.সে. ৫২৩৩) 


OF EE CA UU LAD EA of be UU ESS TE of Ll BESS (fa) 0 VAA 
LA LG SY IBS HOES Bl GI En La lt 0 0 
৫২৮৮-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ ফারওয়াহ্‌ সূত্রে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ 


ইবনু ‘উকায়ম (রহঃ)-কে বলতে শুনেছি যে, আমরা হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে মাদায়িনে ছিলাম । অতঃপর রাবী 
উল্লেখিত বর্ণনায় হুবহু রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি তীর হাদীসে ‘কিয়ামাত দিবসে’ কথাটি উল্লেখ করেননি । 


(ই.ফা. ৫২২১, ই.সে. ৫২৩৪) 
pe AGL bp Vl es of OF BS UG ES pS Ly Mall SE ES (/ej0 TAA 
[ REA HBS BUS Ce Ha Som hI BS SUS te Boo 
Hs 25 KS. CFL HS pa lS; UB BSE C5 on Sa CY oH of OO CS 6s Cl 

Ls 
৫২৮৯-(../...) ‘আবদুল জাব্বার ইবনু ‘আলা (রহঃ) ..... ইবনু ‘উকায়ম (রহঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 


আমরা হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে মাদায়িনে ছিলাম । অতঃপর রাবী উল্লেখিত বর্ণনার হুবহু উল্লেখ করেন। কিন্তু 
তিনি ‘কিয়ামাত দিবসে’ কথাটি বৰ্ণনা করেননি! (ই.ফা. ৫২২২, ই.সে. ৫২৩৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১০৬ 


Se a 2 Eh of Lt LEG of ES GE Bok 0 Al SE UES (fej oN 
ESS. Td toe sh DL IEG HL LA EL Chg: - O eS- A 
+ LS Lo BSE OH PD Chl 
৫২৯০-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবু লায়লা (রহঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, আমি মাদায়িনে হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে ছিলাম। তিনি পানি পান করতে ইচ্ছা 
করলে জনৈক লোক রূপার বাসনে পানি নিয়ে আসলো। অতঃপর রাবী হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর সানাদে ইবনু 
উকায়ম (রহঃ)-এর হাদীসের অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২২৩, ই.সে. ৫২৩৬) 
:J৬ Be ls Ee) wl Es, tc REY) Es (9 ES Fl ES, (../-) 2৭ 
28S A Se ESS Cpe of 0H ES Ed bs Lod oy Ck ts Loe US 
Es Le gt Sahl od aie SS Ty ALY Hae Sl Bas. es be Hk Se BS 
+ GEARS LY: 10 CY Sy Be 
৫২৯১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার মুহাম্মাদ ইবনুল মুসান্না ও 
‘আবদুর রহমান ইবনু বিশ্র (রহঃ) বাহ্য (রহঃ) হতে, তারা সকলে শু‘বাহ্‌ (রহঃ) হতে মু‘আয (রহঃ)-এর হাদীস 
ও সানাদের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু শুধু মু‘আয (রহঃ) ব্যতীত তাঁদের মাঝে অপর কেউ তার হাদীসে ‘আমি 
হুযাইফাহ্‌্র সঙ্গে উপস্থিত ছিলাম’ কথাটি বর্ণনা করেননি তাঁরা শুধু বলেছেন, হুযাইফাহ্‌ (রাযিঃ) পানি পান 
করতে চাইলেন। (ই ফা. ৫২২৪, ই.সে. ৫২৩৭) 
dt Loe BC Isak te a Gf AD or s SEL GB, (fe) ce YAY 
a cp HE be Bo 0 AAD Ae LF le te TASS oo OH ck ge a ES 
ECAR 
৫২৯২-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনুল মুসারা (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ)-এর 
সানাদে নাবী 33% হতে উপরোল্লিখিত হাদীসের অনুরূপ অর্থবোধক বর্ণিত রয়েছে। (ই.ফা. ৫২২৫, ই.সে. ৫২৩৮) 
Uk ISG cs 308 Ge BS of ES DS OA Ao C3 Loe US Jojo 
cl Sl: JS Ls in 0 de AUS EE UE of GAD Se chee 
sf sb Yo, Ed, Al 3S YS aS ES EY" 05% FE a Js) 
CECT EE 
৫২৯৩-(৫/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আবদুর রহমান ইবনু আবু লায়লা 
(রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, হুযাইফাহ্‌ (রাযিঃ) পানি পান করার ইচ্ছা করলে এক অগনুপূজারী একটি রূপার 
বাসনে তাকে পানি পান করতে দিল। সে সময় তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তোমরা 
পাতলা রেশমী বস্তু ও মোটা রেশমী বস্ত্র ব্যবহার করবে না, সোনা ও রূপার বাসনে পান করবে না এবং সোনা 
রূপার থালায় খাবেও না। কেননা পৃথিবীতে এগুলো তাদের (কাফিরদের) জন্য । (ই.ফা. ৫২২৬, ই.সে. ৫২৩৯) 


Wwww.waytojannah.com 


Contents 


১০৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


UTE UIE 5 OF gb bo MC SG: UN SB ES BE hy-erat 

Bs ld UE os i fl gl Al I) UG: JB Ah ol Se Ho Be sf tb 
AY) 4 SEY ta oa OL UY" BE a U0 U8, TE 1203513 Al Ah 

Gb LE GO TE IU Ge Se Chl Ub Ue HE a UD SG 

EIS i HY Gl LE WUE. "et GE ENE FE dl JL JO cls Ce 2 ie 


৫২৯৪-(৬/২০৬৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, (একদা) 
‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ) মাসজিদের ফটকের পাশে লাল রংয়ের ‘হুল্লা' (রেশম মিশ্রিত চাদর) প্রত্যক্ষ করে 
বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি যদি এটি ক্রয় করে জুমু'আর দিন এবং যখন কোন নেতৃস্থানীয় দল আপনার 
কাছে আসে তখন ব্যবহার করতেন (তবে কতই না উত্তম হতো) । সে সময় রসূলুল্লাহ 3% বললেন : এটি সে 
লোকই পরিধান করবে আখিরাতে যার সামান্য অংশও নেই । অতঃপর রসূলুল্লাহ সুন-এর কাছে এ রকম কয়েকটি 
হুল্লা আসলে তিনি সেগুলো থেকে একটি হুল্লা ‘উমার (রাযিঃ)-কে দিলেন। ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহ্র 
রসূল! আপনি এটি অধমকে পরতে দিলেন? অথচ আপনিই ‘উতারিদ-এর (এক ব্যক্তি) হুল্লা সমন্ধে কত কিছু 
বলেছেন? তখন রসূলুল্লাহ 3 বললেন, আমি এটি তোমাকে ব্যবহার করতে দেইনি। অতঃপর ‘উমার (রাযিঃ) 
সেটি তীর মাক্কার এক মুশরিক ভাইকে পরিধান করতে দিলেন। (ই.ফা. ৫২২৭, ই.সে. ৫২৪০) 

z Fo Ee wx EE Ec of Ee St BE, (fee) oY৭০ 

bt 89 Go C HSE Co Hk 2s tS PS BS Ly Ald 8 0 0 Bo BS 

Med 3 BE Ll 0 UE 5 OF pd be TASS de 0h sgh be EX ts bake Gi 
+ SUL 


৫২৯৫-(../...) ইবনু নুমায়র, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু আবূ বাক্র মুকাদ্দামী ও 
সুওয়াইদ ইবনু সা'ঈদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী ফট হতে মালিক (রাযিঃ)-এর 
হাদীসের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২২৮, ই.সে. ৫২৪১) 


slo: Jb pt ol or SL ES ME RR ES ES 0 OU BS, C. ES 

ULE 5 - he ely Shh i SO - HU HE GAL 5B Gad WE ‘Se 
(2553 OA ad Gl Us 2 he GLA 3 BLE A BUD 
Y ie Gy 8 Al Ob CS BE A ILD SN - TE EEE 
ay Bs TE dd SS He ly BE a UL A SS Ss UE Ub. AYA Ds 
OS: "MUG OF VAS Gis U5, He Ib i cl Daud 
“UB Ck Ce Bh LY ST pig UY SG AILS: 8 Gls ah SE 
BRS Sh BEF LC bh nt Cod SY bs CS Vill Cs sd 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১০৫ 


EG ES Cal JD GOB Lo CSS BE Al ILO Hl: EF ES BE 4 US 
+ HL OF VS GE [es CES SL Wl Cod Sd 0B 0 CY ck 
৫২৯৬-(৭/...) শাইবান ইবনু ফার্রুখ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 

(একবার) ‘উমার (রাযিঃ) ‘উতারিদ তামীমীকে বাজারে লাল রং-এর হুল্লা বিক্রি করতে লক্ষ্য করলেন। ব্যক্তিটি 

রাজা বাদশাহ্‌দের কাছে যেত এবং তাদের নিকট হতে প্রচুর অর্থ উপার্জন করতো । ‘উমার (রাযিঃ) বললেন, হে 

আল্লাহর রসূল! আমি ‘উতারিদকে বাজারে লাল রং-এর ‘হুল্লা' বেচতে দেখলাম । যদি আপনি এটি ক্রয় করতেন 
আর আরবের কোন নেতৃস্থানীয় দল আপনার কাছে আগমনকালে পরতেন! আমার ধারণা হয় তিনি আরো 
বলেছেন, ‘এবং জুমু'আর দিবসেও পরতেন, তবে কতই না ভাল হতো!! সে সময় রসূলুল্লাহ 3% তাকে বললেন : 
রেশমী কাপড় সে ব্যক্তিই পৃথিবীতে পরবে, আখিরাতে যার কোন অংশ নেই। এর একদিন পর রসূলুল্লাহ 3%-এর 
নিকট কিছু লাল রং-এর হুল্লা আসলে তিনি তার একটি ‘উমার (রাযিঃ)-এর নিকট, একটি উসামাহ্‌ ইবনু যায়দ 

(রাযিঃ)-এর নিকট প্রেরণ করলেন। ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ)-কেও তিনি একটি 'হুল্লা' দিয়ে বললেন, 

এটি ছিড়ে ওড়না তৈরি করে তোমরা মহিলাদের মধ্যে বিতরণ করে দাও । ইবনু ‘উমার (রাযিঃ) বলেন, অতঃপর 

‘উমার (রাযিঃ) তার হুল্লাটি নিয়ে এসে বললেন, হে আল্লাহর রসূল! এটি আপনি আমার নিকট পাঠিয়ে দিলেন 

অথচ গতকাল ‘উতারিদ-এর হুল্লা সম্বন্ধে আপনি কত কিছু বলেছিলেন? তিনি বললেন, ব্যবহার করার জন্য সেটি 

আমি তোমার নিকটে প্রেরণ করেননি বরং আমি সেটি তোমার নিকটে পাঠিয়েছি যেন তুমি এটি বিক্রি করে 

লাভবান হতে পারো । অপরদিকে উসামাহ্‌ (রাযিঃ) বিকাল বেলা তীর হুল্লাটি পরিধান করে বের হলে রসূলুল্লাহ 38 

তীর দিকে এমনভাবে দৃষ্টি নিক্ষেপ করলেন যে, তিনি অনুধাবন করলেন, রসূলুল্লাহ 3 তার এহেন কর্মকে পছন্দ 

করেননি । সে সময় তিনি বললেন, হে আল্লাহর রসূল! আপনি এভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? 
আপনিই তো এটি আমার কাছে প্রেরণ করেছেন। তিনি বললেন, আমি তোমার নিকট এজন্য প্রেরণ করিনি যে, 
তুমি এটি ব্যবহার করবে বরং এজন্য এটি পাঠিয়েছি যে, তুমি এটি ছিড়ে ওড়না তৈরি করে তোমাদের 

মহিলাদেরকে দিবে। (ই.ফা. ৫২২৯, ই.সে. ৫২৪২) 

Ay C4 COST 8 — AU bil — AS 2 a atl Sf ESS (.A-OTAV 

A ALLS UE Es UGE 0 Al EE Lal AE 9 IL ED le OF 0 L5G so 

Ad Gy S45 95 El dl UD UG 08 BE Al UL Gy Ab GEG GL ES EY 


EE ee ely Cs BE 4 I 

৫২৯৭-(৮/...) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) হতে 
বর্ণিত যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রহঃ) বলেছেন, ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ) একদিন বাজারে মোটা রেশমের 
প্রস্তুত একটি হুল্লা বিক্রি হতে দেখে তা রসূলুল্লাহ 38%-এর কাছে নিয়ে এসে বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি 
এটি ক্রয় করুন। তাহলে ঈদের দিন ও প্রতিনিধি দল আসলে এটির মাধ্যমে আপনি সুসজ্জিত হতে পারবেন। সে 


Wwww.waytojannah.com 


Contents 
১০৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


সময় রসূলুল্লাহ 3% বললেন : এটি কেবল সে লোকেরই বস্ত্র, যার (পরকালে) কোন অংশ নেই । ইবনু ‘উমার 
(রাষিঃ) বলেন, অতঃপর ‘উমার (রাযিঃ) আল্লাহ্র ইচ্ছানুযায়ী কিছুক্ষণ পার করলেন। অতঃপর রসূলুল্লাহ 3% তার 
নিকট একটি খাঁটি রেশমের আলখাল্লা প্রেরণ করলেন। ‘উমার (রাষিঃ) তা রসূলুল্লাহ 3%-এর নিকট নিয়ে এসে 
বললেন, হে আল্লাহ্র রসূল! এটি এ লোকেরই বস্তু (আখিরাতে) যার কোন অংশ নেই, পুনরায় আপনি তা আমার 
নিকট প্রেরণ করলেন, সে সময় রসূলুল্লাহ 3% তাকে বললেন : (আমি এজন্য পাঠিয়েছি) যেন তুমি এটি বিক্রি 
করে আপন প্রয়োজন সারতে পারো। (ই.ফা. ৫২৩০, ই.সে. ৫২৪৩) 
OF ce SION 0 She GIS oy ON UE ian 0 bh BES, (fg TAA 
- She ay ie es 
৫২৯৮-(../...) হারূন ইবনু মা‘রুফ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে উপরোক্ত সানাদে অবিকল বর্ণিত 
হয়েছে। (ই.ফা. ৫২৩১, ই.সে. ৫২৪৪) 
oA 08 A IST Ks Le ae 0 3 BES A LIAS GES (hea) 
Al 4D UB D2 9 Els be HE PLE On Ob) ke sl) Sk Sb 0 C2 pL te 
SY es EG C3 08 TH Ce sd CHM Lhe CL: ck. Eh 
৫২৯৯-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘উমার (রাযিঃ) 
‘উতারিদ পরিবারের এক লোকের কাছে একটি রেশমী কাবা‘ (বড় জামা) দেখতে পেয়ে রসূলুল্লাহ 3%-কে 
বললেন, আপনি যদি এটি ক্রয় করতেন। সে সময় তিনি বললেন, এটি শুধু সে লোকই পরিধান করবে 
(আখিরাতে) যার কোন অংশ নেই । অতঃপর লাল রং-এর একটি কুর্তা রসূলুল্লাহ 3%-এর কাছে উপঢৌকন প্রেরণ 
করা হলে তিনি তা আমার নিকট প্রেরণ করলেন । তিনি ‘উমার (রাযিঃ) বলেন, আমি বললাম, আপনি এটি আমার 
নিকট পাঠালেন কেন? অথচ এ ধরনের বস্ত্র সম্পর্কে আপনার কথা আমার কর্ণপাত হয়েছে। তিনি বললেন : আমি 
কেবল এজন্য এটি তোমার নিকট পাঠিয়েছি যাতে তুমি এর মাধ্যমে (বিক্রি করে) উপকার হাসিল করতে পারো। 
(ই.ফা. ৫২৩২, ই.সে. ৫২৪৫) 
Ae 0 be aks L8G 8 GS Kot UG £0 UES SS 0 ESS (he) 
Mn OF 3 SH Bas . DEE BP) se Sf [sh 03 AE Uf anf oF Ab cx dil 
৫৩০০-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘উমার (রাযিঃ) ‘উতারিদ 
পরিবারের এক লোকের নিকট (একটি কাবা) লক্ষ্য করলেন । অতঃপর রাবী ইয়াহ্‌ইয়া ইবনু সাঈদ (রহঃ)-এর 


হাদীসের অবিকল বর্ণনা করেন। কিন্তু তিনি বর্ণনা করেছেন, আমি এটি তোমার নিকট পাঠিয়েছি যাতে তুমি এর 


মাধ্যমে উপকার লাভ করতে *:রো। পরিধান করার জন্য এটি তোমার নিকট পাঠাইনি। 
{(ই.ফা. ৫২৩৩, ই.সে. ৫২৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১০৭ 


Ek pl we C2: EOE Gd sss 
«FE Gy A DDE ty Be 0 ce Te SS Uk Te 3 dl Se Chae 0. Eo 
+ I ed LY eg CE CY OU OU fe pes 5S KS 
৫৩০১-(../...) ইবনুল মুসানা (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু আবূ ইসহাক্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
সালিম ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) আমাকে বললেন, ‘ইসৃতাব্রাক’ কি? আমি বললাম, মোটা ও খস্খসে রেশমী বস্ত্র । 
তিনি বললেন : আমি ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি, ‘উমার (রাযিঃ) জনৈক লোকের নিকট 
ইস্তাব্রাকের প্রস্তুত হুল্লা লক্ষ্য করে সেটি নাবী ¥ুট-এর কাছে নিয়ে এলেন। অতঃপর রাবী ইয়াহ্‌ইয়া (রহঃ) 
উপরোল্লিখিত রাবীগণের অবিকল বর্ণনা করেন। কিন্তু তিনি বলেছেন, তারপর রসূলুল্লাহ 3 বললেন : আমি এটি 
তোমার নিকট শুধু এজন্য পাঠিয়েছি যে, তুমি এর মাধ্যমে কিছু সম্পদ জোগাড় করতে পারবে। 

(ই.ফা. ৫২৩৪, ই.সে. ৫২৪৭) 

else dl Xe ie SL AE Lo dl XE Ly BE USL SS BSG BS (reaapijort 
oH Al: CI LE on dl Ao ECL ALIS U6 plc A JS US, Ks of i Ul 
SSL Se a8. 3 0) Lay URN Eka oi ob lll BS Ul ff et 
8 SY SE ee CB Sl Sh be LES Ce Uo I ts Uo SE te 


Fhe El a Al CG Hf isl." HEY th HA LE CY 446 HE Al OL Eas 
BRST 1 a se Lhe sid AH 

MLS LL te AL. BE Al JL Loh: CE LG UA dd 
ad Cin 05 Caf Cb ae Slo Ll oi; Cl EU hic Gk pis tg 
+ LEY cal US Cn Ll BG 0 US 
৫৩০২-(১০/২০৬৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আসৃমা বিনতু আবূ বাক্র (রাযিঃ)-এর মুক্ত দাস 
‘আবদুল্লাহ (রহঃ) [তিনি ‘আতা (রহঃ)-এর বাচ্চাদের মামাও হতেন] হতে বর্ণিত। তিনি বলেন, HS 

আমাকে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর কাছে এ বলে প্রেরণ করলেন যে, আমি অবগত হয়েছি তুমি 

তিনটি বস্তুকে নিষিদ্ধ মনে করো। কাপড়ে (রেশমের) নক্শা, LEO bl EE LO 
বস্তু) ও রজবের গোটা মাস সাওম পালন করা । সে সময় ‘আবদুল্লাহ (রাযিঃ) আমায় বললেন, আপনি যে রজব 
মাসের সাওম হারামের কথা বললেন এটা এ লোকের ক্ষেত্রে কিভাবে সম্ভব যিনি সবসময় সাওম পালন করেন? 
আর আপনি যে বস্ত্রের (রেশমের) ডিজাইনের কথা বললেন, এ সম্পর্কে আমি ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ)-কে 
বলতে শুনেছি যে, তিনি বলেছেন, ‘আমি নাবী 3ু-কে বলতে শুনেছি, রেশমী কাপড় কেবল সে ব্যক্তিই পরবে 
(আখিরাতে) যার কোন অংশ নেই”। তাই আমার সন্দেহ হলো নক্শাও এর অন্তর্ভুক্ত হতে পারে। আর গাঢ় লাল 
ং-এর মীসারাহ্‌ সে তো ‘আবদুল্লাহরই মীসারাহ্‌। লক্ষ্য করলাম, আসলেই সেটিই গাঢ় লাল রং-এর। অতঃপর 
আমি আসমা (রািঃ)-এর কাছে ফিরে গেলাম এবং তাকে এ ব্যাপারে সংবাদ দিলাম। তখন তিনি বললেন, এটি 


Wwww.waytojannah.com 


Contents 


১০৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


রসুলুল্লাহ 3%-এর জুববা। এ বলে তিনি কিসরাওয়ানী (ইরানী সম্রাট কিস্রার প্রতি সম্পর্কীয়) সবুজ রং-এর 
একটি জুব্বা বের করলেন যার পকেটটি ছিল খীটি রেশমের প্রস্তুত এবং এর (হাতার) ছিদ্রদ্বয় ছিল খীটি রেশমের 
টুকরা দিয়ে ঢাকা । তিনি বললেন, এটি ‘আয়িশাহ্‌্র মৃত্যু পর্যন্ত তার নিকটেই ছিল। তাঁর ওফাতের পর আমি এটি 
নিয়েছি। নাবী 38% এটি ব্যবহার করতেন। তাই আমরা অসুস্থদের আরোগ্য লাভের জন্য এটি ধৌত করি এবং 
তাদেরকে সে পানি পান করিয়ে থাকি । (ই.ফা. ৫২৩৫, ই.সে. ৫২৪৮) 


ff 5 0 Bs Lo Lot ie ae CH TEE] BS Lt off 0 8 HS (pyerer 
09 Ub Chas Sh DAI LLG 1k YY: U6 CSG I Ch Al Le Cale 10 OS 
+ BAS CH UY od Ll Ce OB Saad 1 Y "BE Al J UU 05% SS 
৫৩০৩-(১১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... খলীফা ইবনু কাব আবু যুবৃয়্যান (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ ইবনু যুবায়রকে খুত্বায় এ কথা বলতে শুনেছি যে, হুশিয়ার! তোমরা 
তোমাদের মহিলাদেরকে রেশমী বস্ত্র পরাবে না। কেননা আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-কে বলতে শুনেছি 
যে, রসূলুল্লাহ বন বলেছেন : তোমরা রেশমী কাপড় পরিধান করো না। কারণ পৃথিবীতে যে লোক তা পরিধান 
করবে, আখিরাতে সে তা পরিধান করতে পারবে না। (ই.ফা. ৫২৩৬, ই.সে. ৫২৪৯) 
Uke of be TAS hale BS A BS O53 0h dl Se Lh LA BS (pncort 
OB DA 3 dr A G5 BEG HSU ERD df ie ES Ce HE 0 Cua gol 
ch Std) BE Al IO BLE. Yr: ON. Al nd te co BE AU 
«Rl RS BUSY. SES AT foals UH: 2S OU ny GL 
৫৩০৪-(১২/...) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... আবূ ‘উসমান (রহঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমরা ‘আজারবাইজান' এ ছিলাম । এ সময় ‘উমার (রাযিঃ) আমাদের (দলনেতার) কাছে চিঠি 
লিখলেন, হে ‘উতবাহ্‌ ইবনু ফারকাদ! এ ধন-সম্পদ তোমার কষ্টার্জিত নয়, তোমার বাবা-মায়েরও কষ্টার্জিত নয়। 
তাই তুমি যেরূপে নিজ বাড়িতে পেটপুরে ভক্ষণ করো, তেমনিভাবে মুসলিমদের বাড়িতে পৌছে দিয়ে তাদেরকেও 
পেটপুরে ভক্ষণ করাও। আর সাবধান, মুশরিকদের ভোগ-বিলাস বেশভূষণ এবং রেশমী কাপড় পরিধান করা 
থেকে বিরত থাকবে। কেননা রসূলুল্লাহ 3% রেশমী কাপড় পরতে বারণ করেছেন। তিনি বলেছেন, তবে এ 


পরিমাণ বৈধ রয়েছে। রসূলুল্লাহ 3% তার শাহাদাত ও মধ্যমা আঙ্গুলদ্বয় একসাথে করে আমাদের সম্মুখে তুলে 
ধরলেন । (ই.ফা. ৫২৩৭, ই.সে. ৫২৫০) 


Ee SL Bo C aol He Li a Bo A LAD any (prose 
hs. 2A od BE CF LYN i wale te TASS Pils 5 La 


৫৩০৫-(১৩/...) যুহায়র ও ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আসিম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে নাবী 38 
থেকে রেশমী বস্তু সম্পর্কে হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২৩৮, ই.সে. ৫২৫১) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১০৯ 


te TASS bch ard ty SEL, - UL ks - Ls df ESS, (for 
Hh 0 HE a 6 : U5 Ee of be A UL be as COST GOLY bil - po 
JTS 8 Be Rie 8S O82 SY aah A Yr 08 BE al U3 0: Te US UL 
Ls cf om CGY CE. HEY OE cl tah DOE Hf UH . Ni 
৫৩০৬-(../...) ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... আবূ ‘উসমান 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা ‘উতবাহ্‌ ইবনু ফারকাদ (রহঃ)-এর সঙ্গে ছিলাম। তখন আমাদের 
নিকট ‘উমার (রাযিঃ)-এর চিঠি আসলো। উক্ত চিঠিতে ছিল যে, রসূলুল্লাহ 3% বলেছেন : রেশমী বস্তু শুধু সে 
ব্যক্তিই পরবে, আখিরাতে যার কোন অংশ নেই । তবে এ পরিমাণ বৈধ রয়েছে। আবূ ‘উসমান (রহঃ) তীর 
বৃদ্ধাুল সংলগ্ন দুটি আঙ্গুল দিয়ে ইঙ্গিত করলেন। আমি সে দু'টোতে তায়ালিসার বোতাম লক্ষ্য করলাম । এমন 
কি আমি তায়ালিসাহ্‌ও (সবুজ রং-এর চাদর) দেখলাম । (ই.ফা. ৫২৩৯, ই.সে. ৫২৫২) ৬ 

a is U8 UE sf ES an be all BS CRS XE Ls LOL GS (efegcorY 
«AR PD ds Hh Ge 
৫৩০৭-(../..) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ‘লা (রহঃ) ..... আবু ‘উসমান (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা ‘উতবাহ্‌ ইবনু ফারকাদ (রহঃ)-এর সঙ্গে ছিলাম ৷ রাবী পরের অংশ জারীরের হাদীসের হুবহু বর্ণনা করেন। 
(ই.ফা. ৫২৪০, ই.সে. ৫২৫৩) 

ts LoL Ee YG - Ed ON Bil - J Lg cE Ls Loe ES (fj-or A 
Le a UU LAI Ab Us Got Ub Gps Ube Uf Cie UG 5 ioe Li US 


TAAL 


« GFE] HG SY Dad oF oo BE A ILO BSS Ol pl TF 
ey os Sf ee US ULE ff UN 
৫৩০৮-(১৪/...) মুহাম্মাদ ইবনুল মুসানা ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ ‘উসমান (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমরা ‘উতবাহ্‌ ইবনু ফারকাদ (রহঃ)-এর সঙ্গে আজারবাইজান কিংবা সিরিয়ায় ছিলায়। তখন 
আমাদের নিকট ‘উমার (রাযিঃ)-এর কাছ থেকে এ মর্মে একটি চিঠি এলো যে, আম্মা বা'দু, রসূলুল্লাহ 3 রেশমী 
বস্তু পরিধান করতে বারণ করেছেন, তবে দু’ আঙ্গুল পরিমাণ হলে বৈধ হবে। 
আৰু ‘উসমান (রহঃ) বলেন, আমাদের বুঝতে দেরী হলো না যে, তিনি (এ দ্বারা) নক্শী ও নকশার দিকে 
ইশারা করেছেন। (ই.ফা. ৫২৪১, ই.সে. ৫২৫৪) 


- pln 09 As ae GS Eh 0 Lo al ULE Hf ES (ego 
+ OLE ff US Hs a ALY Sg BE io of ES 
৫৩০৯-(../...) আৰু গাসৃসান মিস্মা‘ঈ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ...... কাতাদাহ্‌ (রহঃ) হতে 
উপরোক্ত সূত্রে অবিকল বর্ণিত আছে। কিন্তু তিনি আবূ ‘উসমান (রহঃ)-এর কথাটি বর্ণনা করেননি। 


; (ই.ফা. ৫২৪২, ই.সে. ৫২৫৫) 
—১৮ 


Wwww.waytojannah.com 


Contents 


১০ সহীহ মুসলিম (৫ম বণ) 


GOs AR SL TRS dh Ue Ho Gn E Ld SE ES CAD ARR 
ina: fh eh — BE GAS UN C5 ES] J - BS EA RIE mG 
UB BLE Sg 52 URE Gh SE Uf pa Le BE of pe 
+ SSE Sid ৮১] AA od te bd El 
৫৩১০-(১৫/...) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল-কাওয়ারীরী আবূ গাস্সান আল-মিস্মা*ঈ, যুহায়র ইবনু 
হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সুওয়াইদ ইবনু গাফালাহ্‌ 
(রহঃ) হতে বর্ণিত যে, (একদা) ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) জাবিয়াহ্‌ নামক জায়গায় বক্তব্য প্রদানকালে 
বললেন, আল্লাহ্র নাবী 3% রেশমী কাপড় পরতে বারণ করেছেন। কিন্তু যদি দু’ আঙ্গুল বা তিন আঙ্গুল বা চার 
আঙ্গুল পরিমাণ হয়। (তাহলে বৈধ হবে) । (ই.ফা. ৫২৪৩, ই.সে. ৫২৫৬) 
3584 ie Ma ie slle Ly AA EE US Lg ON Al Ao LC Lo BES (fej co) 
+ She Yl ie 
৫৩১১-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ রুয্যী (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে 
হুবহু রিওয়ায়াত করেন। (ই.ফা. ৫২৪৪, ই.সে. ৫২৫৭) 


POD 


3 0 9 en lO 0 GEL 2S 5 Al ie SS LOS ES os, VET 
Ce ise BED Eo LAS Uy Cl cGy U6 - 2 5 bil, - lt Gr EES 
Sal goin UG BE OF IE Ae GIS EC tn Hf GON pin 
"08. Al JD GE LAYS SLT 8 Ab 8 ds ey arf 
sly VA ch6 Al UD GOB SE BOS Ly Dla ae Uj Re 
«As Gl A. ah Atel CY Ak ALB A UB US 
৫৩১২-(১৬/২০৭০) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী, ইয়াহইয়া 
ইবনু হাবীব ও হাজ্জাজ ইবনু শা'ইর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
একদিন নাবী ক¥ৰ খীটি রেশমের প্রস্তুতকৃত একটি কাবা গায়ে দিলেন, যা তাকে হাদিয়া (উপঢৌকন) দেয়া 
হয়েছিল । তারপর তিনি সেটি দ্রুত খুলে ফেললেন । অতঃপর সেটি ‘উমার ইবনুল খাত্তাবের কাছে প্রেরণ করলেন। 
তাকে বলা হলো, হে আল্লাহর রসূল! আপনি দ্রুত এটি খুলে ফেললেন যে? তিনি বললেন জিব্রীল ('আঃ) 
আমাকে এটি পরিধান করতে বারণ করেছেন। এরপর ‘উমার (রাধিঃ) ক্রন্দনরত অবস্থায় তার নিকটে এসে 
বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি যে জিনিস পছন্দ করলেন না তা আমাকে দিলেন, আমার উপায় কি? সে 
সময় তিনি বললেন, আমি তোমাকে এটি পরিধান করতে দেইনি । আমি শুধু তোমাকে বিক্রয় করার জন্য দিয়েছি। 
পরে ‘উমার (রাধিঃ) সেটি দু’ হাজার দিরহামে বেচে দিলেন। (ই.ফা. ৫২৪৫, ই.সে. ৫২৫৮) 
te Ht EB - se OF PG — A Te EES kdl Ly LoL BS (viper 
de he Re BE a ILD CGA UE te SSS pla Ul Chl UB 5 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১১১ 


Vs Gi 0 Gs Skog CC a Gy Sd” OE a8 od all CH Ul 

1 La 

৫৩১৩-(১৭/২০৭১) মুহাম্মাদ ইবনুল মুসানরনা (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 

রসূলুল্লাহ 3%%-কে একটি লাল রংয়ের হুল্লা উপঢৌকন দেয়া হলো। অতঃপর তিনি তা আমার নিকট প্রেরণ 

করলেন। আমি সেটি পরিধান করলে তার মুখমণ্ডলে ক্রোধ দর্শন করলাম । তিনি বললেন, আমি এটি পরিধান 

করার জন্য তোমার নিকট পাঠাইনি। পাঠিয়েছি শুধু এজন্য যে, তুমি এটি কেটে ওড়না হিসেবে (তোমার) স্ত্রীদের 
মধ্যে ভাগ করে দেবে। (ই.ফা. ৫২৪৬, ই.সে. ৫২৫৯) 


2 So GS Ue ty Lo BS c fl EES Bod Cf A EE IOEG  (.-) ARES 
+ 3 CH Wl Al HL Bd SB ALY of off be Gn EG :y৬ - ASU 
SALTY Hy. SOS CH UE is of Lo Se 9 
৫৩১৪-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ ‘আওন (রহঃ) হতে 
উপরোক্ত সূত্রে হাদীসটি বর্ণিত রয়েছে। কিন্তু মু‘আয (রহঃ)-এর হাদীসে আছে, তারপর তাঁর নির্দেশে আমি তা 
আমার স্ত্রীদের মধ্যে বণ্টন করে দিলাম। আর মুহাম্মাদ ইবনু জা‘ফার (রহঃ)-এর হাদীসে আছে, ‘পরে আমি 
আমার মহিলাদের মধ্যে সেটি বষ্টন করে দিলাম’ । তিনি রসূল $%-এর নির্দেশ দেয়ার কথা বর্ণনা করেননি। 
(ই.ফা. ৫২৪৭, ই.সে. ৫২৬০) 
Ub - Sal bil - i LDR 5K Hs CS of Ss 5 Sf BS (pore 
be i pla of CF a UF of OF Dan OF BK BS OST UK, US ts si 
+ Hg CB Vhs MES iii" U8 te Sl DA SE BE hd al 8 de 
"FD C4" = Hh ss BE 
৫৩১৫-(১৮/...) আৰূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ আবূ কুরায়ব ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আলী 
(রাযিঃ) হতে বর্ণিত যে, দূমাহ্‌ নিবাসী উকাইদির নাবী -কে একটি রেশম বস্তু উপহার দিলে তিনি তা ‘আলী 


(রাযিঃ)-কে দিয়ে বললেন, তুমি এটি কেটে ফাতিমাদের মধ্যে বন্টন করে দাও । 


আবু বাক্র ও আবূ কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় ‘ফাতিমাদের’ স্থলে ‘মহিলাদের’ কথা উল্লেখ করেছেন। 
(ই.ফা. ৫২৪৮, ই.সে. ৫২৬১) 


be Te 0 Ld AE Lo Kos Lo Une GG Ls of C8 8 Hf BS (payor 
id of Us CEOS HT LE BEE al JD EE I AI of GP PS 
+ CES OH US UU - 303 
৫৩১৬-(১৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) .....'আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে একটি লাল রংয়ের হুল্লা দিলেন। আমি তা পরিধান করে বের হলে তীর 
চেহারা ভীষণ রাগান্বিত দেখলাম । তিনি বলেন, পরে আমি তা ছিড়ে আমার স্ত্রীদের মধ্যে বণ্টন করে দিলাম। 


(ই.ফা. ৫২৪৯, ই.সে. ৫২৬২) 


Wwww.waytojannah.com 


Contents 


১১২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Are ff ES :NG - als A bil, - als i CI 0 UES EB, (Y.vv/v.)-oY Vv 

5 U8 Ae By Se CL BE Al UD SSG IS al G5 od EO 
Lh EE LY les ck chs Us Cdl od es Sl Hd UN Tl Ld HL Ch 
৫৩১৭-(২০/২০৭২) শাইবান ইবনু ফার্রখ ও আবূ কামিল (রহঃ) ..... অত হর মানিক/রোনি হতে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 ‘উমার (রাযিঃ)-এর কাছে একটি রেশমী আলখাল্লা প্রেরণ করলে ‘উমার 

(রাযিঃ) বললেন, আপনি এটি আমার নিকটে প্রেরণ করলেন, অথচ আপনি এটি সম্পর্কে কত কিছু না বলেছেন? 


তিনি বললেন : আমি সেটা এজন্য পাঠাইনি যে, তুমি তা ব্যবহার করবে। আমি শুধু এজন্য প্রেরণ করেছি যে, 
তুমি এর ক্রয়কৃত অর্থ দিয়ে লাভবান হবে। (ই.ফা. ৫২৫০, ই.সে. ৫২৬৩) 


© As - Melt] BS SG AOS Ls DAS TE of 03 28 HBS (revrpey-oris 
HG dl 3 ba" BE dl ILD IU dl te ci OF 2 ie te - Hh 
TELS 
৫৩১৮-(২১/২০৭৩) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যে লোক ইহকালে রেশম জাতীয় বস্তু পরে, 
আখিরাতে সে তা পরিধান করতে পারবে না। (ই.ফা. ৫২৫১, ই.সে. ৫২৬৪) 


“ey 


ue wha (CES th Ut Ul cH cx GH AL Ef (Y.v£/rv)-০৮)৭ 
GA ad AA Od tra" 10 BEE a JO: dl oS pie i 0B 4 
SS EE 
৫৩১৯-(২২/৷২০২৪) ইব্রাহীম ইবনু মূলা আর রাধী (রহঃ) ion আবূ উমামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% বলেছেন : যে লোক পৃথিবীতে রেশম জাতীয় বস্তু পরে আখিরাতে সে তা পরিধান করতে পারবে 
না। (ই.ফা. ৫২৫২, ই.সে. ৫২৬৫) - | 
Lie iE 5d a Ce 2 ff OF be HUES ls bh TG ES Or. ‘vofvr) oY. 
IE ES ER USS Es che EL oh ESL HE Al JL Al: BY oS 
+ ELD FEY" 1083S 5 oS 
৫৩২০-(২৩/২০৭৫) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... ত ইবনু ‘আমির (রাধযিঃ) হতে বর্ণিত যে, 
তিনি বলেছেন, রসূলুল্লাহ 38%-কে রেশমের তৈরি একটি শেরওয়ানী উপহার দেয়া হলে তিনি তা পরলেন। 
অতঃপর তাতেই তিনি সলাত আদায় করলেন। যখন সলাত শেষ করলেন, তখন সেটি খুব তাড়াতাড়ি খুলে 
ফেললেন। তিনি যেন ওটা অপছন্দ করেছেন। অতঃপর তিনি বললেন, মুত্তাকীদের জন্য এটা ব্যবহার করা 
অনুচিত । (ই.ফা, ৫২৫৩, ই.সে. ৫২৬৬) 
lh Se BS - pelo US - UE BS ill Las EES (feo 


LYSE 2 GSS EN 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১১৩ 


৫৩২১-(../..) মুহাম্মাদ ইরনুল মুসান্না (রহঃ) ..... ইয়াযীদ ইবনু আবূ হাবীব (রহঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হাদীসটি বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫২৫৪, ই.সে. ৫২৬৭) 
WS Lo 4 06 13 S200 nal ud UY El -Y 
৩. অধ্যায় : চর্মব্যাধি পুরুষদের জন্য রেশমী বস্তু পরার অনুমতি 
Ls off 0 a be Lal ff Eo 500 ts Loe SA HES, 0. ‘vrg-orty 
A oh HS Pe OF CSD LS Oa) BE dM IY: AG ac ot of A EL 
+ Ug OF pal Ug CHE IES Le LS AAD ai 
৫৩২২-(২৪/২০৭৬) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3 ‘আবদুর রহমান ইবনু ‘আওফ ও যুবায়র ইবনু ‘আও্ওয়াম (রাযিঃ)-কে তাদের চর্ম বা 


এলার্জি জাতীয় রোগ বা অন্য কোন রোগের দরুন সফরে রেশমী পোশাক পরিধানের অনুমতি দিয়েছেন। 
0 ৫২৫৫, ই.সে, ৫২৬৮) 


dl 
৫৩২৩-(.../...) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'ঈদ (রহঃ) হতে উপরোক্ত সূতেও হাদীসটি 
বর্ণিত রয়েছে। তবে তিনি [মুহাম্মাদ ইবনু বিশ্র (রহঃ)] ‘সফরে’ কথাটি উল্লেখ করেননি । 


(ই.ফা. ৫২৫৬, ই.সে. ৫২৬৯) 
108 dl te BS ip AS ie bs ES ps od bs SH ESS PAO EARS 
LA nll od dS 08 GAD ABS pd of HN - Lax 5 - HE 4 I LS) 
+ Ug 
৫৩২৪-(২৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% যুবায়র ইবনু ‘আও্ওয়াম ও ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ)-কে তাদের চর্ম (এলার্জি) 
রোগের দরুন রেশমী বস্তু ব্যবহারের সুযোগ দিয়েছেন। কিংবা তিনি বলেন, তাদের অনুমতি দেয়া হয়েছিল। 


(ই.ফা. ৫২৫৭, ই.সে. ৫২৭০) 
lig et UES in 15 Lo ES YG LE EVs cll Lh LOL EES, (eyo NY 
Ab ALY 


৫৩২৫-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) মুহাম্মাদ ইবনু জা“ফার (রহঃ)-এর সানাদে 
শু'বাহ্‌ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২৫৮, ই.সে. ৫২৭১) 


Se EAT Cl Lf 3 Es ph LEG lie US TA CIR ESS (rrorYN 
8 A Ok BU aS Tk BE A ID EE ppl CF MG He Ss SS 
- U8 Be 


Wwww.waytojannah.com 


Contents 


১১৪: সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৩২৬-(২৬/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘আবদুর রহমান ইবনু 
‘আওফ ও যুবায়র ইবনু ‘আঙও্ওয়াম (রাযিঃ) নাবী 3ু-এর কাছে (শরীরে) উকূনের অভিযোগ করলে তিনি 
তাদেরকে এক যুদ্ধে রেশমী কামিস (জামা) পরার অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৫২৫৯, ই.সে. ৫২৭২) 


Kad Fl RN Ad bP 8 El -t 
8. অধ্যায় : পুরুষের জন্য হলুদ রংয়ের বস্র পরিধান করার নিষেধাজ্ঞা 


As 2 


Lon ES 33 UF of RS pln Ls Sd CG < ET th LoL GES 0. B27 ARN 

A 5 ae 0 dl SE OES D8 0 GE EDT USS 9 Uf EO 5 Pm bs 
GLb 5 LS OL tno YY UB RL OFF le HE a JD sf ON Ls 
৫৩২৭-(২৭/২০৭৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমার পরিধানে হলুদ রংয়ের দু'টি বস্ত্র দেখে বললেন, এগুলো 

কাফিরদের বস্ত্র । অতএব তুমি এসব পরবে না। (ই.ফা. ৫২৬০, ই.সে. ৫২৭৩) 

0 8 Hf BS Cc pia LOSE C5 0 5s ES AR 0 IR BS (ej-0TTYA 

LAS LF VEG ALY Se DES ff OF 3 bP TADS UL 05 Gk be ESS BS LS 


EES 


বহ) হতে উদরোরিরিত সতে ারীনটি কানি করেন বিজ ভার। উভয়ে খলিল ইবনু মাদান (রহঃ)-এর থেকে 
বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৫২৬১, ই.সে. ৫২৭৪) 
se ols 0 AIL BS basal Cod 0 ae UES A3) Lo HS ES (faery 
le 08 cx G4 ke BEE GA SD UN 58 03 4 A Le gl be JPY Us 
"CEA 00 Clef: cli ne Hl 
৫৩২৯-(২৮/...) দাউদ ইবনু রুশায়দ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, নাবী 3% আমার গায়ে হলুদ রংয়ের দু'টি বস্তু প্রত্যক্ষ করে বললেন, তোমার মা কি তোমাকে এ কাজে 


নির্দেশ দিয়েছেন? আমি বললাম, এ দু'টি ধুয়ে ফেলি? তিনি বললেন, বরং দু’টিকেই পুড়ে ফেল । 
(ই.ফা, ৫২৬২, ই.সে. ৫২৭৫) 


NS ML EET Cr ‘YAY A). 
HSS bes andl Ld dl te co BE ID Hf: Ab CR 


৫৩৩০-(২৯/২০৭৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ্থ ইবনু আবূ ত oi GA হতে নৰ্মিত 
যে, রসূলুল্লাহ 3% কাস্সী (৩7 প্রকার রেশমী বস্ত্র) ও মু‘আসফার হলুদ রংয়ের বস্তু পরিধান করতে, স্বর্ণের আংটি 
পরিধান করতে এবং রুকুতে কুরআন পাঠ করতে বারণ করেছেন। (ই.ফা. ৫২৬৩, ই.সে. ৫২৭৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১১৫ 


ES Cs OF OF Ud Sl 9 tH Ul is Gh A HS CAO ARR 
HA oF HE LH SG Uk le df Be bo SB US 8 al Ao Ls Pal 
+ Ry A dl es EST Uh 
৫৩৩১-(৩০/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী 3% 


আমাকে রুকু‘ অবস্থায় কুরআন পাঠ করতে, সোনা ও হলুদ রংয়ের বস্তু পরিধান করতে বারণ করেছেন। 
(ই.ফা. ৫২৬৪, ই,সে. ৫২৭৭) 


তলত 


SF ADL Oe GAS of Ua CS GN Se US ALS bs Se ES Jerry 
es ADL pli co HE al U4 SE U8 I of 0 ae Ce 3 CP GS 0 dl se 
+ Rx LPS SAMS ESN 8 GLH oF dll Al 
৫৩৩২-(৩১/...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% আমাকে সোনার আংটি পরিধান করতে, কাস্সী বস্ত্র পরিধান করতে, রুকূ ও সিজদায় 
কুরআন পাঠ করতে এবং হলুদ রংয়ের বস্তু পরতে বারণ করেছেন। (ই.ফা. ৫২৬৫, ই.সে. ৫২৭৮) 
xa (2) aly Lak wb -o 
€. অধ্যায় : কাতান পোশাক পরিধানের ফাযীলাত 
nll Gof A of 5 Ut UG E54 GS ph Ge AG Ly Gh BS (r.vaprny-orry 
+ md U8 BEE Al dL A TRE BE al J) cd EA 
৫৩৩৩-(৩২/২০৭৯) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা 
আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে বললাম, রসূলুল্লাহ সুন-এর নিকট সবচেয়ে প্রিয় ও আকর্ষণীয় পোশাক কি ছিল? 
তিনি বললেন : হিবারাহ্‌ নামক ইয়ামানী চাদর। (ই.ফা. ৫২৬৬, ই.সে. ৫২৭৯) 
US Ub dl Lo 53 io of FES pls ts te EG skal th LAL BS (yrnrorYE 
+ nl HE al J od ti Lf 
৫৩৩৪-(৩৩/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 
3% -এর কাছে সবচেয়ে আকর্ষণীয় বস্ত্র ছিল হিবারাহ্‌ নামক ইয়ামানী চাদর। (ই.ফা. ৫২৬৭, ই.সে. ৫২৮০) 
AOA Al 8 pully ia Bali Ge Joly ll gd cali Cl -1 
DE 43 UG Fil will An Jay CAE 
৬. অধ্যায় : সাধারণ পোশাক পরা; পোশাক, বিছানা ইত্যাদির ক্ষেত্রে মোটা ও সাধারণ কাপড়ের 
উপরই সীমিত থাকা এবং পশৃমী ও নক্শী করা কাপড় পরিধান করার অনুমোদন প্রসঙ্গে 
UB 553 of be A BS Ld ty ) UL ES E53 0 ULL BS (v.agrs-orvo 
7 08 SL ALS 5 be FSS Ed Ua lle VT EY COOL LE se Cs 
+ CEA Oh 8 Un BEE a GD YY A CL 


Wwww.waytojannah.com 


Contents 


১১৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৩৩৫-(৩৪/২০৮০) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, 
আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে গেলে তিনি আমাদের সম্মুখে ইয়ামানের প্রস্তুত করা মোটা কাপড়ের একটি 
লুঙ্গি ও মুলাবৃবাদাহ্‌ নামক একটি চাদর বের করলেন। তিনি বলেন, অতঃপর তিনি ('আয়িশাহ্‌) আল্লাহ্‌র কসম 
করে বলেন, রসূলুল্লাহ 3% এ দু'টি বস্ত্র পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেন। (ই.ফা. ৫২৬৮, ই.সে. ৫২৮১) 

Of op bse PATS OF Ey BS OF Lon GAL ID 0 ES (...fro)j-erv1 
se GY CEO UG 552 of be De of ALA Ce sll Uk Jolt] ES 5 03 oH 
+ HE al JD Cn lh od HE VL LS VN 

+ le VY 22 3 SE LUN 

৫৩৩৬-(৩৫/...) ‘আলী ইবনু হুজ্র সা'দী, মুহাম্মাদ ইবনু হাতিম ও ইয়াকুব ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
আবু বুরদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) আমাদের সম্মুখে একটি লুঙ্গি ও একটি তালি 
বিশিষ্ট চাদর বের করে বললেন, এর মধ্যেই রসূলুল্লাহ সৰ মুত্যুবরণ করেন। 

ইবনু হাতিম (রহঃ) তার হাদীসে মোটা লুঙ্গির কথা বলেছেন। (ই.ফা. ৫২৬৯, ই.সে. ৫২৮২) 

Hs LYN Se 38 oe ae GUST TTD SE US 3) CF SOS ESS (fay 0 TTY 
+ bee VY UG, 

৫৩৩৭-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি (রহঃ) ..... আইয়ূব (রহঃ) হতে উল্লেখিত সানাদে অনুরূপ বর্ণিত 
আছে। তিনিও মোটা ইযারের (লুঙ্গি) কথা বলেছেন। (ই.ফা. ৫২৭০, ই.সে. ৫২৮৩) 

Tl be Fy ff © HODES Oh 3 ES O33 OF ELD FEDS (refryrorTA 
OS HES Cl 3 BS IS ty Lal BS EFI) of OF ES Case PAID SS 

৫৩৩৮-(৩৬/২০৮১) সুরায়জ ইবনু ইউনুস, ইব্রাহীম ইবনু মূসা ও আহ্‌মাদ ইবনু হাম্বাল (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা নাবী ন (ঘর থেকে) একটি চাদর শরীরে জড়িয়ে বের 
হয়েছিলেন- যার মধ্যে কালো পশম দ্বারা উটের হাওদার আবৃত নকশা অঙ্কিত ছিল । (ই.ফা. ৫২৭১, ই.সে. ৫২৮৪) 
ah te TE cH alia te As 2 rd [EE rt ) th 8 Hh GEL (Y.Av/rv)-orTA 

Cy wee fe Ce SG a BE al ILD EL OE CH Lisle ie 

৫৩৩৯-(৩৭/২০৮২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, যে বালিশের উপর রসূলুল্লাহ স্ন হেলান দিতেন সেটি ছিল চর্মের। এর অভ্যন্তরে খেজুর গাছের ছাল 
ছিল । (ই.ফা. ৫২৭২, ই.সে. ৫২৮৫) 

4 be 50% CF pls Le th CF GE COST GAL ID OF GE FES CrAcoTE. 
Ce Uf ae LG GA BEE dl ILD OB LS UY : CM Lis te 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১১৭ 


৫৩৪০-(৩৮/...) ‘আলী ইবনু হুজ্র সাদী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসুলুল্লাহ ¥% যাতে ঘুমাতেন, সেটি চামড়ার তৈরি ছিল এবং তার অভ্যন্তরে ভরা ছিল খেজুর গাছের ছাল । 


(ই,ফা, ৫২৭৩, ই.সে. ৫২৮৬) 
GUST aly © SEL a C a Ll CES Ls of Ch 8 Hf IES (fej) 
+ HE dl ILO Ewe JEG ALY Sg BIE OF pits Lp CASS Les 3 
+ Se HG Le of PS 
৫৩৪১-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) হিশাম (রহঃ) হতে 
উল্লেখিত সানাদে হাদীসটি রিওয়ায়াত করেন। তবে তারা দু'জন ‘ফিরাশ' এর স্থলে যিজা' বলেছেন। 
আর আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর হাদীসে আছে ‘যার উপর তিনি ঘুমাতেন।’ (ই.ফা. ৫২৭৪, ই.সে, ৫২৮৭) 
HUN) 343 592 GU -V 
৭. অধ্যায় : বিছানার চাদর ব্যবহার করা বৈধ 
U8 - yd bil — aldd Ds GEM Hi SLE 2s Li EH Eo (varyray-ovrty 
Cd BE al JL od U8 08 A Le BEd of of GEL GS GEL My Be Ly Se 
+ OEY Cl 06 SL Gf ly: fr cel SE C5 
৫৩৪২-(৩৯/২০৮৩) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ‘আমূর আন্‌ নাকিদ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... 
জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি বিবাহ করলে আমাকে রসূলুল্লাহ সু বললেন : তুমি কি বিছানার 


শাল প্রস্তুত করেছ? আমি বললাম, আমরা বিছানার শাল পাব কোথায়? তিনি বললেন, শীঘ্রই এর ব্যবস্থা হবে। 
(ই.ফা. ৫২৭৫, ই,সে, ৫২৮৮) 


UF SL of Lo ie OL Lo Sy ES J 09 Al xe U9 LOL ny (feycortr 
SLI Gly: k,n SUL Ale 3 AULD 0 UN CEG Cd OG dl Ae oh He 
+ OE Cf 0 
+ OSE BE Al UL US Uy. oe BES U8 UG LS ala Sey Hl Ub 
৫৩৪৩-(৪০/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি যখন বিবাহ করলাম, তখন রসূলুল্লাহ 3% আমাকে বললেন: তুমি কি বিছানার চাদর 
প্রস্তুত করেছ? আমি বললাম, আমরা বিছানার চাদর পাব কোথায়? তিনি বললেন, অচিরেই এর ব্যবস্থা হবে। 
জাবির (রাযিঃ) বলেন, আমার সহধর্মিণীর নিকট একটি বিছানার শাল ছিল। আমি বললাম, তুমি এটিকে 
আমার কাছ থেকে সরিয়ে ফেল । সে বলল, রসুলুল্লাহ 38% বলেছেন : অচিরেই এর ব্যবস্থা হবে। 


(ই.ফা. ৫২৭৬, ই.সে. ৫২৮৯) 
ES I ALY ie OU ES CLA LE BS kal OF BOL AES Cfo TEE 
৫৩৪৪-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সুফ্ইয়ান (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীসটি 
বর্ণিত আছে। তবে তিনি £3৬ কথাটি অতিরিক্ত করেছেন। (ই.ফা. ৫২৭৬, ই.সে, ৫২৯০) 
—১৯ 
Wwww.waytojannah.com 


Contents 


১১৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ALG ALE Oa AREY oe HG UAVS Cl ~A 
৮. অধ্যায় : প্রয়োজনের বেশি বিছানা, পোশাক ইত্যাদি (ব্যবহার করা) মাকরূহ 
is El se ao) (8) Cal TX 5 5 Lal xy x HA Afftjy-oY to 
OS IN AG" 5 I HE dl JOO: #5 5 5h be UK SD ie TiS 
" ED Ns tal eis ah 
৫৩৪৫-(৪১/২০৮৪) আবূ তাহির আহ্্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% তাকে বলেছেন, একটি শয্যা পুরুষের, দ্বিতীয় শয্যা তার স্ত্রীর, তৃতীয়টি 
lh OEE PANE SLE La: ৫২৭৭, ই.সে. ৫২৯১) 
CEL Ly A LIE 5533 US OG FSGS ci Rh 25S CL - -4 
৯. অধ্যায় : অহমিকার বশে (গিরার নীচে) বস্ত্র ঝুলিয়ে রাখা নিষিদ্ধ এবং 
যতটুকু ঝুলিয়ে রাখা বৈধ ও মুস্তাহাব তার আলোচনা 
A50 Dn of dl SES Hb LP AC se fj: UG SH cS BL AES 
SE LEA 2 od A EGY 08 BE dl IOS: TE OH oo PAS HS A 0 
৫৩৪৬-(৪২/২০৮৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... তব মার (রাযি) হতে বিডি দে র্যা 
সুৰ বলেছেন : যে লোক দম্ভ করে তার বস্তর (পায়ের গিরার নীচে) ঝুলিয়ে রাখে, আল্লাহ তার প্রতি (রহ্‌মাতের 
দৃষ্টিতে) লক্ষ্য করবেন না। (ই.ফা. ৫২৭৮, ই.সে. ৫২৯২) 
S55 Be ¢ LL Hh Ha Ls al Se ES Li ol C8 Hf EES (..f.cjr0 EV 
SE be Hels — Ul Ay - 3 ES YG ls bY Al SES El Lo BSc of BS 
LAs deity BE AA CUA AGC TS ES NU Ja Sh gx HBS cd 
oe 3 0 BS I ob Bo cn 0 PI ob wd) Us LE ES, Cdl ie 
LA Eg 53 1ST AL Ss Bas BEL of LE OF CP SG Le sh os Lal 


৫৩৪৭-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌; ইবনু নুমায়র, মুহাম্মাদ ইবনুল মুসান্না “উবাইদুল্লাহ ইবনু 
সা'ঈদ, আবূ রাবী‘, আবূ কামিল, যুহায়র ইবনু হার্ব, কুতাইবাহ্‌, ইবনু রুম্‌হ ও হারূন আইলী (রহঃ) ..... ইবনু 
‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী স¥্ট থেকে মালিক (রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। কিন্তু তারা 
“শর্কয়ামাত দিবসে’ উক্তিটি অতিরিক্ত উল্লেখ করেছেন। (ই.ফা. ৫২৭৯, ই.সে. ৫২৯৩) 


af be ok 3 2 GOST A C9 dl LE GUST sll ff SES (fery-orEA 
Al Cn GB LS HY 08 FE a U0 HS: FO MSE Ch SU HSE OI) 
" Th LY GY 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১১৯ 


৫৩৪৮-(৪৩/...) আবূ তাহির (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু “উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38 
বলেছেন : যে ব্যক্তি অহমিকাবশতঃ তার কাপড়গুলো (টাখনুর নীচে) ঝুলিয়ে দেবে, কিয়ামাতের দিনে আল্লাহ 
তার প্রতি (রহ্মাতের নযরে) দৃষ্টি দিবেন না। (ই.ফা. ৫২৮০, ই.সে. ৫২৯৪) 
ba Be cE cp ee 0 ie ES Lt ff 08 8 SH SS (adored 
0 Jk OH Ok Al 0 Ty 3 08 OL ie TASS Lt UG al 0 LOL ES cl 

Hse Si BE 

৫৩৪৯-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু ‘উমার (রহঃ) সানাদে 
নাবী 3% থেকে উল্লেখিত রাবীদের হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২৮১, ই.সে. ৫২৯৫) 

Ub UU ab ofl oe Us cid UN LES GES of BS 5 Ly BE (..ftty-oro. 
"IG 9 SY dl BG AY Cn 5 2 Ca" HE A UD 

৫৩৫০-(৪৪/...) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন : যে লোক দম্ভুভরে তার বস্তু (টাখ্‌নুর নিচে) ঝুলিয়ে রাখবে, কিয়ামাতের দিনে আল্লাহ তার দিকে 
HEE SOY । (ই.ফা. ৫২৮২, ই.সে. ৫২৯৬) 


Cbs UN GEE “i ts ke GL UL th GE Ee 0 0 ES, (CS ug ০০! 
+A UGE a. U6 BE Al UD Ciel 2058 ab CH Ciel LUN UAL 


৫৩৫১-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমি রসূলুল্লাহ 
3%-কে বলতে শুনেছি। রাবী উপরোক্ত হাদীসের হুবহু বর্ণনা করেন। তবে তিনি 47%; -এর পরিবর্তে 44% 
বলেছেন। (ই.ফা. ৫২৮৩, ই.সে. ৫২৯৭) 
bh A ESE UN Lt Eo Ln Lo US tah 0h Los WS C. HEE) AR 
FS os bn UD Bl A CLG dl ihe OB 5 8D slo Sf Tk oO cp SSS Bs 
dh Vy ak S33 EN 2 oe" 1198 GHA Cl FEE Al J Ce Ue OF 8 

+L LS SY EG Y ad Ob 

৫৩৫২-(৪৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি এক 
লোককে তার লুঙ্গি (টাখ্নুর নিচে) ঝুলন্ত অবস্থায় দেখে বললেন, তুমি কোন্‌ কওমের লোক? সে তার বংশ পরিচয় 
দিল। বোঝা গেল সে বানী লায়স সম্প্রদায়ের লোক। তাকে তিনি চিনতে পারলেন। তিনি বললেন, আমি 


রসূলুল্লাহ 3ু-কে আমার এ দু'টি কানে বলতে শুনেছি, যে লোক তার লুঙ্গি ঝুলিয়ে চলাফেরা করে আর এর 


মাধ্যমে শুধু অহঙ্কার প্রকাশ করতে চায় তাহলে কিয়ামাতের দিনে আল্লাহ তার প্রতি (রহ্‌মাতের) দৃষ্টি দিবেন না। 
(ই.ফা. ৫২৮৪, ই.সে. ৫২৯৮) 


Bor - at Ole Ae BS GS Is tH ES, (.../-.y cero 
ES HEE Ne } 3 Be A a CH GC Ong 3 GS af ES Boe Lh al SE 


WwwwW.waytojannah.com 


Contents 
১২০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


SOE sy. BE ah OF SE 0 GR Gi 0 lle bo HS EON os - A 
E18 EI br Ch Helo fs GST of ph Ce 59 of PS 
৫৩৫৩-(../..) ইবনু নুমায়র, ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... ইবনু ‘উমার 
- (রাযিঃ)-এর সানাদে নাবী সু হতে হুবহু রিওয়ায়াত করেন। তবে আবূ ইউনুস মুসলিম আবিল হাসান থেকে 
হাদীস বর্ণনা করেছে তাদের সকলের বর্ণনায় আছে- 3)" বাক্যটি, তারা 4% শব্দটি বলেননি । 
(ই.ফা. ৫২৮৫, ই.সে. ৫২৯৯) 
A Ge eli ls of Ci A Ae CH CSUR GEL Loe ES eyrorot 
IG Bh Le CUA UE Kn 0 Ae Cr LOL CHA ON UES Be tr ED Bo 
3 BEE La Cn CRA UG a Ul — [OY - FE 0 LG SOD Ae SS ye 
+ I 2 SH EG YY 0 als OH TS D5 on EY a4 
৫৩৫৪-(৪৬/...) মুহাম্মাদ ইবনু হাতিম, হারুন ইবনু ‘আবদুল্লাহ ও ইবনু আবূ খালাফ (রহঃ) ..... মুহাম্মাদ 
ইবনু ‘আব্বাদ ইবনু জা“ফার (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘উমার (রাযিঃ)-এর কাছে এ কথা 
জানার জন্য নাফি' ইবনু ‘আবদুল হারিস (রহঃ)-এর মুক্তকৃত দাস মুসলিম ইবনু ইয়াসারকে নির্দেশ প্রদান করলাম 
যে, আপনি কি নাবী 3 থেকে সে লোক সম্পর্কে কিছু শুনেছেন, যে লোক দম্ভভরে তার লুঙ্গি ঝুলিয়ে চলে? তখন 
আমি তাদের উভয়ের মাঝেই উপস্থিত ছিলাম । তিনি [ইবনু ‘উমার (রাযিঃ)] বললেন, আমি তাঁকে (নাবী %%-কে) 
বলতে শুনেছি যে, কিয়ামাতের দিনে আল্লাহ তার দিকে (রহ্মাতের) দৃষ্টিপাত করবেন না। 
E (ই.ফা. ৫২৮৬, ই.সে. ৫৩০০) 
By 0 dl Ae br Lon 0p SOA oy LES alll 3h ES (rmevyoree 
YES Al Se Ur OBIE GI bs BE I se CL: SE 0 oF 
CHL Cal JE I Ld : fk bad OS BVA CS CFCS 3 NB SE 
৫৩৫৫-(৪৭/২০৮৬) আবূ তাহির (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ সুঁঠ-এর নিকট দিয়ে যাচ্ছিলাম । আমার মুঙ্গিটি একটু ঝুলানো অবস্থায় ছিল। তিনি বললেন, হে 
‘আবদুল্লাহ! তোমার ইযারটি (লুঙ্গি বা পায়জামা) উপরে উঠও। সে সময় আমি তা উপরে উঠালে তিনি আবার 
বললেন: আরো উপরে আমি আরো উপরে তুললাম। তখন থেকেই সব সময় আমি এর ব্যাপারে সজাগ থাকি । 
উপবিষ্ট লোকদের একজন বলল, কত উপরে (তুলেছিলেন)? তিনি বললেন (নিস্ফ সাক)** অর্ধ গোছা পর্যন্ত । 
(ই.ফা. ৫২৮৭, ই.সে. ৫৩০১) 
~ 35 A - Kot CF at Bo af EES Hd 9 A BE ED (vavjenj-oron 
AG SA cle od A Sy U2 HI Cs TET SD SIA Ul Ss i 
CVG EI 8G Ce od DES Sl Ld" BE Al USD UE al HE ANH + US 


৯ পায়ের গিরার প্রায় ছয় আঙ্গুল উপরি অংশকে ‘নিসৃফ সাক’ বলে। 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১২১ 


৫৩৫৬-(৪৮/২০৮৭) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু যিয়াদ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি- (তিনি বাহরাইনের গভর্নর ছিলেন), একবার তিনি লক্ষ্য 
করলেন, এক লোক লুঙ্গি ঝুলিয়ে চলছে আর নিজ পা মাটিতে মেরে বলছে : গভর্নর এসেছেন, গভর্নর এসেছেন 
sue রসূলুল্লাহ 3 বলেছেন: আল্লাহ সে ব্যক্তির প্রতি রহ্মাতের দৃষ্টিতে দেখবেন না, যে তার লুঙ্গি ঝুলিয়ে চলে 
অহংকার বশে। (ই.ফা. ৫২৮৮, ই.সে. ৫৩০২) 

2 Be Ed LA ES C RD 8 od Lhe is J ts Lo ES (feajcoroV 
obo. AU UES a US Dk oF EoD fs ALY iy Gs be Us Gs 
Rd che UGA OS Ed of es 

৫৩৫৭-(.../...) মুহাম্মাদ ইবনু বাশৃ্শার ও ইবনুল মুসান্না (রহঃ) শু'বাহ্‌ (রহঃ) ..... থেকে উপরোল্লিখিত 
সূত্রে হাদীসটি বর্ণনা করেন। তবে ইবনু জাফার (রহঃ)-এর হাদীসে রয়েছে মারওয়ান (রহঃ) আবূ হুরাইরাহ্‌ 
(রাযিঃ)-কে তার স্থলাভিষিক্ত করেন। আর ইবনুল মুসান্না (রহঃ)-এর হাদীসে রয়েছে “আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) 
মাদীনায় গভর্নর ছিলেন।” (ই.ফা. ৫২৮৯, ই.সে. ৫৩০৩) 

১০. অধ্যায় : পোশাকের খুশিতে মগ্ন হয়ে দাম্ভিকতার সাথে চলা হারাম 
Lente — a 8 5 LD EG Ld OLS LF CAS Se UES (v.awyta)-ovoA 
SU 5s LE Gl SES UD Ul OU BEA cP IA ADO 
"LN Lk CL 3 3 BS Ged bn NN 

৫৩৫৮-(৪৯/২০৮৮) ‘আবদুর রহ্মান ইবনু সাল্লাম জুমাহী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে 

নাবী কুট হতে বর্ণিত । তিনি বলেন, এক লোক (রাস্তায়) চলাফেরা করছিল । তার মাথার চুল ও দু'টি চাদর তাকে 


পুলকিত করে তুলছিল। এমন সময় তাকে জমিনে দাবিয়ে দেয়া হলো। সে কিয়ামাত অবধি মাটির নিচে দাবতে 
থাকবে। (ই.ফা. ৫২৯০, ই.সে. ৫৩০৪) 


TR 0h hohe te I tg LAL BES C of ES Bod th LE US (cj ToA 
EA of be 26) oh Lod be ct Es Ga 1 se of OF ES kal ts [Lo] BS, 
lk a BE (cp 


৫৩৫৯-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয, মুহাম্মাদ ইবনু বাশৃশার ও ইবনুল মুসান্না (রহঃ) ..... আৰূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) সানাদে নাবী 8% হতে হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২৯১, ই.সে. ৫৩০৫) 


ce A of be - And 5 dl ES le 03 LE ES (foyer 
Ll LES OS 08 id BE OF CG 08 BEE Al ID GO of Ce ESSN 
+ IG Cs od GS IG Sk AN 2s HY LS 


Wwww.waytojannah.com 


Contents 


১২২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৩৬০-(৫০/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 3% 
বলেছেন : জনৈক লোক তার দু'টি চাদর পরিধান করে অহংকারের সাথে চলাফেরা করছিল। আপন ব্যক্তিত্বকে 
সে ভাল মনে করছিল । অকস্মাৎ আল্লাহ তাকে জমিনে ধসে দিলেন। কিয়ামাত অবধি সে মাটির জমিনে ধসতে 
থাকবে । (ই.ফা. ৫২৯২, ই.সে. ৫৩০৬) 
lik US Ae of alk te axa GB] SN Se GS 8) C3 LO BS (epee 
oS PSE Ro UG BE al UL) Uy Gin CHO KS HE A ILO be IA HGS L 

Bs RS SY 

৫৩৬১-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এ হাদীসগুলো আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) আমাদেরকে রসূলুল্লাহ 3% হতে বর্ণনা করেছেন। অতঃপর তিনি কতিপয় 
হাদীস বর্ণনা করলেন। (তার মধ্যে একটি অন্যতম হলো), রসূলুল্লাহ 3% বলেছেন: জনৈক লোক তার দু' চাদর 
পরিধান করে দাণ্ভিকতার সাথে রাস্তায় চলছিল। অতঃপর হাম্মাম (রহঃ) উল্লেখিত হাদীসের অবিকল বর্ণনা 
করেন। (ই.ফা. ৫২৯৩, ই.সে. ৫৩০৭) 

ন: ur ER ue EA ww [Ed ie [Ea Fe “নং [ ES si [Ex (fo) ce 
BRS OPSE HES OS the DY" 1098 FE A UL) Cha: SX of te 

৫৩৬২-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ $8%-কে বলতে শুনেছি তোমাদের পূর্ববর্তী উম্মাতগণের কোন এক লোক হুল্লা পরিধান 
করে অহংকারের সাথে পথ চলছিল। অতঃপর রাবী আবূ রাফি‘ (রহঃ) তীদের হাদীসের হুবহু বর্ণনা করেন। 

(ই.ফা. ৫২৯৪, ই.সে. ৫৩০৮) 
LAY dh Gd AL Cn OS Udy JEN ge ALL IE IS LG) 
১১. অধ্যায় : পুরুষের জন্য স্বর্ণের আংটি হারাম হওয়া এবং ইসলামের প্রথম যুগে যা হালাল ছিল 
তা রহিত হওয়া সম্পর্কে 
be od of nil oo BG te Lt ES ff CES Be 3 Al Se UES (v.aqyory-orir 
+ AD SE bE se BE LD OF FUOh ol UP Shel Cf ws 

৫৩৬৩-(৫১/২০৮৯) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষযিঃ)-এর সানাদে নাবী 3 

হতে বর্ণিত যে, তিনি স্বর্ণের আংটি পরিধান করতে বারণ করেছেন। (ই.ফা. ৫২৯৫, ই.সে. ৫৩০৯) 
Ee Feil EEC Be 0 La [EC ৬ Br us EAT ys [aa] EL, (--/--)- oY" 
0d Be ds EEA) OS is. LY 


৫৩৬৪-(.../...) (মুহাম্মাদ) ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার, মুহাম্মাদ ইবনু জা“ফার (রহঃ)-এর সানাদে 
শুবাহ্‌ (রহঃ) হতে উপরোল্তি-তে সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ইবনুল মুসান্না (রহঃ)-এর হাদীসে রয়েছে, 
আমি নায্র ইবনু আনাস (রহঃ) হতে শুনেছি। (ই.ফা. ৫২৯৬, ই.সে. ৫৩১০) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১২৩ 


DER CF Le UAL a off OF EES Lal des Lh LAL HS (1.1.fon-or10 
Sf BE Al ID 0: le 05 A AE LE AE 8 fe EK Le Ke Ly PATS dA 
Ls. "235 GES 0 on FOS od ES Sa IU OBS 4 I 5 8 AS be US 
Al I Oe Hy LAT Y ahr Y 08. 3 afl CHE LB MILO ASL SS 
+ PE 
৫৩৬৫-(৫২/২০৯০) মুহাম্মাদ ইবনু সাহ্‌ল তামীমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
RE AES 3 EOS on Et GRAAL SUE 
বললেন, তোমাদের মাঝে কেউ কেউ আগুনের টুকরা জোগাড় করে তার হাতে রাখে। রসূলুল্লাহ 3 সে স্থান 


ত্যাগ করলে ব্যক্তিটিকে বলা হলো, তোমার আংটিটি উঠিয়ে নাও। এটি দিয়ে উপকার হাসিল করো। সে বলল, 
না। আল্লাহ্র কসম! আমি কক্ষনো ওটা নেব না। কারণ রসূলুল্লাহ 38% তো ওটা ফেলে দিয়েছেন। 
(ই.ফা, ৫২৯৬, ই.সে. ৫৩১১) 
1 Enc CH CS SG ey Ls LE raed 3 Lh BS ES (v.avfery-ovran 
OL 8 Rad Cs US Ak te LEE la BE 4 U0 a se be gl ie Lj Bo 
i Ih: BE i Ol cic UB 4558 Sal ce 2 BU ED Lb Ll Vy aks 
+ PY Sl Bil HSA Lal SB. LAY ah," UU as Ah. BS te 
৫৩৬৬-(৫৩/২০৯১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামিমী ও মুহাম্মাদ ইবনু রুমহ্‌ ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 সোনার একটি আংটি প্রস্তুত করলেন। তিনি যখন এটি পরিধান 
করতেন এর মোহরাংশটি হাতের তালুর দিকে রাখতেন। লোকেরাও এ রকম প্রস্তুত করে নিল। অতঃপর একদা 
তিনি মিম্বারে বসে সেটি খুলে ফেললেন এবং বললেন : আমি এ আংটিটি পরিধান করতাম আর এর মোহরটি 


ভেতরের দিকে রাখতাম। অতঃপর তিনি তা ছুঁড়ে ফেললেন। তারপর বললেন, আল্লাহ্‌র শপথ! আমি এটি আর 


কক্ষনো পরিধান করবো না। সে সময় লোকেরাও তাদের স্ব স্ব আংটিগুলো ছুঁড়ে ফেলে দিল। 
(ই.ফা. ৫২৯৭, ইসে. ৫৩১২) 


AA LS asc 8 0 Soe BS Ht of 08K HESS (-jori 
4 GS UE + Cr de BE Ceol ts IE Ed LES C Me th 3 BL 
oT A IE 8 ell ey BE hl OF Tak 0H CF pS bo Al SE be Ak BE ts 
+ SEB os a AEG AE of LEE os 
৫৩৬৭-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব, ইবনুল মুসান্না ও সাহ্‌্ল ইবনু ‘উসমান 
(রাযিঃ) ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে স্বর্ণের আংটি সম্বন্ধে এ হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু 


রাবী 'উক্বাহ্‌ ইবনু খালিদ (রহঃ)-এর হাদীসে এ কথাটি অতিরিক্ত বর্ণনা করেছেন- “তিনি এটি তাঁর ডান হাতে 
ব্যবহার করতেন” (ই.ফা. ৫২৯৮, ই.সে. ৫৩১৩) 


www.waytojannah.com 


Contents 


"১২৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


GEL 0 Ee BS Cc Usd EES os Le US Ee C5 LAT HES (fee) TIA 
CHS BS HE bs LL ES C Le Ge OP - uae Ld Be 
od BELA of SE OF pi be HCE Ed i Hk ay by ES ah bh Bs 


৫৩৬৮-(../...) আহ্মাদ ইবনু ‘আবৃদাহ্‌, মুহাম্মাদ ইবনু ইসহাক্‌ মুসাইয়্যাবী, মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও 
হারুন আইলী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) সানাদে তিনি নাবী কু থেকে স্বর্ণের আংটির ব্যাপারে লায়স 
(রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৫২৯৮, ই.সে. ৫৩১৪) 


Al Ugly Le LEE G9 Cn UGE BE a A ly -11Y 
35 Ca 2 pS ly 
১২. অধ্যায় : নাবী 3% কর্তৃক ‘মুহাম্মাদুর রসুলুন্লাহ' খোদিত রূপার আংটি পরিধান এবং 
তীর পরবর্তীতে খলীফাগণ কর্তৃক তা পরিধান 


Eee Eo, c Al Ae ie 5 bp Al Le LOR SOF 3 BS. ./°£)- eT 
RPE SEO POC TNT 


gd 


Lo 158 dd i 0 Se Ey CR UE 3 AUS BE SATS AS SU 
+ dl ds) 
৫৩৬৯-(৫৪/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% রৌপ্যের একটি আংটি প্রস্তুত করেছিলেন। এটি (সর্বদা) তীর হাতেই থাকত । 
অতঃপর আবু বাক্র (রাযিঃ)-এর হাতে, পর্যায়ক্রমে ‘উমার (রাযিঃ)-এর হাতে, অতঃপর ‘উসমান, (রাষিঃ)-এর 
হাতে ছিল এবং তার হাতে থেকেই সেটি “‘আরীস’ নামক কূপে পড়ে গেল। তাতে খোদিত ছিল 44) ৯% 
4 ৷ ইবনু নুমায়র (রহঃ) বলেন, পরিশেষে সেটি কুয়ায় পতিত হল তবে ‘তার হাত হতে পড়েছে' এ কথা তিনি 
বলেননি । (ই.ফা. ৫২৯৯, ই.সে. ৫৩১৫) 
bil, - ae of Os AE C3 Loy SM SLES LE 08 Hf BS Jeaj-ery. 
HE Ld 3 UE LE of co GS UP ch oh 3 Ue De Gs UG ES :1 56 — ESE 
ue Df GY 00, . Al UD Loe 53 Sk 59 be CGS BS BBE AS te UG 
Di of kh bn HE GH AG LE OG ob ln Ld IL LY OG. "lh AB Ss 
oa 


৫৩৭০-(৫৫/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও ইবনু আবূ 
‘উমার (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী কুট স্বর্ণের একটি আংটি প্রস্তুত করে 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১২৫ 


কয়েকদিন পর তা ফেলে দিলেন। অতঃপর একটি রূপার আংটি বানিয়ে তাতে 4 54, £২ কথাটি খোদাই 

করলেন। তিনি বললেন, আমার এ আংটির খোদাইয়ের মতো কেউ যেন অবিকল খোদাই না করে। তিনি যখন 

এটি পরতেন, এর মোহরটি হাতের তালু-মুখী করে রাখতেন। মু'আইকীব (রাযিঃ) হতে 'আরীস' নামক কূপে 

সেটা পড়ে গিয়ে ছিল। (ই.ফা. ৫৩০০, ই.সে. ৫৩১৬) 

U8 - MS ie Hels LSS an Hh rs Ey EL 33 2 cS BS (var...) ce TY) 

Bl UD LO 48 Cty Tad toe UIE CSS YY IAD IE . Al I LOL 33 FE Ha 
৫৩৭১-(../২০৯২) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, খালাফ ইবনু হিশাম ও আবু রাবী' ‘আতাকী (রহঃ) ..... 

আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সুঁটু রূপার একটি আংটি বানালেন এবং তাতে J Sa 

4| কথাটি খোদাই করলেন। তিনি মানুষদের বললেন, আমি একটি রূপার আংটি বানিয়েছি এবং তাতে Ee 

এ 454১ কথাটি খোদাই করেছি। অতএব কেউ যেন এর হুবহু খোদাই না করে। (ই.ফা. ৫৩০১, ই.সে. ৫৩১৭) 


ES A UAT SA A SE OF IA BSS Cf VEDA 
BES Ho Se HD Ul OF od Ck cite 0 fll Se Le He oss — tel 
+l UD Loe oh 


৫৩৭২-(../...) আহমাদ ইবনু হাম্বাল, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... 
আনাস (রাযিঃ) সানাদে নাবী সুঁঠ হতে হাদীসটি বর্ণিত আছে। কিন্তু রাবী হাদীসে 4 05১ ১১% কথাটি বর্ণনা 
করেননি। (ই.ফা. ৫৩০২, ই.সে. ৫৩১৮) 


al ay df CS UE BG Cl ECHR) 
১৩. অধ্যায় : নাবী 38% কর্তৃক অনারবদের নিকট লিখিত পত্রে 
মোহরাংকিত করার জন্য আট ব্যবহার 


OT EO EAN 09 UG 8 Cy cl ts Lo Es ( Jey-ervr 
- ps dd FS 9 RE al UL TS Cl: U5 A ch od be SOY EG Cas 1 LS 
ER MEA OOH Lae SY Us LF% Hed 18 - 
dM Ev LOL U2 BE dl U4) 5 0 Sls 


৫৩৭৩-(৫৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, যে সময় রসূলুল্লাহ 3% রোমে (সম্রাটের কাছে) চিঠি প্রেরণ করতে চাইলেন সে সময় 
সহাবাগণ বললেন, তারা তো মোহরাঙ্কিত চিঠি ব্যতীত ভিন্ন কোন চিঠি পড়ে না। তিনি (আনাস) বলেন, পরে 
রসূলুল্লাহ 3 রূপার একটি আংটি তৈরি করলেন। এখনো রসূলুল্লাহ 38-এর হাতে আমি যেন এর স্বচ্ছতা 
দেখতে পাচ্ছি। এতে EASES) ০% কথাটি খোদিত ছিল। (ই.ফা, ৫৩০৩, ই.সে. ৫৩১৯) 

২০ 


Wwww.waytojannah.com 


Contents 
১২৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


3-39 


5 A 02 BE Lo of ES pln ts Be GS ত! EEG 
ne LE LLL. BE SE Us YS dH § U3 Ad GG ) 1 5S BE 4) 
5 SHG dE 0 
৫৩৭৪-(৫৭/৫৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, আল্লাহ্র নাবী 3% 
যখন অনারবদের (বাদশাহদের) কাছে চিঠি দেয়ার আগ্রহ প্রকাশ করলেন। তাকে বলা হলো, অনারবরা তো শুধু 
মোহরাংকিত চিঠি গ্রহণ করে। সে সময় তিনি একটি রূপার আংটি তৈরি করে নিলেন। 


আনাস (রাযিঃ) বলেন, আমি এখনো যেন তার হাতে সেটির স্বচ্ছতা লক্ষ্য করছি। 
(ই.ফা. ৫৩০৪, ই.সে. ৫৩২০) 


UP DS 0 AE asl Lo 8 Cts ES seal Lae C5 hah Bis (..fon-orvo 
YY UES LEY Hd OR. A Tally GIS od LCG 1 BEE ah od toe 
+ BUD LOL 33 Ey La Lo UHL BG Al JO ECS 
৫৩৭৫-(৫৮/...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
(পারস্য সম্রাট) কিস্রা, (রোম বাদশা) কায়সার ও (আবিসিনিয়ার সম্রাট) নাজাশীর কাছে চিঠি লেখার আকাঙ্ক্ষা 
করলে তাঁকে বলা হলো তারা তো সিলমোহর ছাড়া পত্র গহণ করে না। এরপর রসূলুল্লাহ সুন রূপার একটি আংটি 
তৈরি করলেন এবং এতে 4 94) 5 কথাটি খোদাই করলেন। (ই.ফা. ৫৩০৫, ই.সে. ৫৩২১) 
BOM Ch dl -1t 
১৪. অধ্যায় : আংটিসমূহ নিক্ষেপ করা 
= no - 24 al 0 oF he Lo EO Cee Fl EE (Y-4v/ea)-oYYN 
ER HE TT Hf aL 5 od Le ot 0 oF 
GA Ll To 45 BE TORE 5 On 3 bed 
৫৩৭৬-(৫৯/২০৯৩) আবূ ‘ইমরান মুহাম্মাদ ইবনু জা‘ফার ইবনু যিয়াদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাঘিঃ) হতে বর্ণিত যে, তিনি রসূলুল্লাহ 3ু-এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করলেন। তিনি বলেন, 
লোকেরাও রূপার আংটি তৈরি করে ব্যবহার করতে লাগল । অতঃপর নাবী 3% তার আংটিটি নিক্ষেপ করলে 
লোকেরাও তাদের আংটিগুলো নিক্ষেপ করে দিল । (ই.ফা. ৫৩০৬, ই.সে. ৫৩২২) 
US GOS Oh 03 US E90 BS DS of Al ie tb LL FS 1) avy 
UE ary U3 559 be USS BE dl ILO 5 dl LI aC 04 al es 
+ HEA lit ELIA BOG al EM Gah 509 be IGS Lal Lit 


৫৩৭৭-(৬০/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাষিঃ) হতে 
বর্ণিত যে, তিনি রসূলুল্লাহ 3-এর হাতে একদা রূপার একটি আংটি লক্ষ্য করলেন, এরপর লোকেরাও রূপার 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১২৭ 


আংটি তৈরি করে পরিধান করতে লাগলো। অতঃপর নাবী সু তার আংটিটি নিক্ষেপ করলে লোকেরাও তাদের 
আংটিগুলো নিক্ষেপ করে ফেলে দিল। (ই.ফা. ৫৩০৭, ই.সে. ৫৩২৩) 
he yl Ee EO 0 CF pale Ee MEd Pe Bh HEE BS (fej-0 TVA 


৫৩৭৮-(.../...) ‘উক্বাহ্‌ ইবনু মুকরাম ‘আম্মী (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে 
হুবহু বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৫৩০৮, ই.সে. ৫৩২৪) 


AR Lal G9 AE 5 Gl - Ne 
১৫. অধ্যায় : রূপার তৈরি এবং হাবশী মোহরযুক্ত আংটি 
5 0 043 SOS ram hy Lo dl Se is od Lh 3 ES (r.asp)-orva 
+ Ee Ld US, 59 toe FE A ID HE OK I A Ly UA ED et OH oF 


৫৩৭৯-(৬১/২০৯৪) ইয়াহইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3%-এর আংটিটি ছিল রূপার প্রস্তুতকৃত । এর মোহরটি ছিল হাবশী*। 


(ই.ফা. ৫৩০৯, ই.সে. ৫৩২৫) 
37 os bs le BS YG Cg bY Hey TE of 0 LUE ES Cpin)-orAs 
EE ad BE dl JD Hd: MC 0 df be le [e oe O54 te ~ EB. 5 {sai 
+ 2S ob oe ah UG OS LED cd 43 Si Ae 8 Lad 
৫৩৮০-(৬২/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আব্বাদ ইবনু মূসা (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% তার ডান হাতে রূপার একটি আংটি পরিধান করেছেন। তাতে হাবশী 
মোহর ছিল । তিনি এর মোহরটি হাতের তালুর দিকে রাখতেন । (ই.ফা. ৫৩১০, ই.সে. ৫৩২৬) 
be Dy 0 UL RS ol oC } dell ES A 03 I CRS (te) OYA) 
+S los Be. ALY ie 35 GG Ly 
৫৩৮১-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইউনুস ইবনু ইয়াযীদ (রহঃ) উপরোল্লিখিত সূত্রে তাল্‌হাহ্‌ 
ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ)-এর হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৩১১, ই.সে. ৫৩২৭) 
5 Ca Laish SEH oad 8 Gly — 1 
১৬. অধ্যায় : হাতের কনিষ্ঠা আঙ্গুলে আট পরা 
0 HS US see 0 A Le BS LAUD DELS 8 HA EDS (reropry-oTAY 
SOA 5 be Dl od Tl. oh 0 BE GA SE OE: US Od te eli te TL 


* হাবশার পাথরের কিংবা হাবশী রংয়ের । 
Wwww.waytojannah.com 


Contents 
১২৮ সহীহ মুসলিম ((মে খণ্ড) 


৫৩৮২-(৬৩/২০৯৫) আবূ বাক্র ইবনু খাল্লাদ বাহিলী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, নাবী সুটু-এর আংটি ছিল এ আঙ্গুলে- এ কথা বলে তিনি বাম হাতের কনিষ্ঠা আঙ্গুলের দিকে ইঙ্গিত 
করেন। (ই.ফা, ৫৩১২, ই.সে. ৫৩২৮) 


UE ag Uh fb ED CP gl Gly NV 
১৭, অধ্যায় : মধ্যমা ও তার সাথের (শাহাদাত) আঙ্গুলে আংটি পরার নিষেধাজ্ঞা 


iy, - = 0203 5 CP bh FE 3 D5 0 A 3 D3 LOL ES (rovapdrorAT 
SS Be: UU C2 BS of UP 5 Upc Che US On OI ES - SK 
ve o- i Gf deel S54 - RE do 8 oA ll - BE gl 
BE se nh be gl 
ETT AL 1 28 U3 LATS ae bn leg 59 Ll UBS dh Ul: Br 


+ AN LS I se bald SU As 


৫৩৮৩-(৬৪/২০৭৮) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, নাবী সু আমাকে বারণ করেছেন, আমি যেন এ আঙ্গুলে অথবা এ আঙ্গুলে আমার 
আ্ধটি পরিধান না করি। ‘আসিম (রহঃ)- এর জানা নেই দু'টির কোনটি হবে এবং তিনি আমাকে কাস্সী জামা 
পরিধান করতে এবং “মায়াসির”-এর উপর বসতে বারণ করেছেন। 

কাস্‌সী হলো ডোরাদার কাপড়- যা মিসর ও সিরিয়া হতে আমদানি করা হতো, তাতে এমন এমন নকশা 
থাকতো। আর মায়াসির হলো- সে (নরম রেশমজাত) কাপড় যা মহিলারা তাদের স্বামীদের জন্য হাওদায় বিছিয়ে 
দেয়, বিছানার লাল শালের মতো । (ই.ফা. ৫৩১৩, ই.সে. ৫৩২৯) 


Ub sus oF OH OF is 0 pale LF HL Be AE Ke BH ESS (ojo TAE 
+33 BE Ll CHA ih KS. Ee cud 
৫৩৮৪-(.../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু মূসা (রাধিঃ)-এর এক ছেলে সন্তান হতে বর্ণিত । তিনি 
বলেন, ও লী বৰি চর ৰলতে ওলেছি। অতপর রানী নাহী সু হতে অবিকলভাবে হাদীসটি রিওয়াযাত 
করেছেন। (ই.ফা. ৫৩১৪, ই.সে. ৫৩৩০) 
0h ple be et BS hn 0 LOL US: J BS os 4) onl [Ee (../-) PTA 
KS BE LD oS eS oo: U5 ab of Ge ha: U8 3 Uf cin 06 ci 
IS 
৫৩৮৫-(../...) ইবনুল মুসাননা ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) হতে বৰ্ণিত । 


তিনি বলেন, নাবী 3% আমাকে বারণ করেছেন অথবা নিষেধ করেছেন। অতঃপর রাবী হুবহু বর্ণনা করেন। 
(ই.ফা, ৫৩১৫, ই.সে. ৫৩৩১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১২৯ 


AG IE 3 Lh a3 BE (py -oTA 
GE A sk ol Cb 6. 55 5 il 5 ES FE dl ILD SE ie J 
৫৩৮৬-(৬৫/.) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ত আবু বুরদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


‘আলী (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3 আমাকে বারণ করেছেন, আমি আমার এ আঙ্গুল অথবা এ আঙ্গুলে যেন 


আংটি পরিধান না করি। এ বলে তিনি তার মধ্যমা ও তার (ডান) আঙ্গুলের দিকে ইশারা করলেন। 
(ই.ফা. ৫৩১৬, ই.সে, ৫৩৩২) 


UWL Lh UG JG a LAL LL -\A 
১৮. অধ্যায় : জুতা বা অনুরূপ কিছু পরিধান করা মুস্তাহাব 
be AF off be RS BS Cl ts ? UB BS nd FA oe (rexpy-erAy 
GD RY ol HAY ow ISLA" EA LE [0 BE a cial U6 22 
CL 
৫৩৮৭-(৬৬/২০৯৬) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি 
নাৰী 3ু%-কে এক জিহাদে বলতে শুনেছি- তোমরা অধিকাংশ (সময়) জুতা পরে থাকবে। কারণ মানুষ যে পর্যন্ত 
জুতা পরিহিত থাকে, সে পর্যন্ত সে সওয়ার থাকে। (ই.ফা. ৫৩১৭, ই.সে. ৫৩৩৩) 
A DAIS ST GIG Cn SENG SF LS SD il BL Ll - NA 
Sls 5 ut 
১৯. অধ্যায় : জুতা পরার সময় ডান পা আগে আর খোলার সময় বাম পা আগে খোলা মুস্তাহাব 
এবং এক জুতা পরে চলাফেরা করা মাকরূহ 
37 Lk bP pl ts ES De Eh LAD EE ES (v.avpivy-o TAA 
1h As ty cL gh pool Gi ty" 08 FE dl LDU: A of Ce AO 
৫৩৮৮-(৬৭/২০৯৭) ‘আবদুর রহ্মান ইবনু সাল্লাম জুমাহী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 


যে, রসূলুল্লাহ 3% বলেছেন: যখন তোমাদের কেউ জুতা পরবে, তখন প্রথমে ডান পায়ে পরবে। আর যে সময় 


খুলবে, সে সময় আগে বাম পায়ের জুতা খুলবে । আর হয় দু'খানাই পায়ে দিবে, অথবা দু'খানাই খুলে ফেলবে। 
(ই.ফা, ৫৩১৮, ই.সে. ৫৩৩৪) 


of be CY oF ACh el be SL se dG: Ub 35 i BS (.. AAyOYAA 
ae BEY bc CUD Foals DS A EEL JS" 105 BE A ILD LS: A 


৫৩৮৯-(৬৮/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
সু বলেছেন : তোমাদের মধ্যে কেউ এক পায়ে জুতা পরিধান করে যেন চলাফেরা না করে। হয়তো দু'খানাই 
পায়ে দিবে; অথবা দু'খানাই খুলে ফেলবে । (ই.ফা. ৫৩১৯, ই.সে. ৫৩৩৫) 


Wwww.waytojannah.com 


Contents 


১৩০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


tl EC VG - A oN Billy - BS hs ES dl G8 Hf EES (v.aapaj-ora. 
SYS: JR Se ce oh COE FA 3 CEOS 0 350 of CF piel sp L2 
ly" 055 BE A J Chad Sel os Hf hl 1 BE Al IAD se Cl SS 
৫৩৯০-(৬৯/২০৯৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ রাযীন (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) আমাদের নিকট আসলেন এবং নিজ হাত কপালে চাপড়ে বললেন, 
তোমরা কি বলাবলি কর যে, আমি রসূলুল্লাহ $%-এর উপর মিথ্যারোপ করি? যাতে তোমরা তোমাদের 
হিদায়াতপ্রাপ্ত হবার দাবি করতে পারো আর আমি পথভ্রষ্ট প্রতীয়মান হই? শোন, আমি সাক্ষ্য দিচ্ছি, আমি 
রসূলুল্লাহ 3ু-কে বলতে শুনেছি, যে সময় তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সেটি ঠিক না 
করা পর্যন্ত সে যেন অন্য জুতাটি পায়ে দিয়ে চলাচল না করে । (ই.ফা. ৫৩২০, ই,সে. ৫৩৩৬) 
of be ced Ul og CF le UIST AGL] 22 0 ie SESS (f..jc0T AN 
+ all lies BE GD of TA of be ple ls 5D 
৫৩৯১-(.../..) ‘আলী ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী ¥ থেকে অনুরূপ 
অর্থের হাদীস বর্ণিত আছে। (ই.ফা. ৫৩২০, ই.সে. ৫৩৩৭) 
Aly GS od FEO pllal SULA of stl Cl - Yং 
২০. অধ্যায় : “ইশৃতিমালিসূ্‌ সাম্মা” (সমস্ত দেহ একটি কাপড় দ্বারা এমনভাবে পেঁচিয়ে রাখা 
যাতে হাত বের করাও দুক্কর হয়) ও গুপ্তাঙ্গের কিয়দংশ অনাবৃত রেখে 
এক কাপড়ে গুটি মেরে বসার নিষেধাজ্ঞা 
Ge 5 al Ce - Be G4 C3 — of 05 AC Le Ml LF LES ES (v.aa/v.)ycoray 
Us tan J ly Fal TS od td 3 SLs IN IU fo BE A ILS: 
2A Ue US AY AF SS 
৫৩৯২-(৭০/২০৯৯) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
কোন লোকের বাম হাতে খাবার খাওয়া, এক পায়ে জুতা পরিধান করে চলাফেরা করা, এক কাপড়ে সারা শরীরে 


জড়িয়ে রাখা ও লজ্জাস্থান উনুক্ত রেখে- এক কাপড়ে গুটি মেরে উপবিষ্ট হতে বারণ করেছেন। 
(ই.ফা. ৫৩২১, ই.সে. ৫৩৩৮) 


bts BoC 30 be 3 Hf ES A) Be 5g Gs LA Go (.wy-orar 

BE a U2) cif BE al IAD UN SEA RCE ED 

SC UE AS Ld CLE Cf - SST eas 5 cht 
ee a a LR 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৩১ 


৫৩৯৩-(৭১/...) আহ্‌মাদ ইবনু ইউনুস ও ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন অথবা তিনি বলেন, আমি রসূলুল্লাহ সঠ-কে বলতে শুনেছি যে, যখন 
তোমাদের কারো একটি জুতার ফিতা ছিঁড়ে যায়, তখন সে যেন এক জুতা পায়ে না চলে। যে পর্যন্ত সে তার 
ফিতাটি ঠিক না করে। আর কেউ যেন এক মোজা পায়ে দিয়ে না চলে, বাম হাতের খাবার না খায়, এক কাপড়ে 
গুটি মেরে না বসে এবং এক কাপড়ে সারা দেহে জড়িয়ে না রাখে। (ই.ফা. ৫৩২২, ই.সে. ৫৩৩৯) 


SAIL GP ON GD) ayy SHED we PUL) oi hl ~v) 
২১. অধ্যায় : এক পায়ের উপর অপর পা উঠিয়ে চিৎ হয়ে শোয়া নিষেধ 
: 0 be D5 of be Sol GUST ol) th Boy c Cl Ess 4 Gc (pwn-orat 
ck SD GY UR BL fo 2s wf df HESS Lal JUG ck 0 BE Al 
. sb se BR Ay SUA 
৫৩৯৪-(৭২/...) কুতাইবাহ্‌ ও রুমৃহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুঙুল্লাহ স¥্ঠ এক 


কাপড়ে সারা দেহে জড়িয়ে রাখা, এক কাপড়ে গুটি মেরে বসা এবং চিৎ হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর 
অপর পা উঠিয়ে রাখতে বারণ করেছেন। (ই.ফা. ৫৩২৩, ই.সে, ৫৩৪০) 


EE 0 LUE UOT Gey UM 5S 0 LOL AS LY GEL Wins (.wnj-or1o 
"105 BE Lal US} al ie GH Ld 35 3 OA pie 09 GAT 8; ty Ls 
SHY Ed Vy Hla JS Yr UL HB Yr aol J 0 EST my SS SY 
+ CHE 1 SAYS ce UL) 
৫৩৯৫-(৭৩/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, নাৰী সুটু বলেছেন : এক জুতা (এক পায়ে) পরিধান করে হাঁটবে না, এক লুঙ্গি গুটি 
মেরে বসবে না, বাম হাতে খাদ্য খাবে না, এক কাপড়ে সারা দেহে জড়িয়ে রাখবে না এবং চিত হয়ে ঘুমানো 
অবস্থায় এক পায়ের উপর অপর পা তুলবে না। (ই.ফা. ৫৩২৪, ই.সে. ৫৩৪১) 
OF os - Al UE RD EE 3 ESD UBL Oak LY GOL FESS (ajroran 
SHY Em BSS EEG Y + 105 BE ol 0 al AE Gs 0 be HD of be - oli 
৫৩৯৬-(৭৪/...) ইসহাক্‌ ইবনু মান্সূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 


ন বলেছেন, তোমাদের কেউ যেন চিৎ হয়ে শুয়ে এক পায়ের উপর অপর পা না উঠায়। 
(ই.ফা. ৫৩২৫, ই.সে. ৫৩৪২) 


WwwwW.waytojannah.com 


Contents 


১৩২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


GOS PF CHR G3) ayy ply IU) od Lb - ধা 
২২, অধ্যায় : চিৎ হয়ে শোয়াবস্থায় এক পা অপর পায়ের উপর উঠিয়ে রাখার বৈধতা 


Mh 0 He Lk SA OH of MC ce dG: Ub GS 5 3 BL (0. ‘fvo) eT Av 
SAY se Hh SS] Gals sl 8 GEL BE A UD Sf Le te 
৫৩৯৭-(৭৫/২১০০) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আব্বাদ ইবনু তামীম (রহঃ)-এর চাচা হতে 
বর্ণিত যে, তিনি রসূলুল্লাহ স্ট-কে মাসজিদে চিৎ হয়ে ঘুমানো অবস্থায় এক পায়ের উপর অপর পা উঠিয়ে রাখতে 
দেখেছেন।* (ই.ফা. ৫৩২৬, ই.সে. ৫৩৪৩) 
GE FR UF AS DS Cy TE of 0 8 Hs 3 YS BS AV) -oYAA 
EEE GUE FG LS, als 5 AS Ce 5 oF KE a bt 
ys GAD of Hl ace GOAT dj Se UO SG AA tL SE PATS 0 GE By 
+ She ALY 
৫৩৯৮-(৬৭/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র, যুহায়র ইবনু 
হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, আবূ তাহির, হারমালাহ্‌ ও 'আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) যুহ্রী (রহঃ) হতে 
উপরোল্লিখিত সূত্রে হ্বছ বর্ণনা করেছেন। (.ফা. ৫৩২৭, ই.সে. ৫৩৪৪) 
API CF dr ctl ol - YY 
২৩. অধ্যায় : পুরুষের জন্য জাফরানী রংয়ের কাপড় পরিধান নিষিদ্ধ 
Lh RE UAL 3 Ub Mei 0h LES ai Ss 33 Oh sP3 BES (vv.v/vvy-orid 
of 8 BE a U0 0 TOE Re OA te OF ETE SON 
+ JED SS UN LEE UN. A 
৫৩৯৯-(৭৭/২১০১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ রাবী‘ ও কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আনাস 


ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী স্ু্টু জাফরানী রংয়ের কাপড় পরতে নিষেধ করেছেন। কুতাইবাহ্‌ 
ual ROK sce dit WT MP ৫৩২৮, ই.সে. ৫৩৪৫) 


HS 21 4 5K od io iia Sh Hd Se i ts A - Jey Be sh 


১৭ সতর খোলার সম্ভাবনা না থাকলে এক পায়ের উপর অপর পা উঠিয়ে শোয়া জায়িযি আছে। আরও উল্লেখ থাকে যে, ঘুমস্ত অবস্থায় এক পায়ের 
উপর আরেক পা অনিচ্ছাকৃত উঠে যেতে পারে সেটা ভিন্ন কথা। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৩৩ 


৫৪০০-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব, ইবনু নুমায়র ও 
আবু কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 পুরুষদেরকে জাফরানী রং-এর 
কাপড় পরিধান করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫৩২৯, ই.সে. ৫৩৪৬) 

Gall Saas joka ci els SAL ALU -Yt 


২৪. অধ্যায় : সাদা চুল-দাড়িতে হলুদ বা লাল রং-এর খিযাব লাগানো মুস্তাহাব 
কিন্তু কালো রং-এর হলে হারাম 
eh ol IE 0 te of be Cis Hf GUA 3S Lh SBD (vv.vvay-o Ef ) 

"U8 ACs oY © lf lb ay 3 ply Ba ST, LS CLG dh le sg BS 
Lt rs Le 
৫৪০১-(৭৮/২১০২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
(মাক্কাহ্‌) বিজয়ের বৎসর অথবা (রাবী বলেছেন, বর্ণনা সংশয়) (মাক্কাহ্‌) বিজয়ের দিবসে (আবূ বাক্র-এর আব্বা) 
আবু কুহাফাহ্‌ (রাযিঃ)-কে পেশ করা হলো অথবা (বর্ণনা সংশয়, বর্ণনাকারী বলেছেন-) তিনি (নিজেই) এলেন। 
তীর মাথা ('র চুল) ও দীড়ি ‘সাগাম’”” বা 'সাগামাহ্‌’-এর ন্যায় (শুভ্র) ছিল। সে সময় রসুলুল্লাহ 3% তাকে তার 
গৃহের নারীদের নিকট নিয়ে যেতে নির্দেশ করলেন, অথবা (বর্ণনা সন্দেহ, বর্ণনাকারী বলেছেন) তাকে নিয়ে 

যাওয়ার আদেশ দেয়া হলো এবং তিনি বললেন, এ (সাদা রং)-টিকে কোন কিছু দিয়ে পাল্টিয়ে দাও । 

(ই.ফা. ৫৩৩০, ই.সে, ৫৩৪৭) 
bp DED al OF EIS OF OF xs 0b dl EE CAT all ff ESS (aycotey 
"BE Al UD J Cal LS Lory LU KC oh Lg TG ol OU a se 0 

"Ll VLEET pid I se 

৫৪০২-(৭৯/.. আৰু তাহির (রহঃ) জাবির ইবনু “আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, মান্ধাহ্‌ 

বিজয়ের দিবসে আবু কুহাফাহ্‌ (রাযিঃ)-কে নিয়ে আসা হলো; তার চুল-দাড়ি ছিল 'সাগামা'র ন্যায় শুভ্র । সে সময় 
রসূলুল্লাহ 3% বললেন, একে একটা কিছু দিয়ে পাল্টে দাও; তবে কালো রং থেকে বিরত থাকবে। 

(ই.ফা. ৫৩৩১, ই.সে. ৫৩৪৮) 

Elia as LE od Gly ~ Yo 
২৫, অধ্যায় : খিযাব লাগিয়ে ইয়াহুদীদের বিপরীত করা 


- A 0 DR HN es Us ef 8 Hs BS Gs SS BE (mrpayotr 
LL ol be GA oo Lge 9 GL ES CAS Js UST os J - 23 bil, 
AAS UALS Y SIAN Sh CY 0 FE A UA of be ICG oh SU 


** (৮ (সাগাম) ও ২.0৬ (সাগামাহ্‌) এক প্রকার সাদা ঘাস কিংবা গাছ ও ফুল। যেমন আমাদের নেশের কাশফুল। 
Eats Wwww.waytojannah.com 


Contents 
১৩৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৪০৩-(৮০/২১০৩) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ ও 
যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% বলেছেন: ইয়াহনদী ও নাসারারা 
খিযাব লাগায় না। অতএব তোমরা তাদের বিপরীত করবে । (ই.ফা. ৫৩৩২, ই.সে. ৫৩৪৯) 


HA Agila 6 bya A Ce IBY pA OGD Hiya pS EY YN 
Cis Ys bie 48 EG USGS SL pase LSC Us o3G 

২৬. অধ্যায় : প্রাণীর ছবি হারাম, বিছানা ইত্যাদিতে অপদনস্ত করা ছাড়া প্রাণীর ছবিযুক্ত জিনিস 
ব্যবহার করা হারাম; যে বাড়িতে কুকুর ও ছবি থাকে সেখানে ফেরেশৃতারা প্রবেশ করেন না 

Se of LL ol be pe ef nd SE ES Me 09 Ls ES (0M) 
SECS G3 sb Ce 0 DU se Uy HE Al I ly + SU Lise be gon 
Sn BB YEE AACE UE, 53 tn WEG Los o5 5S Sb ly la 
5 li. LD LU Ay 5. « $04 hs Lk Tih USS ca LSE G IU os CSS ok 
OE GH LEY ls UB. "Sb hd LEG poly" HE Al J JH Ys SEAL 
so VG Ck a5 Es SY Us 
৫৪০৪-(৮১/২১০৪) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 
জিব্রীল (*আঃ) কোন এক নির্দিষ্ট সময়ে রসূলুল্লাহ 3%-এর কাছে আসার অঙ্গীকার করলেন। তবে ঠিক সময়ে 
তিনি আসলন না। রসূলুল্লাহ 3ু%-এর হাতে একটি লাঠি ছিল তিনি তা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে বললেন, 
আল্লাহ তো তাঁর অঙ্গীকার ভঙ্গ করেন না; তাঁর রসূলগণও না। তারপর তিনি ভালভাবে তীর খাটের তলায় একটি 
কুকুর সাবক লক্ষ্য করলেন। সে সময় তিনি বললেন, হে ‘আয়িশাহ্‌! কুকুর (ছানা)টি এখানে প্রবেশ করলো কখন? 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, আল্লাহ্র শপথ! আমি এ ব্যাপারে অজ্ঞাত। সে সময় তিনি নির্দেশ দিলেন সেটিকে 
বের করে দেয়া হলো। এমন সময় জিব্রীল (‘আঃ) আসলেন। রসূলুল্লাহ 3 বললেন : আপনি আমাকে অঙ্গীকার 
করেছিলেন, তাই আমি আপনার অপেক্ষায় বসেছিলাম কিনু আপনি আসলেন না । তিনি বললেন, আপনার গৃহে 


(অবস্থানরত) কুকুরটি আমার জন্য বাধা স্বরূপ ছিল। কেননা যে গৃহে কোন ছবি অথবা কুকুর থাকে, সে গৃহের 
ভিতরে আমরা (রহ্মাতের ফেরেশ্তারা) যাই না। (ই.ফা. ৫৩৩৩, ই.সে. ৫৩৫০) 


25S of be UIA! Bis 5 GAT Labo ald 03 GE BS (jot 
pe lu Bb Hs Cal KS 5b Uf FE Al JO BS bf yl he 
৫৪০৫-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী (রহঃ) ..... আবূ হাযিম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে 
বর্ণনা করেন যে, জিব্রীল (আঃ) রসুলুল্লাহ 3-এর নিকট আসার অঙ্গীকার করেছিলেন। ..... অতঃপর তিনি 


হাদীস শেষ পর্যন্ত উল্লেখ করেছেন। কিন্তু তিনি রাবী ‘আবদুল ‘আযীয ইবনু আবূ হাযিম (রহঃ) বর্ণিত হাদীসের 
মতো তার বর্ণনা এত লম্বা করেননি । (ই.ফা. ৫৩৩৪, ই.সে. ৫৩৫১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৩৫ 


OH oe Sled 0 ok U3 CISL AS CH Wal 3 HUA HS (11.0fan-0 ts 
GLA Cary Us etl BE al ILO BLL ORT UN A 5 SE Uf GE 
Eh ad Uf PS US Ue © BE AULD OB. oh ee tia CTS 5 a UD 
Ln dS Ey Bd ce Lg BE a JD BUN 0 AB Cad Hf ab ib 
S00 U8 Oj Th UB UE od LC oy BEAL sp SB pnd CS cs 
EY so Y, Uk a3 ES JSS Y BST, JM: 1:06. "A lb: Ul ees ck 

+ 8D WE Cl Ws sia HID kk Hi Ll 2 GD HEY Sy Alb sys PE 

৫৪০৬-(৮২/২১০৫) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, মাইমূনাহ্‌ (রাযিঃ) আমাকে বলেছেন যে, একদিন রসূলুল্লাহ 3% বিমর্ষ অবস্থায় সকালে উঠলেন। 
তখন মাইমূনাহ্‌ (রাষযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আজকে আপনার চেহারা মুবারক বিষণ্ণ দেখছি। রসূলুল্লাহ 
3% বললেন : জিব্রীল (‘আঃ) আজ রাত্রে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার করেছিলেন, কিন্তু তিনি আমার 
সঙ্গে সাক্ষাৎ করেননি । জেনে রাখো, আল্লাহ্‌র কসম! তিনি (কক্ষনো) আমার সঙ্গে ওয়াদা খিলাফ করেননি। পরে 
রসূলুল্লাহ 3% তার সে দিনটি এভাবেই কাটালেন। এরপর আমাদের পর্দা (ঘেরা খাট)-এর নিচে একটি কুকুর 
ছানার কথা তার স্মরণ হলো । তিনি নির্দেশ করলে সেটি বের করে দেয়া হলো। অতঃপর তিনি তীর হাতে সামান্য 
পানি নিয়ে তা এঁ (কুকুর শাবক বসার) স্থানে ছিটিয়ে দিলেন। অতঃপর সূর্যাস্ত হলে জিব্রীল (“আঃ) তার সঙ্গে 
সাক্ষাৎ করলেন। সে সময় তিনি তাকে বললেন, আপনি তো গত রাত্রে আমার সাথে সাক্ষাৎ করার অঙ্গীকার 
করেছিলেন। তিনি বললেন, হ্যা । তবে আমরা (ফেরেশ্তারা) সে সকল গৃহে প্রবেশ করি না যে সকল গৃহে কোন 
কুকুর থাকে। অথবা কোন (প্রাণীর) ছবি থাকে। অতঃপর নাবী 3 সেদিন সকাল বেলায় কুকুর নিধনের নির্দেশ 
দিলেন। এমনকি তিনি ছোট বাগানের (পাহারাদার) কুকুরও মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন এবং বড় বড় 
বাগানের কুকুরগুলোকে মুক্তি দিয়েছিলেন। (ই.ফা. ৫৩৩৫, ই.সে. ৫৩৫২) 


rs 


Pa Gt GEL Sy ey Ls of 0 8 Sls 3 Ch cs ES (vv.ar)-o te 
OA OF dl AE UP GAD op LE 9 UL — UES — SYN UE CSL GOs fs UN 
+" Ese Ys Uk a3 ES SSC ISS Y 108 HE GA cp Dl df be ne 
৫৪০৭-(৮৩/২১০৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ‘আমর আন্‌ নাকিদ ও 
ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ তালৃহাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3% হতে বর্ণিত। তিনি 


বলেছেন, ফেরেশ্তাগণ সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা কোন (প্রাণীর) ছবি থাকে। 
(ই.ফা. ৫৩৩৬, ই.সে, ৫৩৫৩) 


Of op Ss SIS dL Es ING DS OFS ALY fh ES (AoA 
UMD CAs UH Cl Uf CE U8 le CH LEE cd SE 09d SE te 
"5a Ys Uk ah ES ASL JSG Y 105 BE dl 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৬ সহীহ মুসলিম (৫য় খণ্ড) 


৫৪০৮-(৮৪/...) আবূ তাহির (রহঃ) ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ তানৃ্‌হাহ্‌ (রাযিঃ) হতে 
বৰ্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, ফেরেশতারা এমন কোন গৃহে প্রবেশ করেন না, 
যে গৃহে কুকুর অথবা (প্রাণীর) ছবি থাকে । (ই.ফা. ৫৩৩৭, ই.সে. ৫৩৫৪) 

a UST 5 Ee GOS IU ADL SE PADI D3 GE BS, (fects 
+ SELL JSS 83 O54 SS Ba. ALY Sg GA co 
৫৪০৯-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে 


ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে সানাদের মাঝে মামার (রহঃ) ০০-এর স্থানে =! 
লিখেছেন । (ই.ফা. ৫৩৩৮, ই.সে. ৫৩৫৫) 


be AS 095 CF Me 0b Jd UP 8G be CH US Doe Ob SS ES (.paej-oth 
85 EG UNS SY SSC Ly 05 FEE Al ILO UN FE IL) le Sl 
০ 

NS dl Ad Cli — U6 - a 5 Ths 5 ole Tf SUG SH GE BS Sd UN 
U8 Cm RAL: dl BE JE TNS Tall oF LS USS BE ES) Bye 
(Th a SY 
৫৪১০-(৮৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... রসূলুল্লাহ 3%-এর সহাবী আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ফেরেশ্তারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন ছবি থাকে। 
বর্ণনাকারী বুস্র (রহঃ) বলেন, এরপর যায়দ (রহঃ) পীড়িত হয়ে পড়লে আমরা তাকে দেখতে গেলাম । 
লক্ষ্য করলাম তার দরজায় একটি পর্দা রয়েছে, যাতে ছবি রয়েছে। আমি সে সময় নাবী $%-এর স্ত্রী মাইমূনাহ্‌ 
(রাযিঃ)-এর পালিত সন্তান ‘উবাইদুল্লাহ খাওলানী (রহঃ)-কে বললাম- (পূর্বে এক দিন) ছবির বিষয়ে কি যায়দ 
(রহঃ) আমাদের নিকট হাদীস উল্লেখ করেছেন (আর এখন তার পর্যায় ছবি!)? ‘উবাইদুল্লাহ বললেন, তুমি কি 


তীর এ কথাটি শোননি! তিনি এটাও বলেছেন যে, কোন কাপড়ে আঁকা ছবি এর আওতাভুক্ত নয়।** 
(ই.ফা. ৫৩৩৯, ই.সে. ৫৩৫৬) 


EA 8 mall th Se IES oy OF UOT only Hf ES (pmo) 
Ee lb Uf ULNA dl SE Ld ay HS Ll AES CSS 0S Mn OS TO ES 
+ ose 23 GS KSC ISS Y U8 BE dn J: 

GN A AT Ch Yo 23 Sos 356 0 CS WB SU AS 0 5 Onl Tt UN 
Oh SS Cb OU Y lh tnd A AG 8 CED IY ISL Udy os es yf 


*» অধিকাংশ ‘উলামার মতে এখানে প্রাণহীন বস্তু বা দৃশ্যাদির হবি উদ্দেশ্য করা হয়েছে। 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৩৭ 


৫৪১১-(৮৬/...) আবূ তাহির (রহঃ) ..... আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 38% 
বলেছেন, ফেরেশ্তারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন ছবি রয়েছে। 

রাবী বুস্র (রহঃ) বলেন, যায়দ ইবনু খালিদ (রহঃ) পীড়িত হলে, আমরা তাকে দেখতে গেলাম ৷ সে সময় 
আমরা তার ঘরে একটি পর্দায় অনেক ছবি আছে দেখতে পেলাম । সে সময় আমি ‘উবাইদুল্লাহ খাওলানী (রহঃ)- 
কে বললাম, তিনি কি ছবির ব্যাপারে আমাদের কাছে হাদীস উল্লেখ করেননি? উত্তরে বললেন, তিনি বলেছিলেন- 
তবে কাপড়ে আঁকা ছবি। তুমি কি তা শুনতে পাওনি? আমি বললাম, না। তিনি বললেন, অবশ্যই তিনি 
বলেছিলেন। (ই.ফা. ৫৩৪০, ই.সে. ৫৩৫৭) 
IG of ses b pla off C5 ie be Ds UIST PAT BED] ES (avy tN 
BUD Cha UB olay Lill df te Gel IE HAL be IED dh A 

UNE Yo ls ss i SC LG Uh HE 

৫৪১২-(৮৭/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ তাল্হাহ্‌ আনসারী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, ‘আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি যে, ফেরেশ্তারা সে গৃহে প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর 
অথবা কোন মূর্তি থাকে। (ই.ফা. ৫৩৪১, ই.সে. ৫৩৫৮) 
FEM) As y " 06 FE a ul ESE ES u lh se lh ub (Y.v/.y ot) 


2s od GALEN CHE bol sh 3 Ul hl le STALE ts li ae 3 ES 
CEL Be LG C0 lV Ed SS GL ALY IE Li 1 LE 


+ le DS is Bl UY gS pia 

৫৪১৩-(.../২১০৭) রাবী [যায়দ ইবনু খালিদ (রহঃ)] বলেন, অতঃপর আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর কাছে 
গিয়ে প্রশ্ন করলাম, ইনি (আবূ তাল্হাহ্‌) আমাকে বলেছেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন, ফেরেশ্তারা সে গৃহে 
প্রবেশ করেন না, যে গৃহে কোন কুকুর অথবা মূর্তি থাকে। আপনি কি রসূলুল্লাহ 3ু%-কে এ সম্পর্কে আলোচনা 
করতে শুনেছেন? তিনি বললেন, না। কিন্তু আমি যা করতে তাকে দেখেছি, তার বর্ণনা তোমাদের নিকটে দিচ্ছি। 
আমি তাকে লক্ষ্য করেছি, তিনি (কোন) জিহাদে বেরিয়ে গেলেন। সে সময় আমি একটি পাতলা নরম শাল 
জোগাড় করলাম এবং তা দ্বারা দরজার পর্দা তৈরি করলাম । তিনি প্রত্যাবর্তন করে যখন চাদরটি প্রত্যক্ষ করলেন, 
তখন তার চেহারায় আমি বিমর্ষভাব লক্ষ্য করলাম । তিনি তা টেনে নামিয়ে ফেললেন; এমনকি তা ছিড়ে ফেললেন 
কিংবা টুকরা টুকরা করে ফেললেন। আর বললেন, মহান আল্লাহ আমাদেরকে পাথর অথবা মাটিকে বস্ত্র পরানোর 
নির্দেশ দেননি। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমরা চাদরটি কেটে দু'টি বালিশ তৈরি করলাম এবং সে দু'টির 


অভ্যন্তরে খেজুর বৃক্ষের আঁশ ঢুকিয়ে দিলাম । তাতে তিনি আমাকে আর দোষারোপ করলেন না। 
(ই.ফা. ৫৩৪১, ই.সে. ৫৩৫৮) 


AS bP FP LF DJS LE PA CF delay ES A IAD SRS (00 
UES JA Ey Ae IG a5 “fhm Uf OS dl LE to atm CD An LP SAA SE 


Wwww.waytojannah.com 


Contents 


১৩৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


GAS, A. Un sh cls Uk cH [EA AS" HE dl UA ol J 

+ ib US Ty 2 Uale J 585 US 4b 

৫৪১৪-(৮৮/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমাদের 

একটি পর্দা ছিল। এতে পাখীর ছবি ছিল। আর (গৃহে) প্রবেশকারীর প্রবেশের সময় তা তার সম্মুখে পড়ত । 

রসূলুল্লাহ 3% আমাকে বললেন, এটি দূরে রেখ। কারণ যতবার আমি প্রবেশ করি এবং তা দেখি ততবার আমি 

ইহকাল স্মরণ করেছি। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আর আমাদের একটি পশমী চাদর ছিল। আমরা দেখতাম যে, 
এটির কারুকার্য ছিল রেশমের । আমরা সেটি ব্যবহার করতাম । (ই.ফা. ৫৩৪২, ই.সে. ৫৩৫৯) 


C8 UG EYL Wg cS ey de of OF Ue all Lh LoL ES (..aaycotNo 
+ bl BE Al ILD CLL HH BSN SE S3 — SS WSS cl 
৫৪১৫-(৮৯/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ), ইবনু আবূ ‘আদী ও ‘আবদুল আ'লা (রহঃ) হতে উক্ত সূত্রে 
রিওয়ায়াত করেছেন। কিন্তু ইবনুল মুসান্না (রহঃ) বলেছেন, এ সূত্রে তিনি অর্থাৎ ‘আবদুল আ'লা বর্ধিত করে 
বলেছেন, “রসূলুল্লাহ 3% আমাদের তা কর্তন করার নির্দেশ দেননি।” (ই.ফা. ৫৩৪২, ই.সে. ৫৩৬০) 
5 5 alte te LL ff Eo SG oS fh Ls ofS 8 ff Es (faye 
BSI SSS IE 33 S45 a cle SH iy DE toe BE al UL) pS CN LE ie 
৫৪১৬-(৯০/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ $% কোন এক সফর থেকে প্রত্যাবর্তন করলেন। আমি দরজায় একটি আঁচলযুক্ত 
মসৃণ পর্দা ঝুলিয়ে দিলাম, তাতে পাখাযুক্ত ঘোড়া (এর ছবি) ছিল। তিনি আমাকে নির্দেশ করলেন। সে সময় 
আমি তা খুলে ফেললাম । (.ফা. ৫৩৪৩, ইলে ৫৩৬১) 
Ee Es EEC ee i I, c i EL Lt dt [e Ee si EE, (../--}- ot \V 
+ in bn oh Se Ss dO ALY) 


৫৪১৭-(.../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও আবু কুরায়ব (রহঃ) ..... ওয়াকী‘ (রহঃ) হতে 
উপরোক্ত সানাদে হাদীসটি বর্ণনা করেছেন। কিন্তু ‘আবদার হাদীসে ‘সফর হতে ফিরে আসলেন'-- কথাটি নেই। 


(ই.ফা. ৫৩৪৪, ই.সে. ৫৩৬২) 

0 pull oo GAM oo Sl C5 a Be ale off 3 Dials BS (fa) -0 NA 
UE Bh LRG UB i SS AR EAE Ul HE AULD Ge SS: Il LYE LE So 
"dl SEs Ose Cn 33) IG cys Ue ly Ee NE 108 SS ACS HL 
EE HEN Tent (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% আমার নিকট (হুন্দর্নায়) আসলেন। সে সময় আমি একটি মসৃণ বস্তের পর্দা লাগিয়ে রেখেছিলাম, 
যাতে কোন ছবি ছিল। যার দক্ন তার চেহারা বিমর্ষ হয়ে গেল। অতঃপর তিনি পর্দাটি হাতে নিয়ে তা ছিড়ে 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৩৯ 


ফেললেন; তারপরে বললেন : কিয়ামাতের দিবসে ভয়ঙ্কর শাস্তি ভোগকারী ব্যক্তিদের মধ্যে ওরাও থাকবে, যারা 
আল্লাহ্‌র সৃষ্টির সাথে তুলনা কার্যে অগ্রসর হয়। (ই.ফা.-৫৩৪৫, ই.সে. ৫৩৬৩) 
oF AA OH oF sy sl xs 0 Eli HLL ees (ret) 
SE A 0 PAT So diay. We USS BEE al J Of: 2 Laie Hf Loe os pli 
«2 SE 8 oY SA SN 
৫৪১৯-(.../...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রহঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
তাঁর ['আয়িশাহ্‌ (রাযিঃ)-এর] ঘরে ঢুকলেন। ..... পরবর্তী অংশ ইব্রাহীম ইবনু সাদ (রহঃ)-এর হাদীসের 
অবিকল । তবে ইউনুস বলেছেন, তারপর রসূলুল্লাহ 38 পর্দার দিকে ঝুঁকলেন এবং তার হাত দ্বারা তা টুকরো 
টুকরো করে ফেললেন। (ই.ফা. ৫৩৪৬, ই.সে. ৫৩৬৪) 
0 pe bh FO OF UR LS of 0 8 Sy SS Os 3 IES (f-j0y. 
GA oF ace COT BN Se COST NN Ae tL Se pal th SE Bs, c Lie 
ba TSS. UE lS" Less ss Ey ie 


ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে বর্ণনা করছেন। 
তবে ইবনু 'উয়াইনাহ্‌ (রহঃ) এবং মামার (রহঃ)-এর হাদীসে বর্ণিত আছে ৬৬ সে | {তারা ২৪) ০০ 
{| (অৰ্থ একই) বলেননি । (ই.ফা. ৫৩৪৭, ই.সে. ৫৩৬৫) 


20% 


billy — Le of oo Uh FOAL DADS TE ol 0 8 3 Bs (prot) 
Ll Lae Gr 105, As COE 26 ET) Ul US 43 MR 0 oe CL Sy BG dl Uo 
dil BES CALS Call Lh dle Us [Ee 


+ CEL "9 Saag Ase GSS ih ase 6 


রেখেছিলাম, যার মধ্যে ছবি ছিল। তিনি সেটি দেখতে পেয়ে ছিড়ে ফেললেন এবং তাঁর চেহারা বিমর্ষ হয়ে গেল। 
তিনি বললেন, হে ‘আয়িশাহ্‌! কিয়ামাতের দিন আল্লাহ তা'আলার নিকট এঁ সমস্ত ব্যক্তি ভয়ঙ্কর শান্তি আস্বাদন 
করবে, যারা আল্লাহ্‌র সৃষ্টির অনুরূপ সৃষ্টি করে। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমরা সে সময় সেটি কেটে ফেললাম এবং সেটা দ্বারা একটা বা দু'টো বালিশ 
তৈরি করলাম । (ই.ফা. ৫৩৪৮, ই.সে. ৫৩৬৬) 


Wwww.waytojannah.com 


Contents 
১৪০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


0 (SED) ae Er Fe Ec A x Cr ES ৰ (9 Ls Ec (AT) EY 

A EG Een od Sica Dl 3 Uf Ul OE A LAE to SSS pli Cis UN oli 
৫৪২২-(৯৩/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তাঁর এক টুকরো 

কাপড় ছিল, যার মধ্যে নানা রকম ছবি ছিল এবং তা একটা তাকের উপরে ঝুলানো ছিল। নাবী সু সেদিকে 

সলাত আদায় করতেন। সে সময় তিনি বললেন, এটি আমার সম্মুখ হতে সরিয়ে নাও ৷ ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, 

সে সময় আমি সেটি সরিয়ে ফেললাম এবং (পরে) সেটি দ্বারা কয়েকটি বালিশ তৈরি করে নিলাম । 


(ই.ফা. ৫৩৪৯, ই.সে. ৫৩৬৭) 
sy UE, TC xe 0 A UF Ee ts TES A&G ১ GE REG (/-) GETTY 
- ay le Ete Lh Gaol Ae Hf GOST al 
৫৪২৩-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘উক্বাহ্‌ ইবনু মুক্রাম (রহঃ) সা‘ঈদ ইবনু ‘আমির (রহঃ) হতে; 
অন্য সানাদে ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) আবূ “আমির ‘আকাদী হতে, দু'জনে শু'বাহ্‌ (রহঃ) হতে উল্লেখিত 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৫০, ই.সে. ৫৩৬৮) 
bp lil oF SA SE LP UG be SS ES Hs of 0h 8 HS (.fagcotvt 
+ EL Lie CHIL HOG lh a3 US CL Lo BE BS ION LYE Lo 
৫৪২৪-(৯৪/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% আমার গৃহে প্রবেশ করলেন। আমি সে সময় একটা মসৃণ চাদর দ্বারা পর্দা তৈরি করেছিলাম, যাতে 
অনেক ছবি ছিল। তিনি সেটি সরিয়ে ফেললেন। পরে আমি তা দিয়ে দু'টি বালিশ তৈরি করলাম । 
(ই.ফা. ৫৩৫১, ই.সে. ৫৩৬৯) 
[8 0 eo ts She ES Ay OF ES ig j C3 bsR SY (..f0)j-0tve 
A Vhs clas Ul HE CA E'S) LE bp SS UU AS pli Ch od Le US 
D4 IE ie Od BUD 0. SC Sih CG 158 HE 4 UL IS nics 
Lge § S60 BE a U2 UG 4 Le YY 8S Lot Gf Ens UI ERS of ole se ts 
ELSE DY tpn bh 
৫৪২৫-(৯৫/...) হারুন ইবনু মা‘রফ (রহঃ) ..... নাবী $ু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
তিনি একটি পর্দা লটকালেন, তাতে বহু ছবি ছিল । রসূলুল্লাহ 3% প্রবেশ করে তা ছিঁড়ে ফেলে দিলেন। তিনি 
['আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, আমি সেটি টুকরো টুকরো করে দু'টি বালিশ তৈরি করলাম । সে সময় বানু যুহরার 
মাওলা, রাবী'আহ্‌ ইবনু ‘আতা নামে পরিচিত সভায় উপবিষ্ট জনৈক লোক বললেন, আপনি কি আবু মুহাম্মাদকে 
এ কথা বর্ণনা করতে শুনেননি যে, “‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন, তারপরে রসূলুল্লাহ 3% সে (বালিশ) দুটিতে 
হেলান দিতেন । ইবনু কাসিম (রহঃ) বললেন, না। 
তবে আমি কাসিম ইবনু মুহাম্মাদ (রহঃ)-এর নিকটেই এ কথা শুনেছি । (ই.ফা. ৫৩৫২, ই.সে. ৫৩৭০) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৪১ 


Lo AS 05 pul of Sb te ML i: 6 Ss Bs (ott 
CES US Hh ce BS BEE al ID UT Cd lai 3 yd Cn UH Tas 
dl I UB A BCG AL do A od sl AULD Gh pl sens od hd 
© BE 4 UD JB GL Ue 5 Uk ol Epi on NC BE 
SY a ad A CEL OG Bn CAE, OL Sa oh UL 
+ AS 
৫৪২৬-(৯৬/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি একটি 
বসার গদি ক্রয় করলেন, তাতে বহু ছবি ছিল। তা দেখে রসূলুল্লাহ 3% দরজায় (ঘরে না ঢুকে) দাড়িয়ে রইলেন। 
আমি তাঁর মুখমণ্ডলে অপছন্দের বিষণ্নতা দেখলাম- অথবা বর্ণনাকারী বলেছেন, তার অবয়বে বিমর্ষতার সাদৃশ্য 
প্রত্যক্ষ হলো। তিনি বললেন, হে আল্লাহর রসূল! আমি আল্লাহ ও তার রসূলের নিকট তাওবাহ্‌ করছি। কিন্তু আমি 
কি অন্যায় করেছি? রসূলুল্লাহ 38% বললেন, এ গদির বিষয় কি? তিনি বললেন, আপনার জন্য আমি এটি ক্রয় 
করেছি, আপনি তাতে বসবেন এবং তাতে হেলান দিবেন। তখন রসূলুল্লাহ 3% বললেন : এসব ছবি 
তৈরিকারীদের (শাস্তি) দেয়া হবে এবং তাদের বলা হবে- তোমরা যা তৈরি করেছো তা জ্যান্ত করো। অতঃপর 

বললেন, যে গৃহে ছবি থাকে, সেখানে ফেরেশ্তা প্রবেশ করে না (ঢুকেন না)। (ই. ফা. ৫৩৫৩, ই,সে. ৫৩৭১) 


UA mil bs GEE Bey Cc AL of lh OF Cl) Uy LS IES, (eo 

Lh BES Lc os ie gS be of BS Ala So Lm Se Gn cd Eo tii 
ER Be SY ts EH ASE 55 Cu Sl A Es TN Se 
be pul cp al Le ale LE 0 Bl AE Le osiald ALS dl Le UA Legs 
Al Lcd axial a OF SS AIT. a bn BES 5 ass oh ie Le 


হারুন ইবনু সাঈদ আইলী ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে এ হাদীস রিওয়ায়াত 
করেন। কিন্তু তাদের একজনের হাদীস অন্যজনের হাদীসের তুলনায় পরিপূর্ণ । ‘আবদুল ‘আধযীষ (রহঃ) তীর 
হাদীসে বর্ধিত বর্ণনা করেন যে, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন, তা দিয়ে তাকে আমি দু'টি হেলানো বালিশ তৈরি 
করে দিলাম । তিনি ঘরে সে দু’টিতে হেলান দিতেন। (ই.ফা. ৫৩৫৪, ই.সে. ৫৩৭২) 


EL, ll wl En, Ec gs SRE Er dts “Es (YN. AAV) 0 EYA 
de Ee ES - Ubi, - Sn Ec dl LE Le Lad — Uh AS ASS 
IE LB Ls OFS Ta Las Cl 108 BE Al UL Of ALE LO asl to 


FU ALER 
= Wwww.waytojannah.com 


Contents 


১৪২. সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৪২৮-(৯৭/২১০৮) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ইবনুল মুসান্না ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু 
‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ সু বলেছেন : যারা ছবি প্রস্তুত করে, কিয়ামাতের দিন তাদের শাস্তি 
দেয়া হবে আর বলা হবে, তোমরা যা তৈরি করেছো তাকে জীবিত করো । (ই.ফা. ৫৩৫৫, ই.সে. ৫৩৭৩) 


[En ESE) En, Cc Me HS HG Jaks Han sh He oY y-০£Y৭ 
SE 0 oR 3b be sl be Hk ll Eo Se a EC - Ee ONES - dell 


+ BE a of SE OH CF BS be Al ALE SD Bn Hh 
৫৪২৯-(../...) আৰু রাবী‘, আবূ কামিল, যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবু ‘উমার (রহঃ) ..... ইবনু ‘উমার 
(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে ‘উবাইদুল্লাহ সানাদে ইবনু ‘উমার (রাধিঃ) হতে বর্ণিত হাদীসের হুবহু 
রিওয়ায়াত করেছেন । (ই.ফা. ৫৩৫৬, ই.সে. ৫৩৭৪) 
Y। SS ASE ull oF ne BS Ht df Gh UC LES (v1. afar. 
SG 8 41 UD UB :08 Al ie be BI bo ol ff be UY ES by 
CU ESS KS HT. Oa LLG ps Wie ll 
৫৪৩০-(৯৮/২১০৯) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) আবূ সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ‘অবশ্যই কিয়ামাতের দিবসে মানুষের মধ্যে (কঠিন) 
শান্তি ভোগকারী হবে ছবি তৈরিকারীরা । তবে আশাজ্জ (রহঃ) (} (অবশ্যই) শব্দটি বর্ণনা করেননি। ' 
(ই.ফা. ৫৩৫৭, ই.সে. ৫৩৭৫) 
CR of be Hk I So Kt af 8 So SG bs 3 SS (fico tr) 
se x ol SH os - ALY ie EY of LASS UE Be LE of C2 ES 
ssa Wie Lh Fs I nl Sal on Ys 
+ 583 nS UR CS 
৫৪৩১-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব (রহঃ) ও ইবনু 
আবু ‘উমার (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হাদীস বর্ণনা করেছেন কিন্তু ইয়াহ্‌ইয়া ও আবূ 
কুৱায়ব (রহঃ) আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর সানাদে বর্ণিত রয়েছে, অবশ্যই কিয়ামাতের দিবসে জাহান্নামবাসীদের 
কঠিনরূপে শান্তি ভোগকারীদের মধ্যে থাকবে ছবি অঙ্কনকারীরা। 
আর সুফ্ইয়ান (রহঃ)-এর হাদীস বর্ণনাকারী ওয়াকি' (রহঃ)-এর বর্ণিত হাদীসের অবিকল । 


(ই.ফা, ৫৩৫৮, ই.সে. ৫৩৭৬) 

Dake HS La Ae Ly Pl Se BS aed Ge bi Tas BSS ( Jojo 
SUS BCS ih Gs ua J. Se USS FG SB BL SS: te 0 phe ti 
HE Al J U6 1096 2 0 SE Chas Ul GG OB. Sr BEY: ER 
" Usd LE py Ue ly EY 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৪৩ 


৫৪৩২-(../...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... মুসলিম ইবনু সুবায়হ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি মাসরূক (রহঃ)-এর সঙ্গে একটি গৃহে ছিলাম। সেখানে মারইয়াম (‘আঃ)-এর (সদৃশ) মূর্তি ছিল। 
মাসরূক (রহঃ) বললেন, এটি (পারস্য বাদশাহ) কিসরা'র প্রতিমা । আমি বললাম, না; এটি মারইয়াম (“আঃ)-এর 
প্রতিমা (সাদৃশ্য) ৷ সে সময় মাসরূক (রহঃ) বললেন, শুনো! আমি ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ)-কে বলতে 
শুনেছি যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কিয়ামাতের দিবসে ভয়ঙ্কররূপে শাস্তি ভোগকারী হবে ছবি প্রস্ততকারীরা। 


(ই.ফা. ৫৩৫৯, ই.সে, ৫৩৭৭) 
wl Xo 0h SEY Xe Lo ABDI AE 0 Ls cle CG Ae UB (rvfa4)-0tTY 
Sal 00 od TE AE UO FE UH LAY of G5 me be GEL of SS cs Bo 
ly ce BS ay A UG. ia 8 UU BS Le Ub a C3 OB Gs ol aN sh 
Ss Di rae SK 8 BEE a UL Cos BE dl J to Cot Uy fl 

+e dL LE Ln Ose U6 
Co GTS HE. LOL Y LG FM Lb ob YY City UN 
৫৪৩৩-(৯৯/২১১০) [ইমাম মুসলিম (রহঃ) বলেন] আমি নাসূর ইবনু ‘আলী জাহযামী (রহঃ)-কে (এ 
হাদীসের পাঠ) পড়ে শুনিয়েছি, সা“ঈদ ইবনু আবুল হাসান (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, জনৈক লোক ইবনু 
‘আব্বাস (রাযিঃ)-এর নিকট এসে বলল, আমি এসব ছবি অঙ্কন করে থাকি; তাই এ ব্যাপারে আপনি আমাকে 
‘ফাতাওয়া’ দিন। তিনি বললেন, তুমি আমার কাছে এসো । সে তার নিকটে এলে তিনি বললেন, (আরও) নিকটে 
এসো । সে (আরও) নিকটে এলো। পরিশেষে তিনি তার মাথায় হাত রেখে বললেন, আমি রসূলুল্লাহ 3%%-এর 
নিকট যা শুনেছি, তা তোমাকে বলছি। আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি : প্রত্যেক ছবি প্রস্তুতকারী 
জাহান্নামের অধিবাসী হবে। তার তৈরিকৃত প্রতিটি ছবিতে জীবন দেয়া হবে, সে সময় জাহান্নামে তাকে এগুলো 
‘আযাব দিতে থাকবে । তিনি আরও বললেন, তোমাকে একান্তই যদি (তা) করতে হয়, তাহলে গাছ (পালা) এবং 
যার জীবন নেই, সে সব বস্তুর (ছবি) প্রস্তুত করো। 
[ইমাম মুসলিম (রহঃ) এ হাদীস পড়ে শুনালে] নাস্র ইবনু “আলী (রহঃ) তার অনুমতি দিলেন। 


(ই.ফা. ৫৩৫৯, ই.সে. ৫৩৭৭) 


EME SEES EERO COE TE 
ue U9 fl 0 2s UP Dea Oe BS Tt GSH BS (fv) EYE 


sls 

৫৪৩৪-(১০০/...) আৰৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... নায্র ইবনু আনাস ইবনু মালিক (রাযিঃ) 

হতে বর্ণিত। তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকট উপস্থিত ছিলাম । তিনি (অনেক বিষয়) 
ফাতাওয়া দিতে লাগলেন, কিন্তু (কোন ফাতাওয়ায়) এ কথা বলেননি যে, রসূলুল্লাহ 3 বলেছেন : পরিশেষে 


Wwww.waytojannah.com 


Contents 
১৪৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


জনৈক লোক তাকে প্ৰশ্ন করলে সে বলল, আমি এসব (প্রাণীর) ছবি তৈরি করে থাকি। তখন ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) তাকে বললেন, কাছে এসো। ব্যক্তিটি নিকটে আসলো। তখন ইবনু ‘আব্বাস (রাযিঃ) বললেন, আমি 
রসুলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, দুনিয়াতে যে লোক (প্রাণীর) ছবি অঙ্কন করে, কিয়ামাতের দিন তাতে প্রাণ 
ফুঁকে দিতে তাকে বাধ্য করা হবে। অথচ সে (তা) ফুঁকে দিতে পারবে না। (ই.ফা. ৫৩৬০, ই.সে. ৫৩৭৮) 


of EE tp Lh Ho ES YU GE Ls Ly dhl ULE 3 BS (pce tre 
| hes BEE oo Kb. le OH A EG 0 od ot Sih of IE to 
৫৪৩৫-(../...) আৰু গাস্সান মিসমা'ঈ (রহঃ) ও মুসান্না (রহঃ) ..... নাস্র ইবনু আনাস (রাধযিঃ) হতে 
বর্ণিত যে, জনৈক লোক ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর নিকটে আসলো । ..... অতঃপর তিনি রসূলুল্লাহ 3% হতে 

হুবহু বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৬১, ই.সে. ৫৩৭৯) 

dl, = ন, Ee dl Re Loy Ls | & Ee si [Eo (YY) EVN 
SH UIL RAIA dE ls MET) of be LE i Be 5 Be 2 LL 
EE Gy ab tle Hl i O29 Se Ok U5 BE a UD Che UB gt Ue 
ed ED ES SD 53 AS lS 


Ss Gls 4) off be BLE Le ao BS AA Cn TRS BS (ed)-o TY 
dn I U8 0G GG Tid Vick SF UU. UGA sd Bly 5 15 
+ Et EY] SS Ho Hh PE 
৫৪৩৭-(../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ যুর‘আহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এবং 
আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) সাঈদ অথবা মারওয়ানের জন্য মাদীনায় নির্মাণাধীন একটি ঘরে ঢুকলাম । বর্ণনাকারী 
বলেন, সে সময় তিনি [আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)] প্রত্যক্ষ করলেন যে, একজন অঙ্কনকারী ঘরের দেয়ালগুলোতে 
(বিভিন্ন) চিত্ৰ আকছে। তখন তিনি বললেন, রসূলুল্লাহ 3 উপরোক্ত হাদীসের হুবহু বলেছেন। কিন্তু তিনি “তারা 
একটি (মাত্র) যবদানা সৃষ্টি করুক” অংশটি বর্ণনা করেননি। (ই.ফা. ৫৩৬২, ই.সে. ৫৩৮১) 
eh oe BL of OL te Ac Ls ME GES Ls of 4 8S Hf ES (vex) ETA 
RL OBS 43 tg SSC XS Y + BE Al UD ISNA of Ck 3 be 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৪৫ 


৫৪৩৮-(১০২/২১১২) আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: সে ঘরে ফেরেশতাগণ প্রবেশ করেন না, যে ঘরে ছবি রয়েছে। 
{ই.ফা. ৫৩৬৩, ই.সে. ৫৩৮২) 


Kal ob My als ALS GL - Yv 
২৭. অধ্যায় : ভ্রমণে কুকুর ও ঘণ্টা রাখা মাকরূহ 


SNE yi ES GIS SLD Lh Jad als x Ker (ARMADA 
Ys Lk Us i KEY LES Y 104 FE dl U0 0: LA of be sl be Se ES 


BER 
৫৪৩৯-(১০৩/২১১৩) আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন জাহ্‌দারী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : (রহ্‌মাতের) ফেরেশ্তারা সে সফরকারী দলের সঙ্গে অবস্থান করেন না, 

যাতে কোন কুকুর বা ঘণ্টা থাকে। (ই.ফা. ৫৩৬৪, ই.সে. ৫৩৮৩) 

7 5d He Bo LU ES C nh BS SP CUS ES (hj-0 tt 

LY es den Ue LADS — AA 
৫৪৪০-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ও কুতাইবাহ্‌ (রহঃ) ..... সুহায়ল (রহঃ) হতে উপরোল্লিখিত 

সূত্রে হাদীস বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫৩৬৫, ই.সে. ৫৩৮৪) 

0 bss — dela) ES 1 0 CN ES od CF BS BE (opt) 
"i ala OR UN FE Al UL Ul: A of C2 53 CP D0 oF — DE 
৫৪8১-(১০৪/২১১৪) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাষিঃ) 

হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন, “ঘণ্টা হলো শাইতানের বাশি’ । (ই.ফা. ৫৩৬৬, ই.সে. ৫৩৮৫) 

Be) Li 8 A OU AALS El - -YA 
২৮. অধ্যায় : উটের গলায় ধনুকের ছিলা বা চামড়ার তারের মালা ঝুলানো মাকরূহ 

Ee eS 2 dl Ac Ur AL ce HA UN 3 0 3 BS (0vvep. ‘0)-0 EY 

Jl - J6- Ed ows 8 BE A JS EOS I ah = Uns ss 

LED BLES ~ hee dd OLN JBL iD 6 of C4 SE UB - Yo FE 

+ CALEY SG As i FOG 
Cal a Es 1 EG UB | 
৫৪৪২-(১০৫/২১১৫) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আব্বাদ ইবনু তায়ীম (রহঃ) হতে বর্ণিত যে, 


আবু বাশীর আনসারী (রাযিঃ) তাকে বলেছেন যে, তিনি রসূলুল্লাহ 3%-এর কোন এক সফরে তীর সঙ্গী ছিলেন। 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% একজন ঘোষক প্রেরণ করলেন; ‘আবদুল্লাহ ইবনু আবূ বাক্র (রহঃ) বলেন, আমার 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


"ধারণা হয়, তিনি (“‘আব্বাদ) বলেছেন, সে সময় দলের ব্যক্তিরা তাদের রাত কাটানোর জন্য শয্যায় (ঘুখিয়ে পড়ে) 
ছিল, ‘নিশ্চয়ই কোন উটের গলায়’ চামড়ার তারের মালা অথবা কোন মালা না থাকে; যদি অবশিষ্ট থাকে তবে 
কেটে ফেলা হবে। 
মালিক (রহঃ) বলেন, আমার বিশ্বাস, তা কুলক্ষণ হতে বাঁচার জন্য (লাগানো) হত । 
(ই.ফা, ৫৩৬৭, ই.সে. ৫৩৮৬) 
8 MGS A439 0 OG ca tp yl Gl - NA 
২৯. অধ্যায় : পশুর মুখে আঘাত করা এবং দাগ লাগানো নিষিদ্ধ 
AEN a CEI OH ob gla 0 le US Et of LG 8 Hf Es (orapy-ottr 
EE ora EEL 3 2 nl oo BE dl UD ce UN 2৬2 
৫৪৪৩-(১০৬/২১১৬) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে ত বৰ্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 38% (প্রাণীর) মুখে আঘাত করতে এবং মুখে সেক লাগতে বারণ করেছেন। 
(ই.ফা. ৫৩৬৮, ই.সে. ৫৩৮৭) 


UST ALS th Se Bo c Le Uj ELS US dl Ao wus HS (/-)- Off t 
UD 8 UH A Se C3 HS a A OE 5 sO of op USS + 8 LS 


hes bd dl 
৫৪88-(.../...) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) এবং (অন্য সূত্রে) ‘আবৃ্দ ইবনু হুমায়দ, ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বারণ করেছেন, ..... (উপরোক্ত হাদীসের হুবহু বর্ণনা 


করেছেন) । (ই.ফা. ৫৩৬৯, ই.সে. ৫৩৮৮) 


be XH of be BS ES Ciel Ch Cro L Le eps ts Ls ES (Op. vy -0tto 
LG gH Cd UE 29 od ray Son Lie “Se Bl al 9 2 

৫৪৪৫-(১০৭/২১১৭) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3%-এর 
সামনে দিয়ে একটি গাধা যাচ্ছিল, যার মুখে দাগ দেয়া হয়েছিল । তিনি বললেন, যে ব্যক্তি একে দাগ লাগিয়েছে, 


আল্লাহ তাকে অভিসম্পাত করুন। (ই.ফা, ৫৩৭০, ই.সে. ৫৩৮৯) 


53 OF SOY Ly LE OS cy LH CS ies 0 Lal ES (ruapren-ottn 
HE al JL sf Lk ne I LY Ho LL dl se LLU ed 
G84 my Tl. AN Cn sit cll BY LY AG OEE ah pe 
ed sk Uf Si et 
৫৪৪৬-(১০৮/২১১৮) আহ্মাদ ইবনু ঈসা (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেছেন যে, রসূলুল্লাহ 3% 


মুখে দাগ বিশিষ্ট একটি গাধা দেখে তাতে বিরক্তিবোধ প্রকাশ করেছিলেন। তিনি (ইবনু ‘আব্বাস) বলেন, আল্লাহ্র 
শপথ! আমি তার মুখের কিনারায় দাগ লাগাব। এরপর তিনি তীর একটি গাধার উপর আদেশ জারি করলেন। 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৪৭ 


অতঃপর তার দু’ পাছায় দাগ দিয়ে দেয়া হলো। ফলে তিনিই হলেন পাছায় দাগ লাগানোর প্রথম ব্যক্তি (ও 
প্রবর্তক) ।** (ই.ফা. ৫৩৭১, ই.সে. ৫৩৯০) 


HANG BEG ad od SG ARG LE ob AB) HE CGA Ll JG El - 1 
৩০. অধ্যায় : মানব ছাড়া ভিন্ন প্রাণীর ক্ষেত্রে দাগ দেয়া বৈধ মুখমণ্ডল বাদ দিয়ে, যাকাত ও 
জিয্য়ার জানোয়ারকে দাগ দিয়ে দেয়া উত্তম 


LF MSs Le UF 5 oF ie of Br Ee RD cl LY EL ES (ova. ‘Ay EtEV 
HE LD ds 5 co bn ai 5 $5 1s Bs LA G pss ff os CS 8 od 
fs 
CA od Se 5 gl Tell 3 As Lge Lams LE BION 5 A 5d U6. “<>! 
৫৪৪৭-(১০৯/২১১৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, 
(আমার মা) উম্মু সুলায়ম (রাযিঃ) যখন বাচ্চা প্রসব করলেন তখন আমাকে বললেন, হে আনাস! এ বাচ্চাটির 
প্রতি খেয়াল রেখ, সকাল বেলা তুমি যতক্ষণ তাকে নাবী $%-এর কাছে নিয়ে না যাবে এবং তিনি কিছু চিবিয়ে 
তার মুখে না দিবেন (ততক্ষণ পর্যন্ত একে কিছু খাওয়ানো হবে না) । বর্ণনাকারী [আনাস (রাযিঃ)] বলেন, আমি 
সকালে গেলাম এবং লক্ষ্য করলাম, তিনি (রসূলুল্লাহ 38%) একটি বাগানে আছেন এবং তার শরীরে একটি 
‘জাওয়ানিয়্যাহ্‌' কালো পশমী চাদর রয়েছে এবং তিনি যুদ্ধ হতে প্রাপ্ত (গনীমাতের) উটগুলোতে চিহ্ন দিচ্ছিলেন । .. 
(ই.ফা. ৫৩৭২, ই.সে. ৫৩৯১) 
U8 A oh pls Le Ls Uo os tt LoL US cd Lak HS (pj -0 EEA 
Ha 8 PE La Bb OU ACES BE A dd all LS Al Cm SL SESS Ll Cis 
৫৪৪৮-(১১০/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... হিশাম ইবনু যায়দ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি আনাস (রাযিঃ)-কে বর্ণনা করতে শুনেছি যে, যখন তীর মা সন্তান প্রসব করলেন, তখন তারা নবজাতককে 
নিয়ে রসূলুল্লাহ 3%-এর দরবারে গেলেন, তিনি খেজুর চিবিয়ে লালাযুক্ত খেজুর তার মুখে দেন। বর্ণনাকারী 
[আনাস (রাযিঃ)] বলেন, গিয়ে দেখলাম, নাবী 8% একটি খোয়াড়ে বকরীর গায়ে দাগ লাগাচ্ছেন, (এ সানাদের 
অন্য বর্ণনাকারী) শু‘বাহ্‌ (রহঃ) বলেন, আমার দৃঢ়প্রত্যয় এই যে, তিনি (হিশাম) বলেছেন, ‘সেগুলোর কানে’ দাগ 
লাগাচ্ছিলেন। (ই.ফা. ৫৩৭৩, ই.সে. ৫৩৯২) 


10 5 OY Ltn ED LES ie Mls 1 GG UD A LY URS SESS (pyro tts 
CS 3 UGA U5. CE bad 9 TT BEE Al JD le UES IH Ll cis 
৫৪৪৯-(১১১/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... শুবাহ্‌ থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)- 
কে বলতে শুনেছি, আমরা একটি (ছাগলের) খৌয়াড়ে রসূলুল্লাহ 3%-এর নিকটে গেলাম এমতাবস্থায় যে, তিনি 


২০ নিতম প্রান্তে সর্বপ্রথম দাগ লাগিয়ে ছিলেন ‘আব্বাস (রাযিঃ)। তবে সম্ভবতঃ এ পদ্ধতির ব্যাপক প্রচলন ঘটেছিল ইবনু ‘আব্বাস (রাষিঃ)-এর 
আমলের মাধ্যমে । এজন্য তাকে প্রথম ব্যক্তি বলা হয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


১৪৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ছাগলের শরীরে চিহ্ন দিচ্ছিলেন। বর্ণনাকারী (শু'বাহ্‌) বলেন, আমি মনে করছি, তিনি (হিশাম) বলেছেন- 
‘সেগুলোর কানে'- (চিহ্ন দিচ্ছিলেন) । (ই.ফা. ৫৩৭৪, ই.সে. ৫৩৯৩) 


Ls as ts Eo Bs c 0h Ly IE EG ud Ly SS SESS (fjcoto. 
li ‘ 2 Faw aot FD 
+ Bs ALY Tg Lt 6 HS CA Le cs LS 
৫৪৫০-(.../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ) ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... শুবাহ্‌ (রহঃ) হতে 


Xe 0 SOLA te LATIN oF hla ST BS ig ts Lh ES (110-00) 
«La OY bos A Ch BE Al ILD 5 8 SOK MC 5 0d ie Gl ol 
৫৪৫১-(১১২/...) হারূন ইবনু মা'রূফ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

আমি রসূলুল্লাহ 3%-এর হাতে ‘দাগযন্ত্র' দেখলাম এমতাবস্থায় যে, তিনি সদাকার উটে দাগ লাগাচ্ছিলেন। 


(ই.ফা. ৫৩৭৫, ই.সে. ৫৩৯৫) 
EX als El -Y 1 
৩১. অধ্যায় : কাযা‘ চুল কিছু কামানো কিছু ছেড়ে দেয়া মাকরহ 

OS A AE LE — Me ON SG - CBS ED AL RS SRS (0vv.pnj-o tory 
td Uy pO hf :U5 . p58 oo oo BE A IL 0: TE 0 oF sf Co gS Ls jb 
Uns all Ad as GS U6 
.৫8৪৫২-(১১৩/২১২০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
কাযা' (চুলকিছু ছেটে কিছু রাখা) নিষেধ করেছেন। বর্ণনাকারী (‘উমার ইবনু নাফি') বলেন, আমি নাফি' (রহঃ)- 


কে জিজ্ঞেস করলাম, কাযা‘ কি? তিনি বললেন, শিশুর মাথার (চুল) কিছু কামানো এবং কিছু রেখে দেয়া। 
{ই.ফা. ৫৩৭৬, ই.সে. ৫৩৯৬) 


NG af Bs a ta Bs, c Ll ff Gs 9 8 Hf Be C./..y-0tor 
+d AE I tn LU A LSD SG il BS. ALY) ie dl He EG 
৫৪৫৩-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) এবং (অন্য সানাদে) ইবনু নুমায়র (রহঃ) উভয়ে 


'উবাইদুল্লাহ (রহঃ) থেকে উপরোক্ত সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু উসামাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে 
তিনি কাযা‘ শব্দের ব্যাখ্যাটিকে ‘উবাইদুল্লাহ (রহঃ)-এর কথা বলে বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৭৭, ই.সে. ৫৩৯৭) 


CG 0 2 US bil ULE ty DUE UES dll Ly Le LS, (fj 
«AE ALD 3D 0 Tb be ED ES - SO oS - 5 BS ls ty HSS 


Sl 8 idl Es 2h 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৪৯ 


৫৪৫৪-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ও উমাইয়াহ্‌ ইবনু বিস্তাম (রহঃ) ..... ‘উবাইদুল্লাহ (রহঃ) 
হতে উপরোক্ত সানাদে হুবহু হাদীস বর্ণনা করেছেন। এরা উভয়ে ব্যাখ্যাটিকে (মূল) হাদীসের সাথে যুক্ত 
করেছেন। (ই.ফা. ৫৩৭৮, ই.সে. ৫৩৯৮) 
be G5 AE Le SAA Ls Le oll ty ECS HI) bh LOL HSS (f)r0 toe 
SA IE te A tn HS BS cui HES al Re HES, Cc ON Le 

+ by HG cp TE 0 op gIL be HES pL 
৫৪৫৫-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘, হাজ্জাজ ইবনু শা'ইর ও ‘আবৃদ ইবনু হুমায়দ ..... ইবনু ‘উমার 
(রাধিঃ) সানাদে রসূলুল্লাহ 3% হতে উপরোক্ত হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৭৯, ই.সে. ৫৩৯৯) 
El El - -.8 2-0) pr a J he 
45 Gohl plc) SEL) od AIM CF sl Eb -YY 
৩২. অধ্যায় : চলাফেরার রাস্তায় বসতে নিষেধাজ্ঞা ও পথের হক আদায় করন 
0 sls te BL 05 A be EL C3 als ES Bes 9 SS HS (proton 
Gd ID G1 ht 8 Sy 150" 00 FE GA CF GIS 2d ff OF DS 
+E ob el dh YY El he 3 Al JAD U6. U3 CES bla te SU 

+ KL oo Lely ay aly LS SL SS SN Ey Lath bk" UN tks Coy 13 

৫৪৫৬-(১১৪/২১২১) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবৃ সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমরা রাস্তায় বসা থেকে বেঁচে থাকো । তারা বললেন, হে আল্লাহর রসূল সু! 
(পথের উপরে) আমাদের মাজলিস না করে উপায় নেই, তথায় বসে আমরা (দরকারী) আলোচনা করে থাকি। 
রসূলুল্লাহ 3 বললেন : নিতান্তই যদি তোমাদের তা করতেই হয়, তবে রাস্তার হক আদায় করবে। তীরা বললেন, 
রাস্তায় হক কি? তিনি বললেন, দৃষ্টি নিচু করা, কষ্টদায়ক জিনিস সরিয়ে ফেলা, সালামের উত্তর দেয়া এবং ভাল 
কাজের আদেশ দেয়া ও মন্দ কর্ম থেকে নিষেধ করা । (ই.ফা. ৫৩৮০, ই.সে. ৫৪০০) 

Ch LO ES, CLS LOL C3 all Se UST 53 Lh aS FEELS (../enjc0 tov 
+ Se AL ey Ll 09 30 be CASS — DLL a3 — pln UOT od of 09 ES ol 

৫৪৫৭-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... যায়দ ইবনু আস্লাঃ 

(রহঃ) থেকে উপরোল্লিখিত সানাদে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৮১, ই.সে. ৫৪০১) 


__২৩ Wwww.waytojannah.com 


Contents 


১৫০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Laily Lf Lt daddy algh 55 psi ly rr 
Al GE ARAN ly La 
৩৩. অধ্যায় : পরচুল সংযোজনকারিণী, সংযোজন প্রার্থিনী, মানবদেহে চিত্র অন্কনকারিণী, চিত্র 
অঙ্কন প্রার্থিনী, ভুরুর পশম উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী, দাতের মাঝে দর্শনীয় ফাকে 
সুষমা তৈরিকারিণী ও আল্লাহর সৃষ্টিতে বিকৃতি সাধন কারিণীদের ক্রিয়াকলাপ অবৈধ 


5 Ill { ue 55 on > ue Le 3 Hf ESE 2 9 =~ #2 (Y\Y¥/NNo)-0 oA 
AU dl UDG: cli BE an od Hd cl: Cl Gd ed UL te 
"BA argh al Od 08 All Wt SS as Gl LY 
৫৪৫৮-(১১৫/২১২২) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আসমা বিনতু আবু বাক্র (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, এক মহিলা নাবী 3%-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল! আমার এক সদ্য বিবাহিতা মেয়ে 
হাম রোগে ভুগছে। এতে তার চুল ঝরে গেছে। আমি কি তাকে পরচুল লাগিয়ে দিব? তখন তিনি বললেন, পরচুল 

সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনীদের (মহিলাদের) আল্লাহ তাআলা অভিসম্পাত করেছেন। 

(ই.ফা. ৫৩৮২, ই,সে. ৫৪০২) 

CNS of BS 0 tn ES c Be Es Hs off Ls D8 8 SEG (../.j-0t08 
rin Lo ks es Ul Me CIA UA gly Se Bec eS Bs IK ff Es 
+ Wt BLL a ty sy 0 Ae Be of 2 IS. ALY Se 45 0 


Ee হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে আবু মুণআবিয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের ছুবছ বর্ণনা 

করেছেন। তাছাড়া রাবী ওয়াকী* (রহঃ) ও রাবী শু'বাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে 554 শব্দের স্থলে 54 শব্দ 

আছে । (উভয় শব্দের অর্থ চুল ঝরে গেছে) (ই.ফা. ৫৩৮৩, ই.সে. ৫৪০৩) 

2 be iol BG Uns Bs Oe UO deal Mai Lh LA ES, (fot 

E809 nl 1 GTS i CD od + Ss FE Ll cdl la bf LEG off ey Hl toe 

GS TAM IAL all Cats 

৫৪৬০-(১১৬/...) আহ্‌মাদ ইবনু সা‘ঈদ দারিমী (রহঃ) ..... আসমা বিনতু আবু বাক্র (রাযিঃ) থেকে বর্ণিত 

যে, একজন মহিলা নাবী ৪%-এর নিকটে এসে বললেন, আমার মেয়েকে আমি বিবাহ দিয়েছি, এখন (রোগাগ্রস্ত 

হয়ে) তার মাথার চুল ঝরে গেছে, আর তার স্বামী তাকে (যথাশীত্মই কাছে পাওয়া) পছন্দ করে। হে আল্লাহর 

রসূল! আমি কি পরচুল সংযোজন করে দিব? তিনি তাকে নিষেধ করলেন। (ই.ফা. ৫৩৮৪, ই.সে. ৫৪০৪) 

৬, Cc Fee Ee Ya ff BS VU ; ls A) ty La SL (Yivrfivy ott) 


3. NEL 0 US it Et ER fol ont lee GEIL Bad Fina St 
mn UN 58 OF 3p UF Bet UF IS OSES - Hb, - As lS HH 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৫১ 


EO EOE OME EET LA ws bl 


৫৪৬১-(১১৭/২১২৩) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, এক আনসারী মেয়ে বিয়ে করলেন। আর সে রোগাগ্রস্ত হলে তার চুল 
ঝরে গেল। তার পরিবারের লোকজন তাকে পরচুল লাগিয়ে দেয়ার ইচ্ছা করল। অতঃপর তারা এ বিষয়ে 
রসূলুল্লাহ 3%-এর নিকট প্রশ্ব করল। তিনি তখন পরচুল সংযোজনকারিণী ও সংযোজন প্রার্থিনী মহিলাকে 
অভিসম্পাত করলেন। (ই.ফা. ৫৩৮৫, ই.সে. ৫৪০৫) 


al OST 5S 08 PAD Ce lA C2 5 ES A CD YS GES ( AMATO ENTY 
LIL ALG Ud A a on SE 0 Lae oe Lt od HE te GG oh le 


Dah Cod FE dl UD UH CS Jalil Wy CS 0: dG BG a lh Urs 

৫৪৬২-(১১৮/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... “‘আয়িশাহ্‌ (রাযিঃ) থেকে বর্ণিত যে, একজন আনসারী 
মহিলা তার এক মেয়েকে বিয়ে দিলেন, মেয়েটি রোগাক্রান্ত হয়ে পড়ল অতঃপর তার চুল উঠে গেল। অতঃপর 
মহিলাটি নাবী 3%-এর নিকট এসে বললেন, তার স্বামী তাকে এখন পেতে চায় । আমি তার চুলের সঙ্গে পরচুল 
লাগিয়ে দিব কি? তখন রসূলুল্লাহ 38% বললেন: কৃত্রিম চুল সংযোজনকারিণীদের লা‘নাত করা হয়েছে। 


(ই.ফা, ৫৩৮৬, ই.সে. ৫৪০৬) 

Ee So (8) = ue G5 & AD Er Ee a ! 2 LS Rant (fj ENN 
"CSL Cad" IU sy 
৫৪৬৩-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইব্রাহীম ইবনু নাফি'* (রহঃ) হতে উপরোল্লিখিত সানাদে 


হাদীস বর্ণনা করেছেন যে, কৃত্রিম চুল সংযোজনকারিণীদের প্রতি লা‘নাত করা হয়েছে। তাছাড়া তীর বর্ণনায় 
chs (এ কাজে সাহায্যকারীদের লা‘নাত দেয়া হয়েছে) শব্দ রয়েছে। (ই.ফা, ৫৩৮৬, ই.সে. ৫৪০৭) 


SAD ny C dl Sie CES UN of BS DS 5 A Ae OF LSS LAS (ovapyotnt 
el al SE te - Shh A, - 4 EL ৬ - 22) bil, - EL LO AA 
LARA, Ns aL Bath 5 HE dl JA 0: SE 0H oF BG 
৫৪৬৪-(১১৯/২১২৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল 


মুসান্না (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% পরচুল সংযোজনকারিণী ও সংযোজন 
প্রার্থিনী এবং মানবদেহে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনীদের অভিশাপ করেছেন। (ই.ফা. ৫৩৮৭, ই.সে. ৫৪০৮) 


Li 0 ee BS Lk Cs 3 EES oh 0 Al Ae 0 Lo SS (jc 0 t0 
«Hh - BE oF dl ie be gl 


৫৪৬৫-(.../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু বাধী‘ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) সানাদে নাবী 38% 
থেকে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৮৭, ই.সে. ৫৪০৯) 


Wwww.waytojannah.com 


Contents 


১৫২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


a Us Jey bir, Hs of ts OE, al ts Se EE (vapr.y-otu 
laa, at ds ails hl Cl : J SOF EAE ts Fell Fe inl te 
Cs ff OE A be a OS LEGO. al GE rf cdl S-SY ol ci, 
OAT Ay SULLY SU Cid of de oh Cs Ce IE i rf ss os, 
of As BE al U0 Cd te LAY aL: Ale UR al GE i ch il 
IEG 5H AS a6 5 I. HE SA AG HC GS: Hd obi a tis 
Hd il fv; oa tan 00d (8S iE LOG Cy L555 UN FSG CG) I dl 
FL al Ae a de SS UN. Gl oA Ub. ON Sl cb lS be sD 
+ Gs HA OE Cf 6. Es fo Cd ay 0d Us 
৫৪৬৬-(১২০/২১২৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও চিত্র অঙ্কন প্রার্থিনী মহিলা, কপালে ভুরুর 
চুল উৎপাটনকারিণী ও উৎপাটন প্রার্থিনী এবং সৌন্দর্য সুষমা বাড়ানোর জন্যে দাতের মাঝে (সুদৃশ্য) ফাক সুষমা 
তৈরিকারিণী- যারা আল্লাহ্‌র সৃজনে বিকৃতি সাধনকারিণী- এদের আল্লাহ তা'আলা অভিশাপ করেন। বর্ণনাকারী 
বললেন, বানী আসাদ গোত্রের এক মহিলার কাছে হাদীসটি পৌছল যাকে উম্মু ইয়াক্ব নামে ডাকা হয়। তিনি 
কুরআন পাঠ করছিলেন। অতঃপর তিনি তার নিকট এসে বললেন, সে হাদীসটি কি ধরনের, যা আপনার পক্ষ 
থেকে আমার নিকট পৌছেছে যে, অবশ্য আপনি মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী মহিলা ও 
ভুরুর পশম উৎপাটনকারিণী নারী এবং সৌন্দর্য বাড়ানোর জন্যে দাতের মাঝে দর্শনীয় ফাকে সুষমা 
তৈরিকারিণীদের- যারা আল্লাহ্‌র সৃষ্টিতে পরিবর্তন সাধনকারিণী- এদের অভিশাপ করেছেন ‘আবদুল্লাহ (রাযিঃ) 
বললেন, আমার পক্ষে কি যুক্তি থাকতে পারে যে, রসূলুল্লাহ 3% যাদের অভিশাপ দিয়েছেন, আমি সে ব্যক্তিদের 
অভিশাপ দিব না? অথচ তা আল্লাহ্‌র কিতাবে রয়েছে। অতঃপর মহিলা বললেন, মাসহাফের (আল-কুরআন)-এর 
দু' বাধাই কাগজের মধ্যবর্তী (আদ্যোপান্ত) সবটুকু আমি পড়েছি, তাতে আমি কোথাও কিছু পাইনি। অতঃপর 
তিনি বললেন, তুমি যদি (গভীর অভিনিবেশ সহকারে) তা পড়তে, তাহলে অবশ্যই তুমি তা পেতে মহান আল্লাহ 
তা'আলা বলেছেন, (4১৬ ১০ ১5৫১ ৮০ 59545 94) £46 79) “আর রসূল তোমাদের নিকট যা কিছু 
নিয়ে আসছেন তা ধরে রাখো এবং তিনি যা হতে তোমাদেরকে নিষেধ করেছেন, তা থেকে দূরে থাকো”- (সূরা 
আল হাশ্র ৫৯: ৭) । মহিলাটি বললেন, আমি নিশ্চিত যে, আপনার স্ত্রীর মধ্যে এর কোন বিষয় এখন গিয়ে দেখতে 
পাব । তিনি বললেন, তুমি যাও, দেখো আছে কিনা বর্ণনাকারী বললেন, এরপর মহিলা ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর 
স্ত্রীর নিকট গেলেন, তবে কিছুই দেখতে পাননি। তারপর তিনি তার নিকটে ফিরে এসে বললেন, কিছুই দেখতে 

পেলাম না । বর্ণনাকারী বললেন, শোন! যদি সে রকম হতো তাহলে আমরা সহবাস করতাম না। 

(ই.ফা. ৫৩৮৮, ই,সে. ৫৪১০) 

io Gite 09 AG AN Ee ES YU Ls CH cll Ly Loe BS (ot 
ve LADS - Jee of 9 -— Lak BS 3 ts Gs BS 3 0 Lot Ee CT UU 
hs + CEE ALY, ad sh UR ms BU TE hf Poh Ci. yl hs so 
+ LEA FLA Soka Se 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৫৩ . 


৫৪৬৭-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... মানসূর (রহঃ) 
হতে উপরোল্লিখিত সানাদে জারির (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া বর্ণনাকারী 
সুফ্‌ইয়ান (রহঃ)-এর বর্ণিত হাদীসে “মানুষের শরীরে চিত্র অঙ্কনকারিণী ও অঙ্কন প্রার্থিনী” কথাটি রয়েছে এবং 
বর্ণনাকারী মুফায্যাল (রহঃ)-এর বর্ণিত হাদীসে “মানুষের শরীরে অঙ্কনকারিণী ও অঙ্কনকৃত মহিলারা” এ কথাটি 
রয়েছে । (ই.ফা. ৫৩৮৯, ই.সে. ৫৪১১) 


Bs SELES HEE Ee cls 4) 0 Ls Ts G8 x AE (dy OEM 
dR Bah Ao be ME Lal Sl, Aji alte As he 
৫৪৬৮-(../...) আৰূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ও ইবনু বাশ্শার (রহঃ) 
Re মানসূর (রহঃ) সানাদে উপরোক্ত হাদীসটি নাবী স্ন হতে বর্ণনা করেছেন। তবে তা উম্মু ইয়া“কুব প্রসঙ্গে সব 
ঘটনা থেকে ভিন্ন । (ই.ফা. ৫৩৯০, ই.সে. ৫৪১২) 
te eS Be - 25S ON 3 — nie ES EI tn UE SS (4-011 
+ BS S35 BE ol OF dl XE Le Lie Lo al 
৫৪৬৯-(../...) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) সানাদে নাবী ¥ হতে (উপরোক্ত) 
ওদের হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৩৯১, ই.সে. ৫৪১৩) 
BIN LE Wl SG i) La, ERS ke 0 LAY ~~ (Ory) -oEiv. 
Hd Gs 0 BE A TD UH dl Xe C3 eS Hf AOA Ei 0 Gl 
be es 
৫৪৭০-(১২১/২১২৬) হাসান ইবনু ‘আলী আল হুল্ওয়ানী, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও আবু যুবায়র (রহঃ) ..... 
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । যে মহিলা তার মাথায় কোন কিছু সংমিশ্রণ করে, নাবী 3% তাকে 
ধমক দিয়েছেন। (ই.ফা. ৫৩৯২, ই.সে. ৫৪১৪) 
Ae 0 AL Le let of op SUL ce HH UU SL DG BES (ryvvpsrry-otV) 
EE OREN OG OB of Ge Hise CX AN 
" 0% oh Ba ie ce BE Al UD Ch SIC Cf Lh AG: IRD 5 
"AL os SS be WHI 35 ch 


৫৪৭১-(১২২/২১২৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... হুমায়দ ইবনু ‘আবদুর রহমান ইবনু ‘আওফ 
(রাযিঃ) ..... মু‘আবিয়াহ্‌ ইবনু আবূ সুফ্ইয়ান (রাযিঃ) হতে বর্ণিত যে, যখন তিনি মিম্বারে দাড়িয়ে (বক্তৃতা দেয়ার 
সময়) একটি (নকল) চুলের খৌপা হাতে নিয়ে, যা একজন দেহ্রক্ষীর হাতে ছিল, বলেছিলেন, হে মাদীনাবাসী! 
তোমাদের ‘আলিমগণ কোথায়? আমি শুনেছি, রসূলুল্লাহ 38% এমন বস্তু হতে নিষেধ করেছেন এবং তিনি বলেছেন 
: বানী ইসরাঈল" এঁ সময় ধ্বংস হয়েছে, যখন তাদের স্ত্রীলোকেরা এসব ধারণ করেছে ।(ই.ফা. ৫৩৯৩, ই.সে. ৫৪১৫) 


www.waytojannah.com 


Contents 


১৫৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
SUAS Ls RS, C LE Ly DEL US LE of Ll ES C.paj0 tv 


as GA OF BS ace COST SN Se UOT AS by Se BS C O59 US 
YU HOE UY Soa SS BE SL 
৫৪৭২-(.../...) ইবনু আবু ‘উমার, হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহ্রী 
(রহঃ) হতে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। তাছাড়া বর্ণনাকারী মা‘মার (রহঃ)-এর বর্ণিত 
হাদীসে রয়েছে, “বানী ইসরাঈল সাজাপ্রাপ্ত হয়েছে” । (ই.ফা. ৫৩৯৪, ই.সে. ৫৪১৬) 
OE Ss call LH Sc Ln te Te GG IE dts 8 Hf Ge Cnevy-otvr 
Ld Le od U8 CEL 0 a lf 2 0 ae bp Ks EE Dis Ls Loe ES 90 
LS Ll BG a JL CY S68 SY bk SO | CS CUE as ie LS EDA Us 
3 
৫৪৭৩-(১৩২/...) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সাঈদ ইবনু 
মুসাইয়্যাব (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) যখন মাদীনায় আসলেন। তখন তিনি আমাদের 
সামনে খুতবাহ্‌ দেয়ার সময় চুলের একটি খৌপা বের করে বললেন, আমি জানতাম না যে, ইয়াহ্‌দী ব্যতীত ভিন্ন 
কেউ এ কর্ম করে। রসূলুল্লাহ 3%-এর নিকট এটি পৌছলে তিনি এটাকে ‘মিথ্যা’ (প্রতারণা) নামে আখ্যায়িত 
করলেন । (ই.ফা. ৫৩৯৫, ই.সে. ৫৪১৭) 


im 5 * - io al ৬ শী 5 ee re El ie is rol 


5%. os in yi bef % FE who ue Lo Es i) ub. DH oe 8 5 bl 


+ GO be ASE LUD 2°36 Le obj 

৫৪৭৪-(১২৪/...) আবু গাস্সান মিসৃমা'ঈ ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সা*ঈদ ইবনু মুসাইয়্যিব 

(রহঃ) হতে বর্ণিত যে, মু'আবিয়াহ্‌ (রাযিঃ) (একদিন) বললেন, তোমরা একটি নিকৃষ্ট বেশভুশা তৈরি করেছ। 

অথচ নাবী ক্ৰ মিথ্যা বলতে নিষেধ করেছেন। বর্ণনাকারী বলেন, সে সময় একজন লোক একটি লাঠি নিয়ে 

আসলো যার মাথায় একটি (কৃত্রিম চুলের) খৌপা ছিল। মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) বললেন, দেখো! এটাই মিথ্যা ও 

অলীক ৷ বর্ণনাকারী কাতাদাহ্‌ (রহঃ) বলেন, অর্থাৎ মেয়েরা তাদের চুলের পরিমাণ যেসব গোছা দিয়ে বাড়িয়ে 
দেখায়। (ই.ফা. ৫৩৯৬, ই.সে. ৫৪১৮) 

CHa) SOUL SU Lal plain Gr 
৩৪. অধ্যায় : বস্তু পরিহিতা বিবস্তা এবং আসক্তা আকর্ষণকারিণী 


4 sl be de fl 5 els CF Dh BES ADS OF TAS GES (0vanve)- ovo 
Ls DE AEE bn Henn 8 CA Hd IN of oe oie" FE al UA U6 UN EA 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৮) পোশাক ও সাজসজ্জা ১৫৫ 


Yo 5d ORS Y ACh wah LS bt) CHL CS Ce CLES HU Od les 
+" TG 13 50 8 S38 Ge) 0 oD Os 
৫৪৭৫-(১২৫/২১২৮) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: জাহান্নামবাসী দু’ প্রকার মানুষ, আমি যাদের (এ পর্যন্ত) দেখিনি । একদল মানুষ, যাদের 
সঙ্গে গরুর লেজের মতো চাবুক থাকবে, তা দ্বারা তারা লোকজনকে মারবে এবং এক দল স্ত্রী লোক, যারা কাপড় 
পরিহিত উলঙ্গ, যারা অন্যদের আকর্ষণকারিণী ও আকৃষ্টা, তাদের মাথার চুলের অবস্থা উটের হেলে পড়া কুঁজের 
মতো । ওরা জান্নাতে যেতে পারবে না, এমনকি তার সুগন্ধিও পাবে না অথচ এত এত দূর হতে তার সুঘ্রাণ পাওয়া 
যায়। (ই.ফা. ৫৩৯৭, ই.সে. ৫৪১৯) 
Hed pd Uy ENS 9583 AL ob BSH CF il Gly -vo 
৩৫. অধ্যায় : পোশাক-পরিচ্ছদে মেকী সজ্জা ও যা দেয়া হয়নি এমন বিষয়ে আত্মতৃপ্তি নিষিদ্ধ 
bP Be 0d pls ie RE Ly BS S05 05 dl Ae Lh Los ES (mrapray-otvn 
dl UD UB th HC bel 2508 UH Al ILD Gil Aft Hf LE te al 
+ DUES DS Ld pl Cy th Be 
৫৪৭৬-(১২৬/২১২৯) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, একটি মহিলা (এসে) বলেছে, হে আল্লাহর রসূল! আমার স্বামী আমাকে যা দেয়নি, আমি বলি যে, সে 
আমাকে তা (জিনিস) দিয়েছে। (এমন করা কেমন)? অতঃপর রসূলুল্লাহ 38% বললেন : যা দেয়া হয়নি তা নিয়ে 
আত্মতৃপ্তি প্রকাশকারী দু'খানি মিথ্যা কাপড় পরিধানকারীর মতই । (ই.ফা. ৫৩৯৮, ই.সে. ৫৪২০) 
tl ie abl ie alta [Ed Fr [ES 55 0 dl Xe 1h Lae Bin (Yir.f1vv)y-0 YY 
Sd HU ED Ltn EU EEL Le Uf PLS dO SE BE A dH el 
+ D5 TS OS Ld bf Cy ES" FE A JD J 
৫৪৭৭-(১২৭/২১৩০) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রাযিঃ) ..... আসমা (রাযিঃ) হতে বর্ণনা 
করেন যে, একজন মহিলা নাবী 3-এর নিকট এসে বলল, আমার একজন সতীন আছে। আমার স্বামী যে 


মালপত্র আমাকে দেননি, তা দিয়ে আত্মতৃপ্তি প্রকাশ করলে আমার উপর কোন গুনাহ হবে কি? রসূলুল্লাহ 38 


বললেন : যা দেয়া হয়নি, তাতে আত্মতৃপ্ত প্রকাশকারী দু’খানি মিথ্যা বস্তু পরিধানকারীর মতো। 
(ই.ফা. ৫৩৯৯, ই.সে. ৫৪২১) 


GA add £3 SEL Bs c Ld Hf ES LE df 2 8 sf BS (mrp) 0 EVA 
K yl E ols ue LAS FE El 
৫৪৭৮-(../২১৩০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হিশাম 
(রহঃ) সানাদে উপরোল্লিখিত হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪০০, ই.সে. ৫৪২২) 


Wwww.waytojannah.com 


Contents 


Pps 


lay) ls —Ya 
পর্ব (৩৯) শিষ্টাচার 


FULD Cn CL Ue Oy pulllh fl i OF gl 
১. অধ্যায় : ‘আবুল কাসিম’ উপনাম নিষিদ্ধ এবং পছন্দনীয় নামসমূহের বিবরণ 
IN, wal i HG - At “ ls sd Cs Los cS 2 Eo (mrpy-otva 
SHU od te SA 2 - GI Gs — Ls BS VG - 4 bin, Be Le df 
CY wold od AULD G08. HE Al U0 SY CHG. mh UG ly A) 
GES Y pAb Ns BE A LA) UB. UDG ses 
৫৪৭৯-(১/২১৩১) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু “আলা ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, বাকী‘ নামক স্থানে এক লোক আর এক লোককে ডাক দিল- হে আবুল কাসিম! তখন 
রসূলুল্লাহ 3% তার দিকে দৃষ্টি দিলেন। সে বলল, হে আল্লাহর রসূল! আমি আপনাকে উদ্দেশ্য করিনি; আমি তো 
অমুককে ডেকেছি। সে সময় রসূলুল্লাহ 3% বললেন : আমার নামে তোমরা নাম রাখো; কিন্তু আমার উপনামে 
তোমরা নামকরণ করো না।* (ই.ফা. ৫৪০১, ই.সে. ৫৪২৩) 
Ae te Ae th He US OL CELI A - 2) Ob ATH ES (Orepry-0 EAs 
UU U8 Lb 0 ok pl be ESS By Lily gL Lie LA dl eA SE 0H dl 
" ALN Sey Al Se A dl SLL COT ty" BE Al JD 
৫৪৮০-(২/২১৩২) ইব্রাহীম ইবনু যিয়াদ যার উপাধি সাবলান (রহঃ) ..... ইবনু ‘উমার (রাষিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আল্লাহ তা'আলার নিকটে তোমাদের নামগুলোর মধ্যে সর্বাধিক 
পছন্দনীয় নাম ‘আবদুল্লাহ ও ‘আবদুর রহমান । (ই.ফা. ৫৪০২, ই.সে. ৫৪২৪) 


২ কুন্ইয়াত- ‘অমুকের বাপ’ বা ‘অমুকের পুত্র' বলে নামকরণ করা। 


—২৪ 
Wwww.waytojannah.com 


Contents 


১৫৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


HEE J ৯% ULE 6 al Ls : SEY 2 ft ; OEE BS (oirvyr)- ofA) 
LL Se Ge JX UF cdl Se Ch HE LE Sl ff 5 pe be AE i ‘np US 
Al 2 A oeb cle ALC a3 Gh. NO BEES TONE 
+ BE Al ILD pl GS UES Y AS 0 UB LS es A ELISE AT, MILL Us BOE 
+ bd fol Cl Ci EGY a TG BE a 04 J 
৫৪৮১-(৩/২১৩৩) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমাদের মাঝে এক লোকের একটি ছেলে সন্তান জন্ম নিল। সে 
তার নাম রাখল ‘মুহাম্মাদ’ ৷ সে সময় তার সম্প্রদায়ের লোকেরা তাকে বলল, আমরা তোমাকে ছাড়ব না রসূলুল্লাহ 
}%-এর নামে নাম রাখা হলে। এরপর সে তার সন্তানটিকে পিঠে বয়ে নিয়ে চলল এবং রসূলুল্লাহ 3%-এর নিকট 
এসে বলল, হে আল্লাহর রসূল! আমার একটি পুত্র সন্তানের জন্ম নিয়েছে আমি তার নাম রাখলাম 'মুহাম্মাদ' । 
এতে আমার সম্প্রদায়ের লোকেরা আমাকে বলছে, আমরা তোমাকে ছাড়ব না রসূলুল্লাহ %-এর নামে নাম রাখা 
হলে। এরপর রসূলুল্লাহ 38% বললেন : আমার নামে তোমরা নাম রাখো, কিন্তু আমার উপনাম অনুসারে উপনাম 
রেখো না। কারণ, আমি একমাত্র ১ (বণ্টনকারী); (আল্লাহ প্রদত্ত সম্পদ) তোমাদের মধ্যে বন্টন করে থাকি । 
(ই.ফা. ৫৪০৩, ই.সে. ৫৪২৫) 
8 Ce Al s LP CLAD LP Ke UES Ld Lh HA ES C. J8-°EAY 
EEE Al co BEE a Oy SEG Ci reat NL SE le IY Vl al se 
Lt 08 BE LA ES GB 2 ASS GA AR YS dl J SIDE AY 
+ EE hdl Cal Chet Uk GS, TGS Vy als 
৫৪৮২-(৪/...) হান্নাদ ইবনু 'সারী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বললেন, আমাদের মাঝে একজন লোকের একটি পুত্র সন্তান জন্ম নিলো। সে তার নাম দিল 'মুহাম্মাদ'। আমরা 
বললাম, তোমাকে আমরা রসূলুল্লাহ 38%-এর নামের দ্বারা তোমার কুন্ইয়াত রাখতে দিব না, যতক্ষণ তুমি তার 
অনুমতি না নিবে। বর্ণনাকারী বলেন, এরপর সে তার নিকট গিয়ে বলল যে, আমার একটি ছেলে জন নিয়েছে। 
আমি রসূলুল্লাহর নামে তার নাম রেখেছি। ওদিকে আমার সম্প্রদায়ের লোকেরা সে নাম দিয়ে আমার উপনাম 
বলতে অস্বীকৃতি জানায় । (তারা বলল) যতক্ষণ তুমি রসূলুল্লাহ 3%-এর অনুমতি গ্রহণ না করো। এরপর তিনি 
বললেন : তোমরা আমার নামে নাম রাখো, আমার উপনামে নাম রেখো না। কারণ, আমাকে ‘কাসিম’ 
(বণ্টনকারী) হিসেবে পাঠানো হয়েছে; আমি তোমাদের মাঝে বণ্টন করার দায়িত্‌ পালন করি। 
| (ই.ফা. ৫৪০৪, ই.সে. ৫৪২৬) 
ig Led Lp — UBL 5G — IE ES bth cel 3 BU) Bs Cojo EAT 
+ PEE lh Cl Chat Ub "KG HT Syl 
৫৪৮৩-(.../...) রিফা‘আহ্‌ ইবনু হাইসাম ওয়াসিতী (রহঃ) ..... হুসায়ন (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে 
হাদীস রিওয়ায়াত করেছেন। “কেননা একমাত্র আমাকে বণ্টনকারীরূপে পাঠানো হয়েছে; “তোমাদের মধ্যে বণ্টন 
করার দায়িত্ব পালন করি”- উক্তিটুকু বর্ণনা করেননি । (ই.ফা. ৫৪০৫, ই.সে. ৫৪২৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৫৯ 


EA el EY PERN OE Ee (../o)y-0 EAE 

"BE 4 U2 U4 U8 a AS 0 Co SS f 05 AC te bed) BS Ss WS 
IHS" KASD do- CEG od ol AG A ES HSE Ty al Ph 
৫৪৮৪-(৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও আবূ সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... জাবির ইবনু 

‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমার নামে তোমরা নাম রাখো এবং 


আমার উপনাম অনুসারে উপনাম রেখো না। কারণ, আমিই হলাম ‘আবুল কাসিম’ ৷ তোমাদের মধ্যে ভাগাভাগি 
করে থাকি । রাবী আবু বাক্র (রহঃ)- এর বর্ণনায় 1১5 ১ স্থানে !5% ) রয়েছে ।* হে.ফ. ৫৪০৬, ই.সে. ৫৪২৮) 


Eb U0, Ly lig daoSl op Ls HES EK Hf ES, C./.j-0 tA 
৫৪৮৫-(.../...) আবু কুরায়ব (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন। একমাত্র 


আমাকে ‘কাসিম’ (বন্টনকারী) রূপে সৃষ্টি করা হয়েছে; তোমাদের মধ্যে আমি বষ্টন করে থাকি। 
(ই.ফা. ৫৪০৭, ই.সে. ৫৪২৯) 


ot Ge hn ts Lon BS YU IO Lh SOL cl Ly Lo LES (potas 
IM LD 0 UN SE Hy Lal ow LED Hf al Se 0 A Le pL be BE Cis 
"BE EG J Al LL a pile 08 HCG BE Gt 
৫৪৮৬-(৬/..) মুহাম্মাদ ইবনুল মুসার ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত যে, এক আনসারী লোকের একটি পুত্র সন্তান জন্ম নিলে সে তার নাম “মুহাম্মাদ’ রাখা ইচ্ছা 
করল। তখন সে নাবী '}ু%-এর নিকট এসে জিজ্ঞেস করলো, তিনি বললেন : আনসারীরা ভাল কর্ম করেছে। 
আমার নামে তোমরা নাম রাখো, তবে আমার উপনামে উপনাম রেখো না । (ই.ফা. ৫৪০৮, ই.সে. ৫৪৩০) 
Lt ie en 0h Lon ip CASS HA Ly LOL Ls ol CF ES JM-0 AY 
ES kl Hl ES C 2 03 od LOL US A 0 6 bi SSL ST Dae te 
- a OF LL UT AE ti U4 oC SAL th tte US ENS 
Bo C HE Lo oo dl Ae 6 28 be Al GF GC be HE Ue be Ls Bo 
5 te os Be Ls: th Gai USL SG ta bs SEs RSD al bs SE 
cp Al Ae Gh D0 Cp DED od CBE Ba Lh AD Se 5 Gad Uy Ds 
ULL 35 5 tie Sal SS US iw HSS US ta Ss Ss. BE Cal 
Al UG LB UE I." FES iol Col Chet Cp SE Al OD UN GEL ON USL) 


+ bd 


- ২২ শব্দদবয় সমার্থক যার অর্থ । উপনাম গ্রহণ করো না। 


www.waytojannah.com 


Contents 


১৬০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৪৮৭-(৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না, মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু 
জাবালাহ্‌ ইবনুল মুসান্না ও বিশ্র ইবনু খালিদ (রহঃ), ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী ও ইসহাক্‌ ইবনু মানসূর 
(রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে নাবী সু হতে ইতোপূর্বে আমরা যীদের হাদীস বর্ণনা 
করেছি তাদের হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। শু'বাহ্‌ (রহঃ)-এর সানাদে বর্ণিত হাদীসে নাষ্র (রহঃ) 
বলেছেন যে, এতে হুসায়ন ও সুলাইমান (রহঃ) আরো কিছু বর্ধিত বলেছেন। হুসায়ন (রহঃ) বলেছেন, রসূলুল্লাহ 
ন বলেছেন : ‘আমি তো বন্টনকারী হিসেবে প্রেরিত হয়েছি; আমি তোমাদের মধ্যে বন্টন করে থাকি।' আর 
সুলাইমান (রহঃ) বলেছেন, ‘একমাত্র আমিই বল্টনকারী, তোমাদের মধ্যে বন্টন করে থাকি’ । 


(ই.ফা. ৫৪০৯, ই.সে. ৫৪৩১) 
Gs he UN UU te nh Sn of dl Ae Lh LOL SUN SE BS (fe) 0 EAA 
Ui pli Ld HSE La IMD Ty U8 cl AE CH HE a 3 EL Ll Eis Le C3 OU 
"a Se ty le OB 4 KG BOE Db Lie Laas Ys palihl Uf ASS Y 
৫৪৮৮-(../...) ‘আম্র আন্‌ নাকিদ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমাদের মাঝে এক লোকের পুত্র জন্ম নিলে সে তার নাম রাখল 
‘কাসিম’ । আমরা বললাম, আমরা তোমাকে ‘আবুল কাসিম’ (কাসিমের বাপ) উপনামে ডাকব না এবং তোমার 
চোখ শীতল করব না। সে তারপর নাবী ঈ-এর সম্মুখে এসে এঁ ব্যাপরটি বলল। তিনি বললেন, তোমার সন্ত 
নের নাম রাখো ‘আবদুর রহমান । (ই.ফা, ৫৪১০, ই.সে. ৫৪৩২) 
Ee hn 0 ae ED C ODO os 5 BS pls tk ASS Cec 0£AY 
MD Bn. De be SEL 05 LoL Lp pull chp) be CASS ~ eS - Ye 
+ Ue Dad Yo KLAN LE 0 
৫৪৮৯-(.../...) উমাইয়াহ্‌ ইবনু বিসৃতাম, ‘আলী ইবনু হুজূর (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে ইবনু 
‘উয়াইনাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। তবে তিনি “তোমার চোখ শীতল করব না” এ উক্তি 
বর্ণনা করেননি। (ই.ফা. ৫৪১১, ই.সে. ৫৪৩৩) 
:1 5 Ee CN A 3 RTS SN SSE Ls af C8 8 Hf EES (orefa)-ota. 
HE hh A U6: JH ELA es IU Cap oh ASL te od 0 Be ts UE SS 
CHA TIA ff CF SE UE. EES TIS VY Ab IS 
৫৪৯০-(৮/২১৩৪) আবৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র 
(রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আবুল কাসিম 3% বলেছেন: তোমরা আমার নামে 
নাম রাখো এবং আমার উপনাম হিসেবে উপনাম রেখো না। ‘আম্র (রহঃ) তার বর্ণনাতে বলেছেন, ‘আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত’ এবং তিনি এ উক্তিটি করেননি বলতে শুনেছি। (ই.ফা. ৫৪১২, ই.সে. ৫৪৩৪) 
LA EX awe So DS G5 A Ao LOG od 6 3 ES (ovrea)- 064) 
Lie Le a 0 Alm be $f be Od CH BES :1 56 - Sa oN bil, - GI cl LG 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৬১ 


Sus oh SD OR ] 1h EL J CL ES SLE 0 oh or Bo 
HEL LS 1 UE dh ie ALL BE Al JD co CL Ub. I 1%, ce JH 
Hs oly 
৫৪৯১-(৯/২১৩৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, আবূ সা*ঈদ 
আশাজ্জ ও মুহাম্মাদ ইবনুল মুসার ‘আনাযী (রহঃ) ..... আল মুগীরাহ্‌ ইবনু শু'বাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি যে সময় নাজরান গমন করলাম, তখন সেখানকার ব্যক্তিরা আমাকে জিজ্ঞেস করল, আপনারা পড়েন 
০, ০5 ৬৯ (হে হারূনের বোন) অথচ মূসা (‘আঃ) ছিলেন ‘ঈসা (‘আঃ)-এর এত দিন আগে? রসূলুল্লাহ 
সু-এর নিকট আমি যখন ফিরে আসলাম তখন এ বিষয়ে তাকে প্রশ্ন করলাম । তিনি বললেন, তারা (ইয়াহুদী- 

খ্ৰীষ্টানরা) তাদের পূর্ববর্তী নাবী ও সালিহ্‌গণের নামে (বোচ্চাদের) নাম রাখতো । (ই.ফা. ৫৪১৩, ই.সে. ৫৪৩৫) 

83359 edly nih pL Kah Als 2৮-1! 
২. অধ্যায় : মন্দ নাম এবং নাফি' ইত্যাদি শব্দে নাম রাখা মাকরুহ 

0 be BS SG Gf ONS XK Hs SS 0 BS BS (irpre)j-otay 
Cy Hey nce UC ty td CA Ps Dy Ls be sf bo SES gp Bs 
ds C3 Hl os Es es of BE dl BES) UGS Jb A ch 0 Le al ie 
+ SL 
৫৪৯২-(১০/২১৩৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সামুরাহ্‌ ইবনু 
জুনদাব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু আমাদের গোলামদের চারটি নাম দ্বারা নামকরণ করতে 

বারণ করেছেন : আফ্লাহ্‌, রাবাহ্‌, ইয়াসার ও নাফি‘। (ই.ফা. ৫৪১৪, ই.সে. ৫৪৩৬) 

0 EX be 4 be AD Ob OED oF ah ES 2s ts 8 ES (pycotar 
+ L3G El Ys LG Ys EU LSE LY "HE dl SLD UB UN 
৫৪৯৩-(১১/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... সামুরাহ্‌ ইবনু জুনদাব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমার ক্রীতদাসের নাম রাবাহ্‌, ইয়াসার, আফ্লাহ্‌ ও নাফি‘ রেখো না। 
(ই.ফা. ৫৪১৫, ই.সে. ৫৪৩৭) 


HL OF Dp op Dae BS 14) ES O53 0 dl Le bi LA BS (rorvpvey-o tat 
A USL ED a 0d DSC nl 3% al 030 UU Sh 5 Es Cp TE 0 pao 
VY, EU Ys LG SE LAY. dS bel LLY. er FRE 

UY ELS DEA Hl Uk BB ll V5 Ss 

PEER 


৫৪৯৪-(১২/২১৩৭) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... সামুরাহ্‌ ইবনু জুনদাব (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: আল্লাহ্র নিকট বেশি পছন্দনীয় কালাম চারটি ৷ 4 ০০৯% 


Wwww.waytojannah.com 


Contents 


১৬২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আল্লাহর পবিত্রতা ঘোষণা, করছি, % 5, যাবতীয় প্রশংসা আল্লাহ্র, 4 ১} 2} ১", (এক) আল্লাহ ছাড়া আর 
উপাস্য নেই এবং "5 4, আল্লাহ্‌ সর্বশ্রেষ্ঠ । এগুলোর যে কোন শব্দ দ্বারা তুমি আরম্ভ কর, এতে তোমার কোন 
ক্ষতি নেই এবং কক্ষনো তোমার ক্রীতদাসের নাম ইয়াসার, রাবাহ্‌, নাজীহ ও আফ্লাহ্‌ রাখবে না। কেননা, তুমি 
হয়তো বা ডাকবে- ‘ওখানে সে আছে কি?” আর সে (তখন) সেখানে নাও থাকতে পারে। তখন কেউ বলবে- 
না’ এখানে নেই । (এ জবাবে কু-ধারণা তৈরি হতে পারে) । 
(বর্ণনাকারী বলেন), নাবী 3% কেবল এ চারটি নাম বলেছেন। অতঃপর কেউ যেন আমার চাইতে অধিক 
সংযোজন না করে। (ই ফা. ৫৪১৬, ই.সে. ৫৪৩৮) 
bi 5 BS es ts tf 2 Ul ABN ; GE EL 0.1)" ০৭০ 
AS ty LS BS HE 8 LG cE LS BST - dt s- 052 উ 5০১ 
EE Sak DA) Sos Bl Cs nh C5 Lb SRD ALL ab be pls Hct Us 
EH BE KS i SE LL LS Yas Ok Lis Co 
৫৪৯৫-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, উমাইয়াহ্‌ ইবনু বিস্তাম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার 
(রহঃ) মানসূর (রহঃ) হতে যুহায়র (রহঃ)-এর সানাদানুসারে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু জারীর (রহঃ) ও 
রাওহ্‌ (রহঃ) উল্লিখিত হাদীস যুহায়র (রহঃ) বর্ণিত সম্পূর্ণ ঘটনার বর্ণনা সম্বলিত হাদীসের অবিকল । তবে শু'বাহ্‌ 
(রহঃ)-এর হাদীসে শুধু সন্তানের নাম রাখার কথা বর্ণনা আছে। তিনি ১] (চার-এর) কথাটি বর্ণনা করেননি। 
(ই.ফা. ৫৪১৭, ই.সে. ৫৪৩৯) 
i sl [Be (9) Ee at) ES ls of 0 Ll th Loe ES (oranrj-etan 
SEE Os ch cd 0 be ot 0 BE hl 0% 4 Ae GAS eS 
oh ie 2 Hs BE al UL On BS bs Ub Hb Ge 5 CEL Bb piss sly LG 
+5 Bh be ces 0b IB 
৫৪৯৬-(১৩/২১৩৮) মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% ইয়া‘লা, বারাকাহ্‌, আফলাহ্‌, ইয়াসার ও নাফি* ইত্যাদি এ রকম নাম 
রাখা বারণ করার ইচ্ছা পোষণ করেছিলেন। অতঃপর তীকে আমি লক্ষ্য করলাম যে, এ ব্যাপারে তিনি নিশ্চুপ 
রইলেন, কিছু বললেন না। তারপর রসূলুল্লাহ 3%-কে উঠিয়ে নেয়া হলো এবং তিনি তা (শক্তভাবে) বারণ 


করেননি । পরে ‘উমার (রাযিঃ) তা বারণ করার ইচ্ছা পোষণ করলেন, তারপর তিনিও তা পরিত্যাগ করেন। 
(ই.ফা. ৫৪১৮, ই.সে. ৫৪৪০) 


EL oo 2 pl Dak CS od Cask pid pos AL Gl Y 
Ua 5s L929 
৩. অধ্যায় : উত্তম নামে মন্দ নামের পরিবর্তন এবং “বার্রাহ্‌’ নামকে যাইনাব, জুওয়াইরিয়াহ্‌ ও 
অনুরূপ নামে পরিবর্তন করা 
nod SE El Ls Loy AP CF IAS FS bt LAT BS (rire otay 
BE al 00: 5 5 So BS TEL A 25s Lo ee Ll PS Eo: Er BLE 


> 5" 08, Sale Ll ie 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৯) শিষ্টাচার : ১৬৩ 


be SIS Ee Lol 
৫৪৯৭-(১৪/২১৩৯) আহ্মাদ ইবনু হাম্বাল, যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না, ‘উবাইদুল্লাহ ইবনু 
সা'ঈদ ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... ইবনু উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% ১-৮ 
(অমান্যকারী)-এর নাম পরিবর্তন করে দিলেন এবং বললেন, তুমি 4 (সুন্দরী)। 


বর্ণনাকারী আহ্‌মাদ (রহঃ)-এর সানাদে :১-এর স্থানে 2 দিয়ে উল্লেখ করেছেন। 
(ই.ফা. ৫৪১৯, ই.সে. ৫৪৪১) 


A be Ll Lh MD UG ga OF CLAD UG KE of C2 8 Hf ES (...pve)-0 AA 
+ He BEE a ILD UELS Kale WY UE CHS LR ULE 0H oe pb Le dl 
৫৪৯৮-(১৫/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, ‘উমার 
(রাযিঃ)-এর এক মেয়েকে ২.৮ (‘আসিয়াহ্‌) নামে ডাকা হত । রসূলুল্লাহ 3 তার নাম রাখলেন, ‘জামীলাহ্‌’। 


(ই.ফা. ৫৪২০, ই.সে. ৫৪৪২) 

wr Es GEL 9G - al bil, - Ee Bs SED ES EE (en ০644 
Ud EG Cd BOE CHS UU Ae 09 oP SK Le lb olga SA Ae 0h Le 
be XE of OM oo + FF Be be EOS UW UES USS Lh a FE al U3) 
+ le Chas UB KS 
৫৪৯৯-(১৬/২১৪০) ‘আম্‌ূর আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, (উম্মুল মু'মিনীন) জুওয়াইরিয়াহ্‌ (রাযিঃ)-এর আসল নাম ছিল “বার্রাহ্‌’ (পুণ্যবতী) 
রসূলুল্লাহ 3 তার নাম পরিবর্তন করে রাখলেন ‘জুওয়াইরিয়াহ্‌' (স্নেহময়ী কিশোরী)। কেননা 'বার্রাহ্‌' 
(পুণ্যবতী)-এর নিকট হতে বের হয়ে এসেছেন- এমন বাক্য তিনি পছন্দ করতেন না। ইবনু আবু ‘উমার (রাষিঃ)- 


এর হাদীসে কুরায়ব (রহঃ) সূত্রে (৭০ 0% ০৪-এর স্থানে ০ ০% ৩ বৰ্ণিত হয়েছ। 
(ই.ফা. ৫৪২১, ই.সে. ৫৪৪৩) 


LE ES 1 0 0 LOL cl th LOG Lt of C2 8 HES (11 0pwy-o0. 
dl SE Bo CLA of Op SES ID Ul cha Be of oh sl tp os is he 
UETAD BO od be pH of Be BSG fh 205 te Ba le ES 0 
Js. IE 0 05h oS Sesh bil, . PD FE al JAD BOL. Gk SH UB dl 
+ Lt ie 2 ts LL BS Lt of OH 
৫৫০০-(১৭/২১৪১) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না, মুহাম্মাদ ইবনু বাশ্শার ও 
‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, যাইনাব (রাযিঃ)-এর আসল নাম 
ছিল ‘বাররাহ্‌’। তাই বলা হলো, তিনি আত্মশুদ্ধি করেন। অতঃপর রসূলুল্লাহ 3% তার নামকরণ করলেন 


‘যাইনাব’ । ইবনু বাশৃশার ছাড়া উপরোল্লিখিত রাবীদের বর্ণিত হাদীসের হুবহু শব্দ বর্ণিত হয়েছে। তবে ইবনু আবী 
শাইবাহ্‌ {5১ ০ এর স্থলে ২5১ 52 বলেছেন। (ই.ফা. ৫৪২২, ই.সে. ৫৪৪8৪) 


Wwww.waytojannah.com 


Contents 
১৬৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


AE lS i Bc ETE Esl = ts se En (vray) 
EM Lk ED CS GFE Gli 0 a Ebel SUE SD EG EE 
+ AD BE A ID SES 
RD BELGE WaT BG C5 US AE CBS cl 
৫৫০১-(১৮/২১৪২) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবূ কুরায়ব (রহঃ) ..... যাইনাব বিনতু উন্মু সালামাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, পূর্বে আমার নাম ‘বার্রাহ্‌’ ছিল। অতঃপর রসূলুল্লাহ 3% আমার নাম রাখলেন 
“‘যাইনাব’। 
তিনি বলেন, যাইনাব বিনতু জাহ্‌শ (রাযিঃ) তার (-এর) নিকট আসলো । তার (ও) নাম ছিল “বাররাহ্‌’ 
তার নামও তিনি “‘যাইনাব’ রেখে দিলেন। (ই.ফা. ৫৪২৩, ই.সে. ৫৪৪৫) 
be 2 ff 0 5s be SH GE lhl £3 ph GS sy Se BS A) 
8 BE 3 JO UCL od SCD gf SBT ol CC OM HE Gh 55 GS 5S 
2 8. "Sa Rb sl HCH SPY BE Al JL) THES SAL pI 
LS Ua U6 TLS 
৫৫০২-(১৯/...) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু ‘আম্র ইবনু ‘আতা (রহঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমার কন্যার নাম রাখলাম ‘বার্রাহ’। সে সময় যাইনাব বিনতু আবূ সালামাহ্‌ (রাযিঃ) আমাকে 
বললেন যে, রসূলুল্লাহ 38% এ নাম রাখতে বারণ করেছেন। আমার নাম “বার্রাহ্‌’- (পুণ্যবতী) রাখা হয়েছিল। 
তাতে রসূলুল্লাহ 3% বললেন : তোমরা স্বয়ং আত্মা পরিশুদ্ধ বলে দাবি করো না। আল্লাহ তা'আলাই অধিকতর 
জানেন তোমাদের মাঝে পুণ্যবানদের সম্পর্কে । অতঃপর তারা বলল, তবে আমরা তার কি নামকরণ করবো? 
তিনি বললেন, তার নাম রাখো ‘যাইনাব’। (ই.ফা. ৫৪২৪, ই.সে. ৫৪৪৬) 


AGL ALy ALS) Ay dl pas Cl -t 
৪. অধ্যায় : মালিকুল আমলাক কিংবা মালিকুল মুলুক- নাম রাখা নিষিদ্ধকরণ 

bin, - Ls of 5 8 Hl ES LY Ly Ga Ge CF Bas BS (0vrr yoo. 
4 be cI AND Ee OTL Ly 
EAN. se de Ck Un dl Se oi EE "U8 BE A ce FIA 
EOE 

+ SCE HALE Ba CU UB Ly) UN 

Ea J le 8 0 cl 5 ts SAT I, 
৫৫০৩-(২০/২১৪৩) সাঈদ ইবনু ‘আমূর আশ'আসী, আহ্‌মাদ ইবনু হাম্বাল ও আবূ বাক্র ইবনু আবূ 
শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন: আল্লাহর তাআলার নিকট 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৯) শিষ্টাচার ১৬৫ 


অধিকতর ঘৃণিত নাম এঁ লোকের, যার নাম ‘মালিকুল আমলাক'- (বাদশার বাদশাহ) রাখা হয়। ইবনু আবু 
শাইবাহ্‌ (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন- “আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে অন্য কোন “মালিক' 
‘অধিপতি’ নেই” । 
আশ'আসী (রহঃ) বলেন, বর্ণনাকারী সুফ্ইয়ান (রহঃ) বলেছেন, এ শব্দ (ফারসী ভাষায়) ‘শাহান শাহ-এর 
অবিকল। 
আর আহমাদ ইবনু হাম্বাল (রহঃ) বলেন, আমি আবু ‘আমূর (রহঃ)-কে &৯|-এর অর্থ জানতে চাইলে তিনি 
বলেন, | চরম নিকৃষ্ট । (ই.ফা, ৫৪২৫, ই.সে, ৫৪৪৭) 
Li UU A 0 pl bo Lace Ul Gy Se Gs al) tp Lots Ue (jc. t 
Ll cb ho Bl BE al UL UU Wie CH LK BEG Al JD te A Hf Gs 
‘dy de Y DL df A US Un sie Sly Lisl Lh 
৫৫০৪-(২১/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এগুলো আবু ছুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ সু হতে আমাদের নিকট হাদীস বর্ণনা করেছেন। তারপর তিনি কিছু 
হাদীস বর্ণনা করলেন। তন্মধ্যে অন্যতম একটি হলো, রসূলুল্লাহ :্ঠ বলেছেন : কিয়ামাতের দিন আল্লাহ 
তা'আলার নিকটে সবচেয়ে রাগের কারণ, সবচেয়ে ঘৃণিত, অধিকতর ক্ষিপ্রতার সম্মুখীন হবে সে লোক যার নাম 
রাখা হয়েছে ‘মালিকুল আমৃলাক' (রাজাধিরাজ সম্রাট), আল্লাহ ছাড়া অন্য আর কেউ ‘মালিক’ (সম্রাট) নেই। 
(ই.ফা. ৫৪২৬, ই.সে, ৫৪৪৮) 
MA IGG ACEI pila 0 ALLY AN y Lp Aylgall Aylas UAL ly ~o 
al ee FUN pL DG PATS Al diay Bald clALLY AS 30s 
৫, অধ্যায় : সন্তান জন্ম নিলে নবজাতককে খুরমা (ইত্যাদি) চিবিয়ে তার মুখে দেয়া এবং এ 
উদ্দেশে তাকে কোন নেককার ব্যক্তির নিকট নিয়ে যাওয়া মুস্তাহাব; জন্মের দিন নাম রাখা জায়িয; 
‘আবদুল্লাহ এবং ইব্রাহীম ও অন্যান্য নাবীগণের নামে নামকরণ করা মুস্তাহাব 
CF od be ll oh ie Ll Lh MD ES ALS 5 Yl Se Es (vitspv)j-000 
0 BE Al UL Ys bm HE A ILO dd Gia Bl of 4 Ay CRG: Ul al 
SS OES 4 3 CAG 25 A nh Cede he UG Ad Vs gs ele 
SE LG "a La LA: Al 0) J Hick lal G25 53 od dal lh 
“hl 
৫৫০৫-(২২/২১৪৪) ‘আবদুল আ'লা ইবনু হাম্মাদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাধিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু আবূ তালৃহাহ্‌ আনসারী-এর জন্মকালে আমি তাকে রসূলুল্লাহ 3-এর দরবারে নিয়ে 
গেলাম । সে সময় রসূলুল্লাহ 3% স্বীয় গায়ে একটি ‘আলখাল্লা' জড়িয়ে তার উটের গায়ে তৈল মালিশ করছিলেন। 
তিনি প্রশ্ন করলেন, তোমার সাথে খেজুর আছে কি? আমি বললাম, হ্যা । তারপর আমি তার হাতে কয়েকটি খেজুর 
দিলাম। তিনি তার মুখে জড়িয়ে দিয়ে চিবালেন। তারপর শিশুটির মুখ ফাঁক করে তার মুখের ভিতরে দিলেন। 


২৫ 
Wwww.waytojannah.com 


Contents 
১৬৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


শিশুটি তা চুষতে লাগল। সে সময় রসূলুল্লাহ সু বললেন : ‘আনসারীদের খেজুরের প্রতি ভালবাসা' এবং তিনি 
তার নাম রাখলেন, ‘আবদুল্লাহ । (ই.ফা. ৫৪২৭, ই.সে. ৫৪৪৯) 
tm Of CF Of CH EG OR GS BS Ls SSH EL (C.rj-ooe 
ile ff 20 Chal Uni le EOS ELS Ll oN OF US 1 U8 AL 0 pal te 
ERC Gin Cal Bb dh HUE LY A. OS Ce CEA oe Hf Cl 8 ke ON 
08. Eh sl UG TSSG BE AULD A: Ble Hf etl Cli ta 1 
5 ib. HE A ss al lb Sf A UE CSE Tr Ugh 0G dd "08 Ss 
Al Gl CSS: UN. Bd Mall "105 BEE Ll Ll orf tc Cini HG 
«dl Se A EE Bal ob of CEG 23 i WEST Vici FG 
৫৫০৬-(২৩/...) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আবূ তালহাহ্‌ (রাযিঃ)-এর এক পুত্র সন্তান রোগাগ্রস্ত ছিল । (একদিন) আবূ তালহাহ্‌ (রাি$) (তার 
কর্মে) বের হলো এদিকে তার বাচ্চাটি মারা যায়। যখন আবূ তালৃহাহ্‌ (রাযিঃ) ফিরে আসলেন, তিনি (স্ত্রীকে) প্রশ্ন 
করলেন, আমার সন্তান কী করছে? (স্ত্রী) উম্মু সুলায়ম (রাযিঃ) বললেন, সে পূর্বের চেয়ে অধিকতর শান্ত । তারপর 
তিনি তাকে রাতের খাদ্য দিলেন, তিনি তা খেলেন, তারপর তার সাথে মিলিত হলেন। তারপর তিনি অবসর হলে 
উম্মু সুলায়ম (রাযিঃ) বললেন, শিশুটিকে দাফন করে এসো । যখন সকাল হলো আবু তালৃহাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 
কুনু-এর দরবারে এসে তাঁকে (সব) ঘটনা অবহিত করলেন। তিনি জিজ্ঞেস করলেন, তোমরা কি গতরাতে মিলিত 
হয়েছো? তিনি বললেন, হ্যা । তিনি (দু'আ করে) বললেন, হে আল্লাহ! তাদের দু'জনের জন্যে বারাকাত দিন। 
তারপর তার স্ত্রী একটি সন্তান প্রসব করলেন। সে সময় আবূ তালহাহ্‌ (রাযিঃ) আমাকে বললেন, তাকে (কোলে) 
তুলে নাবী ফুু-এর দরবারে নিয়ে যাও । তাকে নিয়ে রসূল সু -এর নিকট আসলেন। উম্মু সুলায়ম (রাযিঃ) তার 
সঙ্গে কতক খেজুরও দিলেন। রসূলুল্লাহ সু তাকে (শিশুটিকে) কোলে নেন এবং জিজ্ঞেস করলেন, তার সাথে 
কিছু আছে কি? তারা বললো, হ্যা, কয়েকটি খেজুর । তখন নাবী ফুঁ সেগুলো বের করলেন ও চিবালেন। তারপর 
তা তার মুখ হতে নিলেন এবং বাচ্চাটির মুখের মধ্যে দিলেন। এরপর তাকে তাহনীক করে তার জন্যে দু'আ 


৫৫০৭-(../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে এ ঘটনা সহকারে রাবী ইয়াযীদ 
(রহঃ)-এর হাদীসের অবিকল বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪২৯, ই.সে. ৫৪৫১) 


BS 19 58 As GA A 0s dl Se Lt ol Cs 8 Hf ES (010/vt)-00 A 
= et nse dss Rr ER Hl BLE LAB His Tet Bd dt agt COTS Hf 
Pal Od BE Gl 5 CHG HE dL UN aga ff be HY ff CP AO te LOY 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৯) শিষ্টাচার ১৬৭ 


৫৫০৮-(২৪/২১৪৫) আবূ বাক্‌র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ‘আরী ও আবু কুরায়ব 
(রহঃ) ..... আবু মূসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমার একটি পুত্র সন্তান ভূমিষ্ঠ হলে আমি তাকে নিয়ে 
নাবী $%-এর দরবারে উপস্থিত হলাম । তিনি তার নাম রাখলেন ইব্রাহীম এবং একটি খেজুর চিবিয়ে তার মুখে 
দিলেন। (ই.ফা. ৫৪৩০, ই.সে. ৫৪৫২) 

Al - SEM oS - Ut Es Ae 4 Ege Bh HA Bn (111/v0)-00.4 

df Sh HER VG C4 St gh Dh Ch Luly HY Lk oS Hh 5 Hs 

CLR tn CRS Bb ply A Xs CLG UG CL SEN 0 A Sig TD hs CRG bm 

LE CG 108 FS ES Bb oS od Lh Uta HE al I BAG AS BEE a JL ot) 

dl I Gol Tl 5S pi U1 Ob a 3 UE BUCS GS Lf UF Whi iol UC 

HE 08d Cs as CH AG FE Lh A KE BL LE ely AL fh LLL oli 25 SG 
+550 BY ke FT Cm BE Al ILD LES ks As BE a U3 

৫৫০৯-(২৫/২১৪৬) হাকাম ইবনু মূসা আবূ সালিহ্‌ (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ ইবনু যুবায়র ও ফাতিমাহ্‌ বিনতু 
মুনযির ইবনু যুবায়র (রহঃ) হতে বর্ণিত । তারা বলেন, আসমা বিনতু আবূ বাক্র (রাযিঃ) যে সময় হিজরাত 
করলেন, সে সময় তিনি ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-কে পেটে ধারণ করছিলেন। কুবায় পৌছলে তিনি 
‘আবদুল্লাহকে প্রসব করলেন। তারপর প্রসবের পর তিনি রসূলুল্লাহ 38-এর দরবারে গেলেন যাতে তিনি তাকে 
(নবজাতককে) খেজুর চিবিয়ে বারাকাত দেন। রসূলুল্লাহ 3 বাচ্চাটিকে তার নিকট হতে নিয়ে নিজের কোলে 
রাখলেন । এরপর একটি খেজুর নিয়ে আসলেন । বর্ণনাকারী বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তা পাওয়ার আগ 
পর্যন্ত খুঁজে যোগাড় করতে আমাদের কিছু সময় দেরী হলো। তারপর তিনি তা চিবিয়ে নিজ মুখে থেকে তার 
মুখের ভিতরে দিলেন। অতএব তার পেটে প্রথম যা ঢুকল তা ছিল রসূলুল্লাহ 3-এর লালা । আসমা (রাষিঃ) 
আরও বলেছেন, তারপর তিনি তাকে হাত বুলিয়ে দিলেন এবং তার জন্য দু'আ করলেন, আর তার নাম রাখলেন 
‘আবদুল্লাহ । তারপর সাত কিংবা আট বছর বয়সে সে রসূলুল্লাহ 3-এর দরবারে বাই‘আত হওয়ার জন্য এলো। 
(পিতা) যুবায়র (রাযিঃ) তাকে তা করার উপদেশ দিয়েছিলেন। রসূলুল্লাহ 3% তাকে এগিয়ে আসতে দেখে মুচকি 
হাসলেন। এরপর তাকে বাই‘আত করে নিলেন। (ই.ফা, ৫৪৩১, ই.সে. ৫৪৫৩) 

Wil ie anf to ple oe ad Hf Ess pS ts He AS 3 Bo (peycoon. 

CB BS Uk AT eUky CT Lich cli 2 Oly CASS : CG AC HM of Al As eS 

BD Bh USS pid Uf UG 38 Ch UF 5 UA 5 Ly ED oS od nh HE dl UD 
+ LYE Ty 20 TH US Se A AES Fa ASE oS BOE dl JD 

৫৫১০-(২৬/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আসমা (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 
মাক্কায় (থাকাকালে) ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-কে গর্ভে ধারণ করেন। তিনি বলেন, আমি (মান্ধাহ্‌ থেকে 
মাদীনায় (হিজরাতের উদ্দেশে) বের হলাম। সে সময় আমার গর্ভকাল পূর্ণ হয়ে আসছে। আমি মাদীনায় এসে 
কুবায় গমন করলাম এবং কুবায় তাকে প্রসব করলাম। অতঃপর রসূলুল্লাহ 3-এর খিদমাতে গেলাম। তিনি 
তাকে (নবজাতককে) তাঁর কোলে রাখলেন, এরপর একটি খেজুর আনিয়ে তা চিবালেন, অতঃপর তীর মুখ থেকে 


Wwww.waytojannah.com 


Contents 


১৬৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


লালাসহ তার (বাচ্চাটির) মুখে দিলেন। অতএব রসূলুল্লাহ সু্-এর লালাই ছিল প্রথম খাদ্য, যা তার পেটে 
ঢুকলো । অতঃপর খেজুর চিবিয়ে তার মুখে দেয়ার পর তার জন্য দু'আ করলেন এবং তাকে বারাকাত (এর দু'আ) 
দিলেন। এ সন্তানই ছিল (মাদীনায়) হিজরাতের পর ইসলামের প্রথম নবজাতক । (ই.ফা. ৫৪৩২, ই.সে. ৫৪৫৪) 
0h glia Uo ele 08 le LF 2S ts IE US Lt of O98 Hl Bs (.yeyc00)) 
AHS Oh A As ES ts BEE dl JAD ol COAL UA GG of FS HLA te al oe 
FA il [ER RCG 4 
৫৫১১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আসমা বিনতু আবু বাক্র সিদ্দীক (রাযিঃ) হতে 
বর্ণিত যে, তিনি ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-কে গর্ভে ধারণ করে হিজরাত করে রসূলুল্লাহ স-এর দরবারে 
পৌছলেন। অতঃপর উসামাহ্‌ (রাযিঃ)- এর হাদীসের অবিকল উল্লেখ করেন। (ই.ফা. ৫৪৩৩, ই.সে. ৫৪৫৫) 
[EME Oe AER [EA Ss dl ce ৮ Pel At [9 ES sd & (YN£v/vv)-০০১Y 
HEE ie USD Sa AV TERE UY Lo toad te = 5 
৫৫১২-(২৭/২১৪৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
' রসূলুল্লাহ -এর দরবারে (নবজাতক) সন্তানদের নিয়ে আসা হত । তাদের জন্য তিনি বারাকাতের দু'আ করতেন 
এবং খেজুর চিবিয়ে তাদের মুখে দিতেন। (ই.ফা. ৫৪৩৪, ই.সে. ৫৪৫৬) 
Er te sl te se te "Yl a6 4 We Ls G8 sd [Eo (vv AfrAJ coo NY 
+ We Ue 15 575 CLG AS BE Ld DED oh dl is Bin CG 
৫৫১৩-(২৮/২১৪৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, ‘আবদুল্লাহ ইবনু যুবায়রকে রসূলুল্লাহ 3%-এর দরবারে (নবজাতক) নিয়ে আসলাম তাকে তাহনীক করার 


জন্য । অতঃপর আমরা একটি খেজুর চাইলাম । তবে তা সংগ্রহ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়লো। 
(ই.ফা. ৫৪৩৫, ই.সে. ৫৪৫৭) 


4 “ il 2 :3৬ (CE 9 Ee Ee 2 ay Je 0 LD 2 (Y£4/v2)-00) 
0 Dl off: U5 LL of de te IA HED - ULE Hf Tbe UNAS Le BS 
BE hl sk AG A Hl 53 ce BE nh Ye BE ILO ddd 
BE al J GEL EH BEG al JL Bl ce on Ul a3 Lo 

BILD UES: JF. SHC IO. ILD UH I AUR. Cl Ce: 
LOAM BG EL LM LL OT "06. 
৫৫১৪-(২৯/২১৪৯) মুহাম্মাদ ইবনু সাহ্‌ল তামীমী ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) . as সাহ্‌ল ইবনু 
সা'দ (রাঘিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, মুনযির ইবনু আবূ উসায়দ (রাযিঃ)-কে তার জন্বের সময় রসূলুল্লাহ $%- 
এর নিকট আনা হলো। নাবী 3 তার রানের উপরে তাকে রাখলেন । আবূ উসায়দ (রাযিঃ) (পাশে) উপবিষ্ট । 


নাবী কুনু তার সামনে কোন বিষয় মনোযোগ দিলেন। আবূ উসায়দ (রাযিঃ) তার সন্তানের ব্যাপারে (কাউকে) 
. আদেশ করলেন। তাকে রসূলুল্লাহ 3ু-এর রানের উপর থেকে উঠিয়ে নিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিলো। তারপর 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৩৯) শিষ্টাচার ১৬৯ 


রসূলুল্লাহ ন সজাগ হলেন এবং বললেন, বাচ্চাটি কোথায়? আবূ উসায়দ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! 
আমরা তাকে ফেরত পাঠিয়ে দিয়েছি। তিনি প্রশ্ন করলেন, তার নাম কী? তারা বলল, ‘অমুক'- হে আল্লাহর রসূল! 
তিনি বললেন, না; বরং তার নাম মুন্যির। এভাবে সেদিন থেকে তিনি তার নাম মুন্যির' রেখে দিলেন। 
(ই.ফা, ৫৪৩৬, ই.সে, ৫৪৫৮) 
CH ke Sh Se Go tS V9 2 SU el 3 BS (vve./r.)-00)০ 
oA be pl of be wh Se Bo - 5 ily - Eh ts Oe Bosc ts Ld Bo 
- SUA U5 - LE A OU El UE BE i Col BE al UL UE: Ub a cs 
U8: U6. tk Od CE Uf ON 8 BG Al ILO OY EG ON - Ld 
৫৫১৫-(৩০/২১৫০) আবু রাবী* সুলাইমান ইবনু দাউদ ‘আতাকী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ সু মানুষের মাঝে চরিত্রগুণে সর্বোত্তম ছিলেন। আমার এক ভাই ছিল, যাকে 
আৰৃ 'উমায়র বলে সম্বোধন করা হতো । বর্ণনাকারী বলেন, আমি অনুমান করি তিনি বলেছিলেন যে, সে দুধ 
ছাড়ানো বয়সের ছিল। রসূলুল্লাহ $রু যখনই (আমাদের ঘরে) আসতেন, তখন তাকে দেখে বলতেন, হে আবূ 
উমায়র! কি করেছো নুগায়র (চডুইছানা)? এ কথা বলে তিনি তার সঙ্গে খেলা করতেন। | 
(ই.ফা. ৫৪৩৭, ই.সে. ৫৪৫৯) 
ALLY SLAG dh GA GA ALE 2 ly 1 
৬. অধ্যায় : নিজের ছেলে ছাড়া অন্যকে ‘হে বৎস! বলা জায়িয এবং 
আদর প্রকাশের উদ্দেশে তা করা মুস্তাহাব 
AL 0 al te OLE of be Lge 3 Ee Lp kl AE Ls Le i (rv0vyrv)-001 
+d BE Al ILO dU Uk 
৫৫১৬-(৩১/২১৫১) মুহাম্মাদ ইবনু ‘উবায়দ গুবারী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে বললেন, হে বৎস! (ই.ফা. ৫৪৩৮, ই.সে. ৫৪৬০) 
NG - ‘LE ENS bir, - OG Eb 2 3 Bo (r1evgrvy-oolv 
CSS 0% C2 IS of GF oe AE of BF UCL tp CD ts Ss Bo 
[EGOS te lt Ul UH Le SC Ce i 5 oo Sf FE al I 
+ SB be Al ce UAT Ar 08. G5 x 0 IE a Hf OES i C100. 
৫৫১৭-(৩২/২১৫২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আল-মুগীরাহ্‌ 
ইবনু শু'বাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর নিকট ‘দাজ্জাল’ সম্বন্ধে আমার চেয়ে বেশি 
কেউ প্রশ্ন করেনি যত প্রশ্ন আমি করেছি। তিনি আমাকে বললেন, হে বৎস! তার কোন্‌ বিষয় তোমাকে অস্থির 
করেছে? সে কিছুতেই তোমার অনিষ্ট করতে পারবে না। মুগীরাহ্‌ বলেন, আমি বললাম, তারা তো ধারণা করে 


থাকে যে, তার সাথে পানির নহরসমূহ এবং রুটির পাহাড়সমূহ থাকবে। তিনি বললেন, তা আল্লাহ্র নিকট তার 
থেকে সহজতর । (ই.ফা. ৫৪৩৯, ই.সে. ৫৪৬১) 


Wwww.waytojannah.com 


Contents 
১৭০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


i Sh En BS E bE) 5: HG 5 Gs Se of S28 Be (.../..)y-00 A 


ks il ff Ee gal ts Lt AS CT a TEL nl ts GE Bor Bh 
Pe SY. ETL dl BE TH ik Al ee SOE - ALY Ss Gel Lr 
+, ৯১৯ 
৫৫১৮-(./..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র, সুরায়জ ইবনু ইউনুস, ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম ও মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... ইসমা'ঈল (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হাদীস রিওয়ায়াত করেছেন। 
কিন্তু তাদের মাঝে ইয়াধীদ (রহঃ) বর্ণিত হাদীস ছাড়া কারো হাদীসে মুগীরাহ্‌ (রাযিঃ)-এর প্রতি নাবী 3%-এর 
উক্তিটি “হে বৎস” শব্দের উল্লেখ নেই । (ই.ফা. ৫৪৪০, ই.সে. ৫৪৬২) 
Ly) GL -Y 
৭. অধ্যায় : অনুমতি গ্রহণ প্রসঙ্গে 
- hy - ES ge bs UK Eo Si IS 5 Se ls 5 es (ore) ০০১৭ 
oe of Ply Ll Sik: IH GS me dS U8 aes 0h I be Has ts Ss 
SL lag Ad A Led: UBC: Uh. EEG Eh ade 3 OG Joa) 
Hi ES at se CLL A od: i Ub GLC: UB he 25 dh USS eth 


LE OG." EUS 59 4b SG LS HE i + FEE Al UL SH CG Ge 1 
Sf WL Eh So sf 
BLA UG. 8 al Of cdi es HON. hh a fe 8S 5S tid U8 
৫৫১৯-(৩৩/২১৩৫) ‘আম্র ইবনু মুহাম্মাদ ইবনু বুকায়র নাকিদ (রহঃ) ..... বুসূর ইবনু সা'ঈদ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি আবূ সা‘ঈদ খুদরী (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমরা মাদীনার আনসারীদের একটি 
বৈঠকে উপবিষ্ট ছিলাম। সে সময় আবু মূসা (রাযিঃ) অস্থির হয়ে, অথবা (বর্ণনাকারী বলেছেন) ভীত-সন্তস্ত হয়ে 
আমাদের নিকট এলেন। আমরা বললাম, আপনার সমস্যা কি? তিনি বললেন, ‘উমার (রাযিঃ) আমার নিকট লোক 
প্রেরণ করলেন, যেন আমি তীর নিকট যাই। আমি তীর চৌকাঠে তিনবার সালাম করলাম। তিনি আমাকে উত্তর 
দিলেন ন৷। তাই আমি ফিরে আসলাম। পরে আমাকে (ডেকে নিয়ে) তিনি বললেন, আমাদের নিকট আসতে 
কোন বিষয় তোমাকে নিষেধ করলো। অতঃপর আমি বললাম, আমি আপনার নিকট এসেছিলাম এবং আপনার 
চৌকাঠে (দাড়িয়ে) তিনবার সালাম করেছিলাম । তবে তারা (গৃহের কেউ) আমাকে সালামের উত্তর দিলেন না। 
তাই আমি ফিরে গেলাম। আর রসূলুল্লাহ 3% বলেছেন : তোমাদের মাঝে যদি কেউ তিনবার অনুমতি চায়, আর 
তাকে অনুমতি দেয়া না হয়, তাহলে সে যেন ফিরে আসে সে সময় ‘উমার (রাযিঃ) বললেন, এ ব্যাপারে প্রমাণ 
দাও । নতুবা তোমাকে প্রহার করব। 
সে সময় উবাই ইবনু কা'ব (রাযিঃ) বললেন, তার সাথে গোষ্ঠীর সবচেয়ে অল্প বয়সের সম্তানই যাবে। আবূ 


সাঈদ (রাযিঃ) বলেন, আমি শুসলাম, আমি গোষ্ঠীর কনিষ্ঠতম । তিনি বললেন, তবে একে নিয়ে যাও । 
(ই.ফা. ৫৪৪১, ই.সে. ৫৪৬৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৭১ 


ty Les of 55 be DEL Ui NU LE of Oo ae 9 LG Es (.feaj-00n. 
+ Cp Ld SRE A CL aos OG 2nd BSE a MI. sy) 
৫৫২০-(../...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইয়াযীদ ইবনু খুসাইফাহ্‌ 
(রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন এবং আবূ ‘উমার (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে বাড়তি 
বলেছেন যে, আবূ সা'ঈদ (রাযিঃ) বলেন, সে সময় আমি তার সাথে উঠে দাড়ালাম এবং ‘উমার (রাযিঃ)-এর 
নিকট গিয়ে সাক্ষ্য প্রদান করলাম। (ই.ফা. ৫৪৪২, ই.সে, ৫৪৬৪) 
0 D8 be SOO ty SE ES A Ly dl SE Al Al yf ES (ro-o0ov\ 
i A 5S 05 dl Se ee ff EU GE ie Ue SS aes C3 2 Hf ES 
OS 10% BG Al UL Ee Se OR A HELE I Uy Cle bth ee 
S58 Ll bs oy SE ole CAE Uf tah Cy: Ld Oe ol Spy 0d st ol 2S 
+ oe St Ly LOE. lg ek Crh 2h Uk EE ad 
Sli Se cl CL af Ud be Gal Yc oY Arh: ok td 
“J BG dl ILD LS; 
৫৫২১-(৩৪/...) আবু তাহির (রহঃ) ..... আবৃ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা 
উবাই ইবনু কা'ব (রাযিঃ)-এর নিকট একটি মাজলিসে ছিলাম । তখন আবু মূসা আশ‘আরী (রাযিঃ) ক্রোধান্বিত 
অবস্থায় এসে দীড়িয়ে বললেন, আমি তোমাদের আল্লাহ্র শপথ দিয়ে বলছি, তোমাদের মাঝে কেউ কি রসূলুল্লাহ 
স-কে বলতে শুনেছ যে, ‘অনুমতি গ্রহণ’ তিনবার, এতে যদি তোমাকে অনুমতি দেয়া হয়, ‘ভাল’, নতুরা.তুমি 
ধত্যাবর্তন কর। উবাই (রাযিঃ) বললেন, তাতে কী হয়েছে? তিনি বললেন, গতকাল (খলীফা) ‘উমার ইবনু খাত্তাব 
(রাযিঃ)-এর নিকট আমি তিনবার অনুমতি চাইলাম । আমাকে অনুমতি দেয়া হয়নি। তারপর আমি প্রত্যাবর্তন 
করলাম। পরদিন তাঁর নিকট গমন করলাম এবং তীর নিকট প্রবেশ করে তাঁকে সংবাদ দিলাম যে, আমি গতকাল 
এসেছিলাম এবং তিনবার সালাম করে (উত্তর না পেয়ে) চলে গিয়েছিলাম । তিনি বললেন, আমরা তোমার শব্ 
শুনতে পেয়েছিলাম, কিন্তু আমরা তখন ব্যস্ত ছিলাম । কিন্তু যে পর্য্ত না তোমাকে অনুমতি দেয়া হয় সে পর্যন্ত তুমি 
তা চাইতে থাকলে না কেন? তিনি বললেন, আমি তো সে অনুমতি চেয়েছি, যেরূপ রসূলুল্লাহ 38%%-কে বলতে 
শুনেছি। ‘উমার (রহঃ) বললেন, আল্লাহ্‌র শপথ! তোমার পিঠে ও পেটে আঘাত করব; অথবা তুমি এমন ব্যক্তি 
পেশ করবে, যে এ ব্যাপারে তোমার পক্ষে সাক্ষ্য দেবে। 
সে সময় উবাই ইবনু কা'ব (রাযিঃ) বললেন, আল্লাহ্‌র শপথ! আমাদের মধ্যে সবচেয়ে অল্প বয়সের লোকই 
তোমার সঙ্গে যাবে; তিনি বলেন, হে আবূ সাঈদ! দীড়াও, অতঃপর আমি দাড়ালাম এবং ‘উমার (রাধিঃ)-এর 
নিকট এসে বললাম, অবশ্যই আমি রসূলুল্লাহ 3-কে এ কথা বলতে শুনেছি। (ই.ফা. ৫৪৪৩, ই.সে. ৫৪৬৫) 


Wwww.waytojannah.com 


Contents 


১৭২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be BS - Lal 0H A - i Be al te ts as Bs (fre)y-ooty 
il 2 Fal : 2b UB SELL LE CL dd ne UU fe Le 0k SS 
06: UR Eh SH Gras fh. CSE: pb UN ily CH og: yb J yh 
A: 0% GEG: ae OU. be kdl Gr, Vi - HE - 2 IAD bn Se ps i 
Ld eli - U4 - Clay LAL UG. SESE USL U5 - BE - AULD kd 
Lae SH Tin EEG. Dh oh od OG UG Bl Tos til SH 2S sl 
৫৫২২-(৩৫/...) নাস্র ইবনু ‘আলী আল-জাহ্যামী (রহঃ) ..... আবু সা'ঈদ (রাযিঃ) থেকে বর্ণনা করেন 
যে, আবু মুসা (রাযিঃ) ‘উমার (রাষিঃ)-এর দরজায় এসে অনুমতি চাইলেন। ‘উমার (রাধিঃ) (শব্দ শুনে মনে মনে) 
বললেন, একবার হলো । অতঃপর দ্বিতীয়বার অনুমতি চাইলেন। ‘উমার (রাযিঃ) বললেন, দু'বার হলো । অতঃপর 
তৃতীয়বার অনুমতি চাইলেন। ‘উমার (রাযিঃ) বললেন, তিনবার হলো। অতঃপর তিনি প্রত্যাবর্তন করলেন। পরে 
[উমার (রাযিঃ)] তীর পশ্চাতে লোক প্রেরণ করে তাকে ডেকে নিয়ে বললেন, এটি যদি এমন হয়, যা তুমি 
রসুলুল্লাহ সুন হতে সংরক্ষণ করেছ, তাহলে তা উপস্থাপন করো। নতুবা আমি তোমাকে দৃষ্টান্তমূলক সাজা দিব। 
আনু সা'ঈদ (রাযিঃ) বলেন, সে সময় তিনি আমাদের নিকট এসে বললেন, তোমরা কি জান না যে, রসূলুল্লাহ 38% 
সরশাদ করেছেন : ‘অনুমতি গ্রহণ তিনবার’ বর্ণনাকারী বলেন, লোকেরা তখন (এ কথা শুনে) হাসাহাসি করতে 
লাগল । বর্ণনাকারী বলেন, আমি বললাম, তোমাদের নিকট একজন মুসলিম ভাই আগমন করেছেন, যাকে ভয় 
দেখানো হয়েছে, আর তোমরা হাসছ? (তাকে বললাম) চলুন! এ শান্তিতে আমি আপনার অংশীদার হবো। সে 


সময় তিনি (আমাকে সাথে নিয়ে) তার নিকট গিয়ে বললেন, এ যে আবু সা'ঈদ... (আমার সাক্ষী)। 
(ই.ফা. ৫৪৪8, ই.সে, ৫৪৬৬) 


af be es Bs Dh 0 Lo BS YG 0 Oy cd by Loe BS (foot 
Ph cb {GSI ss of be SEG Bins TUE of Ue CASE 545 Oh me GAO 
৫৫২৩-(../..) মুহাম্মাদ ইবনুল মুসার এবং ইবনু বাশ্শার (রহঃ) আহ্মাদ ইবনু খিরাশ (রহঃ) ..... আবু 


সা‘ঈদ খুদরী (রাযিঃ) হতে আবূ মাসলামাহ্‌ (রহঃ) হতে নেয়া বিশ্র ইবনু মুফায্যাল (রহঃ) বর্ণিত হাদীসের 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৪৫, ই.সে. ৫৪৬৭) 


ibe BS Sh 0 of BLE Ms 1 33 BD IE ty EOL ESS (ryrooNt 

EVIL UE PAE ULES ALLOY Ln be EB HEL UNE EEI He nfs = sd ef acs a ers es 
Ld: Le JE LEY puta Ey LEG US LE ce OEM ge UU DE 5 BE 2 
Ce An SU: Neale CL sk ALL CIB Ho. AI TAS fA ie 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৭৩ 


LE oi FE al J Sd tm fin Le 5 FE UB. Ng a US UB Ds 3 A 
SL Sa 

৫৫২৪-(৩৬/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... “উবায়দ ইবনু ‘উমায়র (রহঃ) হতে বর্ণিত। (খলীফা) 
“উমার (রাযিঃ)-এর নিকট আবূ মূসা (রাযিঃ) তিনবার অনুমতি প্রার্থনা করলেন। তখন (উত্তর না পেয়ে) তিনি যেন 
ভাঁকে ব্যতিব্যস্ত মনে করে চলে গেলেন। সে সময় ‘উমার (রাযিঃ) বললেন, তুমি কি ‘আবদুল্লাহ ইবনু কায়স 
(আবূ মূসা)-এর শব্দ শোননি? তোমরা তাকে অনুমতি দাও! সে সময় তাকে ‘উমারের নিকট ডাকা হলো। তখন 
তিনি তাকে বললেন, এ রকম করতে তোমাকে কোন্‌ বিষয় তোমাকে উৎসাহিত করেছে? তিনি বললেন, আমাদের 
এ রকম করার আদেশ করা হয়েছে। তিনি বললেন, নিশ্চয়ই তুমি এ বিষয়ে সাক্ষী হাজির করবে, নতুবা অবশ্যই 
আমি এমন করবো অর্থাৎ শাস্তি দিবো। তিনি বেরিয়ে গিয়ে আনসারীদের এক বৈঠকে পৌছলেন। তারা বললেন, 
আমাদের মধ্যে সবচেয়ে কম বয়সের লোকই এ ব্যাপারে তোমার পক্ষে সাক্ষ্য দেবে। 

তখন আবূ সা'ঈদ (রাযিঃ) উঠলেন এবং বললেন, আমাদের এরূপই নির্দেশ দেয়া হয়। তখন ‘উমার 
(রাধিঃ) বললেন, রসূলুল্লাহ 3-এর এ ব্যাপারটি আমার নিকট অজ্ঞাত রয়েছে। (কারণ) বাজারের বাণিজ্যে 
আমাকে এ ব্যাপারে উদাসীন রেখেছে। (ই.ফা. ৫৪৪৬, ই.সে. ৫৪৬৮) 


- tai Ee PA Lh LEA En C pale 3 Es Ut ts Lots ES (yoo 
Ae ol sa aa ES Hy E53 ALY ie pi OH EES Lt YG - ANE 
+ GIL Ga 
৫৫২৫-(../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার ও হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) হতে 


উক্ত সূত্রে হ্বহু বৰ্ণনা করেছেন। কিন্তু বর্ণনাকারী নায্র (রহঃ) তাঁর বর্ণিত হাদীসে “বাজারের ক্রয়-বিক্রয় আমাকে 
এ বিষয় হতে উদাসীন রেখেছে'’- বাক্যটি বর্ণনা করেননি। (ই.ফা. ৫৪৪৭, ই.সে. ৫৪৬৯) 


3 br lb UST ca 5 Dail Gs ie ff 2A C5 GLA ES (vvos/rv)-oovn 
lx ie SE UE bh of Ed ge HE: NGA ce of CF SY ff CF 
Usa Bh in pe SL ge HR Se DED OB HO 08 tg Al Se 
BE A UD CAL UN . BF ES TS Ce cae UG LOL GE 1 oe 15) J 
AS. Ci Cd Sy Lo x ce EEO. ab IY SO OH LD UE 0% 
3 
Ck UG: Ue UU. 55 Cd 5: UM TOA SH UG Ce cn UG ONES 
UD SEL uk Ue L556 Sb A L9G UB U6 FE 4 JD Cds U6 ON UG 
CEE Al bt coc CY a GEL : US BE al 
২৬ 
Wwww.waytojannah.com 


Contents 


১৭৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৫২৬-(৩৭/২১৫৪) আবু ‘আম্মার হুসায়ন ইবনু হুরায়স (রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ)-এর সানাদে আবূ 
মূসা আশ'আরী (রাযিঃ) হতে বর্ণিত । আবু বুরদাহ্‌ (রহঃ) বলেন, আবু মূসা (রাযিঃ) ‘উমার ইবনুল খাত্তাব 
(রাযিঃ)-এর নিকট এসে বললেন, আস্সালামু ‘আলাইকুম- এ (আমি) ‘আবদুল্লাহ ইবনু কায়স। তবে তিনি তাকে 
অনুমতি দিলেন না। তখন (পুনরায়) বললেন, আস্সালামু ‘আলাইকুম- এ যে, আবূ মুসা । আস্সালামু 
‘আলাইকুম- এ যে আশ'আরী ৷ তারপর (উত্তর না পেয়ে) চলে গেলেন। 

সে সময় ‘উমার (রাযিঃ) বললেন, (তাকে) আমার নিকট ডেকে নিয়ে আসো । আমার নিকট ফিরিয়ে নিয়ে 
আসো । প্রত্যাবর্তন শেষে তিনি বললেন, কিসে তোমাকে ফিরিয়ে দিল, হে আবূ মূসা? আমরা কোন্‌ কর্মে মশগুল 
ছিলাম । তিনি বললেন, রসূলুল্লাহ সু-কে আমি বলতে শুনেছি- ‘অনুমতি প্রার্থনা তিনবার'। এতে তোমাকে 
অনুমতি দেয়া হলে ভাল, নতুবা ফিরে যাবে। ‘উমার (রাযিঃ) বললেন, এ ব্যাপারে অবশ্যই তুমি আমার নিকট 
প্রযাণাদি নিয়ে আসবে। নতুবা আমি এমন করব, তেমন করব, (সাজা দিব) । তখন আবু মূসা (রাযিঃ) ফিরে 
* গেলেন। ‘উমার (রাযিঃ) বললেন, প্রমাণ যোগাড় করতে পারলে, বিকালে তাকে তোমরা মিম্বারের নিকট দেখতে 
পাবে, আর যদি প্রমাণ না পায়, তাহলে তোমরা তাঁকে দেখতে পাবে না। বিকালে তিনি এলে তাঁরা তাকে 
(মিম্বারের নিকট দেখতে) পেল। ‘উমার (রাযিঃ) বললেন, হে, আবূ মুসা! কি বলছ? প্রমাণ পেয়েছ? তিনি 
বললেন, হ্যা- উবাই ইবনু কা'ব! তিনি বললেন, ইনি ন্যায়পরায়ণ! তারপর উবাই ইবনু কা'ব (রাযিঃ)-কে লক্ষ্য 
করে বললেন- হে আবু তুফায়ল!** ইনি কী বলেন? তিনি বললেন, রসূলুল্লাহ 3ু-কে এমন বলতে আমি শুনেছি- 
হে ইবনুল খাত্তাব! আপনি কখনো রসূলুল্লাহ ু-এর সহাবীগণের জন্য শাস্তি স্বরূপ হয়ে পড়বেন না। তিনি 
বললেন, সুবৃহানাল্লাহ্‌! (আমি তা কখনো চাই না)। আমি তো একটি বিষয় শোনার পর সে ব্যাপারে সুনিশ্চিত 
হতে আমার আগ্রহ প্রকাশ করেছি । (ই.ফা. ৫৪৪৮, ই.সে. ৫৪৭০) 


Ss Cl LF pth tale ES 0 05 Le 05 TE Ls dl Ee ESS (fej-oov 
UGS Ni: UB HE Al ILD ow th Cha SH UG UG NL 2 Ay ie 
+b Ls. Bl UCL SE JH i KS. HE dl JA) SE GE UL Sb 


৫৫২৭-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু মুহাম্মাদ ইবনু আবান (রহঃ) ..... তাল্হাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া 
(রহঃ) হতে এ সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি বলেছেন, ‘উমার (রাযিঃ) (উবাইকে উদ্দেশ্য করে) 
বললেন, হে আবুল মুন্যির! আপনি কি রসূলুল্লাহ সু-এর নিকট এ কথাটি শুনেছেন? তিনি বললেন, হ্যা । (তিনি 
আরো বলেন) হে ইবনুল খাত্তাব! আপনি রসূলুল্লাহ 3ু-এর সহাবীদের প্রতি শান্তিদাতা স্বরূপ হবেন না। তবে 
তিনি ‘উমার (রাযিঃ)-এর সুবহানাল্লাহ্‌ ও পরবর্তী উক্তিটি বর্ণনা করেননি । (ই.ফা. ৫৪৪৯, ই.সে. ৫৪৭১) 


Hk ce 10313 0 odd J Ds EL; ~A 
৮. অধ্যায়: অনুমতি প্রার্থীকে ‘কে এখানে’ প্রশ্ন করা হলে ‘আমি’ বলে উত্তর দেয়া মাকরহ 


Eve er Fett eS (5B G4: ie 5 Ss ch dl ae (8 La EL (Y)oe/YA)J cS OYA 
Ul ols. ols tee El UR Sok Be ot iff: UN U8 Al SE 0 HE OP SEL cy 
MAE SEL U8 Shs EOS Ub 


** আৰৃ তুফায়ল- উবাই ইবনু কা'ব (রাযিঃ)-এর একটি উপনাম । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৭৫ 


৫৫২৮-(৩৮/২১৫৫) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি নাবীঃু-এর নিকটে এসে তাকে ডাকলাম । নাবী 38% প্রশ্ন করলেন, ‘এ কে’? 
আমি বললাম, ‘আমি’ বর্ণনাকারী [জাবির (রাযিঃ)] বলেন, তখন তিনি বের হয়ে এলেন আর বলছিলেন, আমি! 
আমি!! (ই.ফা. ৫৪৫০, ই.সে. ৫৪৭২) 

SN - ETE) Lil, - Ls df GE Ss AS Gi SS HS (..yray-oova 
CHE UB al Ao cf HE Ce SEL of Lee Le Lo ie EKG BS 6 Hf UN, Col 
UG BE A OB. 0: cin ola ta OR BED ck 
৫৫২৯-(৩৯/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী 3-এর নিকট অনুমতি চাইলাম । তিনি বললেন, ‘এ 
কে’? আমি বললাম, ‘আমি’ ৷ সে সময় নাবী 3% বললেন, আমি! আমি!! (ই.ফা. ৫৪৫১, ই.সে. ৫৪৭৩) 
Ef E on xe i J { [s) ‘ai LE =I a) Ce ES, fen), 
ly 2 be Hk a ES D2 0 SAL Se AG TC 2h Ch URS ES cE ts Les 
OSL Hes os. EY 

৫৫৩০-(.../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘আবদুর রহমান ইবনু বিশ্র (রহঃ) 
সবাই শু‘বাহ্‌ (রহঃ) সূত্রে উল্লিখিত সানাদে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাদের বর্ণিত হাদীসে রয়েছে, তিনি যেন 
তা (‘আমি’ ‘আমি’ বলা) পছন্দ করলেন না। (ই.ফা. ৫৪৫২, ই.সে. ৫৪৭৪) 

15% 5 od DED p23 Gl - 4 
৯. অধ্যায় : পরের ঘরে উঁকি দেয়া নিষিদ্ধকরণ 
CT PY bil — Si CET : YU pa) Ls Loy SS CF 3 BS (uoyt.)y-00r) 
8 8 Eh SE FETS Gael BL Ch Ug Of lS oF of CH UES Dn 0 LEGS 
ls U8 BE Al I FD Clb A 2 SG Ge HE dl I) Es HE dl IID ob 

"Lal Sal ow OY nk UY BE A ILO UE, Me dS HHS ES 

৫৫৩১-(৪০/২১৫৬) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ ইবনু রুমৃহ ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... 
সাহ্‌ল ইবনু সা‘দ আস- সা‘ইদী (রাযিঃ) হতে বর্ণিত যে, এক লোক রসূলুল্লাহ 38%%-এর দরজার একটি ছিদ্র দিয়ে 
দৃষ্টি নিক্ষেপ করলেন। সে সময় রসূলুল্লাহ 3%-এর নিকট একটি (মাথার চুল আঁচড়ানো) চিরুনি ছিল, যা দ্বারা 
তিনি তার মাথা আচরাচ্ছিলেন। রসূলুল্লাহ 3% তাকে দেখতে পেয়ে বললেন : আমি যদি জানতাম যে, তুমি 
আমাকে দেখছ তাহলে নিশ্চয়ই তা দ্বারা তোমার চোখে খোচা দিতাম । রসূলুল্লাহ 3% আরও বললেন : চোখের 
জন্যেই তো অনুমতির বিধান করা হয়েছে। (ই.ফা. ৫৪৫৩, ই.সে. ৫৪৭৫) 

Ke fe OF Co Unig OB AAG OATS SS GR AS (fojoory 
sie HE i JD Es FE 4 JD bd DE tn hl S05 rl GOLAN hl CG 


WwwwW.waytojannah.com 


Contents 


১৭৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be OY Bl BG CY Ue dd 3 CHL Uh tf le HE A ILO SUELO 
st San 
৫৫৩২-(৪১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... শিহাব (রহঃ) হতে বর্ণনা করেন যে, সাহুল ইবনু 
সা'দ আনসারী (রাযিঃ) তাঁকে বলেছেন, এক লোক রসূলুল্লাহ বু্-এর ঘরের একটি দরজার ছিদ্র দিয়ে দৃষ্টি 
নিক্ষেপ করলেন। তখন রসূলুল্লাহ 3-এর হাতে একটি চিরুনি ছিল, যা দ্বারা তিনি তার মাথার চুল 
আচরাচ্ছিলেন। সে সময় রসূলুল্লাহ 3 তাকে বললেন, যদি আমি জানতাম যে, তুমি দেখছো, তাহলে সেটি দ্বারা 
তোমার চোখে খোচা দিতাম । চোখের জন্যই আল্লাহ অনুমতি নেয়ার বিধান করেছেন। (ই.ফা. ৫৪৫৪, ই.সে. ৫৪৭৬) 
AG LE of Cy OA C3 GAG BE Lhe Lh ol bs 8 A Bs (tgc00rt 
ok TASS ice Bo 3 C0 anil Se ES GIS JAS sf Uo Cc Die Cs CE Use 
+ U4 CN Sn 55 BE LD Oo Bs OF des be 
৫৫৩৩-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আমর আন্‌ নাকিদ, যুহায়র ইবনু হার্ব, ইবনু আবূ ‘উমার 
ও আবূ কামিল জাহ্‌দারী (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা‘দ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ হতে আল্-লায়স 
(রহঃ) ও ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৫৫, ই.সে. ৫৪৭৭) 
ily — Mec 0 EH, SLD C5 Tk NS ly 3 03 3 BS (movfery-oor 
be D6 oh 0 dl AE io A C4 ES GS OAS J COST css JU - als ao PY 
ol 2 SSG Gail 1 altos A G8 BE a AS oa on lll aD Of A 05 oa 
+ Hl ss BE a JD 
৫৫৩৪-(৪২/২১৫৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ কামিল ফুযায়ল ইবনু হুসায়ন ও কুতাইবাহ্‌ ইবনু 
সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, এক লোক নাবী সঈু-এর কোন এক হুজরার 
ভিতরে তাকাল । তখন তিনি তাকে দেখে একটি তীরের ফলক অথবা বর্ণনাকারীর সংশয় কয়েকটি ফলক নিয়ে 
দীড়ালেন। আমি যেন (এখনও এ দৃশ্য) দেখছি যে, রসূলুল্লাহ সু তাকে খোচা দেয়ার উদ্দেশে সুযোগ সন্ধান 
কর্ছেন। (ই.ফা. ৫৪৫৬, ই.সে, ৫৪৭৮) 
a ur A “i ue “ ue Be ue PH ৰ > ৯) (eaftr)-eoro 
"A 18 0 Hl Ox 5 Led) Dis C8 C5 of Cll oa 0 FG 
৫৫৩৫-(৪৩/২১৫৮) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
বলেছেন : যে লোক কোন গোত্রের ঘরে তাদের নির্দেশ ছাড়া উকি মারে, তাহলে তার চোখে আঘাত করা তাদের 
জন্য জায়িয হয়। (ই.ফা. ৫৪৫৭, ই.সে. ৫৪৭৯) 
0: OA of CF EPS oF AEN ol bP URL ES LE of Of BS (fetj-oor1 
be SE UK Ue AE Cis Caos ASG 0 is EE alll Ne 0 08 BE al ILD 
‘pi 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৩৯) শিষ্টাচার ১৭৭ 


৫৫৩৬-(৪৪/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন : কোন লোক যদি বিনা অনুমতিতে তোমার প্রতি উকি দেয় আর তুমি তাকে পাথর মেরে তার চোখ 
ফুঁড়ে দাও, তাতে তোমার কোন গুনাহ হবে না। (ই.ফা. ৫৪৫৮, ই.সে. ৫৪৮০) 

Od 5 GG 1. 
১০. অধ্যায় : হঠাৎ দৃষ্টি পড়া 
Eo Hs of 0 28 A Ee CS bt BS 2 05 UE HS (00) o০rv 
0 35 Up Lb LOE th ES i CAD aS C si be LASS Eo ts d dele 
0 Ab pd 5 te HE Al ILD cl: Ob dl Xe 0 nos be I) be 
+ G54 

৫৫৩৭-(৪৫/২১৫৯) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) 

sau জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী $ুু-এর নিকট আচমকা নজর পড়া 


ব্যাপারে প্রশ্ন করলাম । তিনি আমাকে আদেশ করলেন, যেন আমি আমার দৃষ্টি দুত ফিরিয়ে নেই। 
(ই.ফা. ৫৪৫৯, ই.সে. ৫৪৮১) 


Ee LS UAL SEL] UE, sYl Ke UIST A Ce SEY BS (efed-cerA 
+ She ALY Sy O53 bo UCAS UKs 
৫৫৩৮-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইউনুস (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদীস 
বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৬০, ই.সে. ৫৪৮২) 


Wwww.waytojannah.com 


Contents 


ISI he 


Ld) lis —_ £২ 
পর্ব (৪০) সালাম 


HE oP MY All yo CSN LLY LG -) 
১. অধ্যায় : আরোহী পথচারীকে এবং কম সংখ্যক বেশি সংখ্যককে সালাম করবে 

0 Lo SY COR ol mel FRE IR Bs EE (1১২./১))-০০৮৭ 
Ue EA 35 8 ca Se ole BU SG A EO OF BS E10 ES G95 
+ DE cl Bi, sell cle Ay AOD se CS sd" BG dl J) NU OA 

৫৫৩৯-(১/২১৬০) ‘উক্বাহ্‌ ইবনু মুক্রাম ও মুহাম্মাদ ইবনু মারযুক (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে.বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : সওয়ারী পদচারীকে, পদচারী বসে থাকা লোককে এবং কম 
সংখ্যক লোক বেশি সংখ্যক লোককে সালাম করবে। (ই.ফা. ৫৪৬১, ই.সে. ৫৪৮৩) 

DL Ghd Fy G2 Cn ly ~1 
২. অধ্যায় : সালামের উত্তর দেয়া রাস্তায় বসার হক 
& oui EB AU C2 al Se GL bee Ge 2 GS Hi & (ufv)y- 0০. 
£04 S55 Hh 1555 U6 ol O06 af be Dl of Sd ie Sh GOD be 
USS UY Gh tay Od LEE tial ALLL 5 CL 0G Ue A BG a J 
+ DELS LS Sah nt GE AG Y Yr UB SSH HE Cd be 

৫৫৪০-(২/২১৬১) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) ..... ইসহাক্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু আব তাল্‌হার 
আব্বা ['আবদুল্লাহ (রাযিঃ)] হতে বর্ণিত । তিনি বলেন, আমরা (গৃহের সম্মুখের উন্ক্ত) উঠানে বসে গল্প-গুজব 
করতেছিলাম। তখন রসূলুল্লাহ 3 আসলেন এবং আমাদের সম্মুখে দীড়িয়ে বললেন, রাস্তা-ঘাটে বসে বৈঠকে 
করা তোমাদের কি আচরণ? রাস্তাঘাটে মাজলিস করা তোমরা ছেড়ে দাও। আমরা বললাম, আমরা তো কাউকে 
কষ্ট দেয়ার উদ্দেশে বসিনি। আমরা বসে শলা-পরামর্শ ও আলোচনা করছি। তিনি বললেন, যদি তা না করলেই 
নয়, তাহলে রাস্তার হক আদায় করবে- আর তা হলো চোখ নিচু রাখা, সালামের উত্তর দেয়া এবং ভাল কথা 
বলা । (ই.ফা. ৫৪৬২, ই.সে. ৫৪৮৪) 


Wwww.waytojannah.com 


Contents 
১৮০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


AS 0 sie Cp Hl 05s 5 bp Bh DF UA BS ps ts BG BS (50-00) 
FUL SAMY: 16." bl shir 15d U8 BE GD oR GI of 
Uy: 1G." AE Gob kel och YE HE dl JD 4 55 bee in 
«KL co aly 2s lly TVs pL 5, SHI KE Lah ok" TELA 
৫৫৪১-(৩/২১২১) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাষিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% 
বলেছেন, তোমরা পথে বৈঠক করা হতে সাবধান থাকো। তারা বললেন, হে আল্লাহর রসূল! রাস্তায় বসা ব্যতীত 
আমাদের উপায় নেই। সেখানে আমরা আলাপচারিতায় থাকি । রসূলুল্লাহ 3% বললেন : নিতান্তই যদি তোমাদের 
বসতেই হয়, তাহলে তোমরা রাস্তার হক আদায় করবে। তারা প্রশ্ন করলেন, রাস্তার হক কি? তিনি বললেন, দৃষ্টি 
নিচু রাখা, (কাউকে) কষ্ট দেয়া থেকে বিরত থাকা, সালামের উত্তর দেয়া এবং সৎ কাজের নির্দেশ করা ও মন্দ 
কাজে বাধা প্রদান করা । (ই.ফা. ৫৪৬৩, ই.সে. ৫৪৮৫) 
BD 0 Le BSE EA) Hon 0 dl HE BS 3 0 aS BS (fro 
+ ALY ig Al oc 55 02 LAS - LL Ol os - fis Co AS af 0 ES 
৫৫৪২-(../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... যায়দ ইবনু আসলাম (রহঃ) 
হতে উপরোক্ত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৬৪, ই.সে. ৫৪৮৬) 


© SL pall pL 2 ta -! 
৩. অধ্যায় : এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক্‌ সালামের উত্তর দেয়া 
Of OF Cl OF OF O53 GIS oy OF CURL ds bh Ls FS (mnvft-ootr 
Gh Se EE CY DLE LL ce GLAD G2 BE A USD US OS EA UY 
Bl IAD IUGR off CF EAD OH Ce GAN of ie UA a5 te Ul aa 
EEN wal lies TES HEY hCG mts SLY ED ssl se Al nS ii : 
+" SH 
EEE SE BTCA SN US GEESE Yi 
SLA 
৫৫৪৩-(৪/২১৬২) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : এক মুসলিমের প্রতি অপর মুসলিমের হক পীচটি। অপর বর্ণনায় ‘আবৃদ ইবনু 
হুমায়দ (রহঃ) আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ কু বলেছেন : পীচটি ব্যাপারে মুসলিমের 
জন্যে তার ভাইয়ের সম্পর্কে ওয়াজিব । ১. সালামের উত্তর দেয়া, ২. হাঁচিদাতাকে (তার ‘আলহামৃদু লিল্লাহ্‌’ বলার 
উত্তরে) ইয়ারহামুকাল্লাহ বলে দু'আ করা, ৩. দাওয়াত কবুল করা, 8. অসুস্থকে দেখতে যাওয়া এবং ৫. জানাযার 
সঙ্গে শারীক হওয়া । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৮১ 


(রাবী) ‘আবদুর রায্যাক (রহঃ) বলেন, মা‘মার (রহঃ) এ হাদীস যুহরী (রহঃ) হতে মুরসাল হিসেবে বর্ণনা 
করতেন, তারপর তিনি ইবনু মুসাইয়্যাব (রহঃ)-এর সানাদে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে পূর্ণ সানাদে রিওয়ায়াত 
করেছেন। (ই.ফা. ৫৪৬৫, ই.সে. ৫৪৮৭) 

Ha ys — Je Eo 1 2 CH TE sd C1 3 BG ( Jey -°ott 

Ls. HE ESTES 0 HE 2 LY: GA of Af be p50 cp 

Ld ke Nf 3 eal ak Nyy Sal MES NT Ae LALA NY 08 Al JD Uh 
+ BB EC HY Bhd Uo a 13 Ld kl 

৫৫৪৪-(৫/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ..... আবূ ছ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন : মুসলিমের প্রতি মুসলিমের হক ছয়টি ৷ প্রশ্ন করা হলো- সেগুলো কী, হে 
আল্লাহর রসূল! তিনি বললেন, (সেগুলো হলো-) ১. কারো সাথে তোমার দেখা হলে তাকে সালাম করবে, ২. 
তোমাকে দা‘ওয়াত করলে তা তুমি কবূল করবে, ৩. সে তোমার নিকট ভাল উপদেশ চাইলে, তুমি তাকে ভাল 
উপদেশ দিবে, 8. সে হাঁচি দিয়ে ‘আলহামৃদু লিল্পাহ্‌' বললে, তার জন্যে তুমি (ইয়ারহামুকাল্লাহ্‌ বলে) রহ্‌মাতের 
দু'আ করবে, ৫. সে পীড়িত হলে তার সেবা-শুশ্রষা করবে এবং ৬. সে মৃত্যুবরণ করলে তার (জানাযার) সাথে 
যাবে। (ই.ফা. ৫৪৬৬, ই.সে. ৫৪৮৮) 

ele a iS < Sally Sh Jaf pS oP oe Gl -t 

৪. অধ্যায় : আহলে কিতাব (ইয়াহুদী-নাসারা)-কে আগে সালাম করার নিষিদ্ধকরণ এবং 

তাদের সালামের উত্তর দেয়ার বিবরণ 


Ed et Ub A 2 dl Ee ur Auth El 3 ss EL (tyirfi)-oeto 
sds se Uo oR Tose ws 0 dai: ae 


EE PEGE UE URE 0 te If is i 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : আহলে কিতাবের কেউ যদি তোমাদের সালাম করে তোমরা 
(শুধু এতটুকু) বলবে- ওয়া ‘আলাইকুম- (তোমাদের প্রতিও) (ই.ফা. ৫৪৬৭, ই.সে. ৫৪৮৯) 

Go i HEE Me ES VE TE WEL 

FU Bin 1 5 Lah CE Y od te EERE 6 Ls Bs 

"Se 1A 00 tgile By ES Ue ALY Sh 


৫৫৪৬-(৭/...) ‘উবাইদুল্লাহ ইবনু যু‘আয, ইয়াহইয়া ইবনু হাবীব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার 
(রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38%-এর সহাবীগণ নাবী সু-কে প্রশ্ন করলেন, আহলে 


Wwww.waytojannah.com 


Contents 
১৮২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
কিতাবরা তো আমাদের সালাম দিয়ে থাকে, আমরা কেমন করে তাদের উত্তর দিব? তিনি বললেন, তোমরা বলবে, 
“ওয়া ‘আলাইকুম” । (ই.ফা, ৫৪৬৮, ই.সে. ৫৪৯০) 
AY bir, — as Cs ET, ol 0 Is 3 Ul 3 BS (1tfAjr-00 iv 
CE CLR ETE 3 0 3 UN - FS 
LE BL A U8 SE VAL S08 CY BE Al ILD UN UE Cn 


৫৫৪৭-(৮/২১৬৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু ছজ্র (রহঃ) ..... 


ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ স্্ বলেছেন : ইয়াহণুদীরা যে সময় তোমাদের প্রতি 
সালাম দেয়, সে সময় তাদের কেউ বলে “আসৃসামু ‘আলাইকুম” (তোমাদের মরণ হোক) । তখন তুমি বলবে 
‘ওয়া আলাইকা’- (তোমারও- হোক)! (ই.ফা. ৫৪৬৯, ই.সে. ৫৪৯১) 
of oF ie 5 A be UL UP GA Se BES AD US UR BSS Ce JA)-POEA 
+ Ses Ll 106 2 HE ahs BEE Ll ck SE 

৫৫৪৮-(৯/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী সু হতে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। তাছাড়া তিনি বলেছেন- তখন তোমরা বলবে “ওয়া ‘আলাইকুম” অর্থাৎ তোমারও (মৃত্যু 
হোক) । (ই.ফা, ৫৪৭০, ই.সে, ৫৪৯২) 


OY UE Bo 0G Ay bly — AA LS Dy Bl 2 HS (rvn0p.)-00t1 
AL BE Al JD ue 258 Co BD CHE sl Lele Le 5 be GAT oo 
SH ms ty Ee Ur BE Al UL) OB. Lodliry sla Ck fp Le io 
ve CHG" UU 01 9h Ce LS ff Cli" als al 
৫৫৪৯-(১০/২১৬৫) ‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, একদা ইয়াহনদী রসূলুল্লাহ 3-এর নিকট (দেখা করার জন্যে) অনুমতি চাইল । তারা সে সময় বলল, 
+43 4৬ তোমাদের মরণ হোক! তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, i, ১ ১96; “বরং তোমাদের 
উপরে মরণ ও লা'নাত হোক!” তখন রসূলুল্লাহ 3% বললেন, হে ‘আয়িশাহ্‌! আল্লাহ তা'আলা সকল বিষয়ে 
সহনশীলতা পছন্দ করেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, আপনি কি তাদের কটুক্তি শুনেননি? তিনি বললেন, 
আমিও তো বলে দিয়েছি “ওয়া ‘আলাইকুম” (তোমাদের উপরেও) । (ই.ফা. ৫৪৭১, ই.সে. ৫৪৯৩) 
He 0 AD 38 be bn BA LG SES Ge Ls US HES (...)-000. 
LGA) cp CASS oc UAL GN SE US GA 0h Se BSC plo te IEE 
4 Eee FS 
IHS Ho. LEE li 3 Al UA) UB Uh CES 5s 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৮৩ 


৫৫৫০-(.../...) হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ‘আব্দ ইবনু হুমায়দ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 
যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। 

তবে এ দু'জনের বর্ণিত হাদীসে আছে যে, রসূলুল্লাহ 38% বললেন : আমি তো বলেছি- ‘আলাইকুম’ 
(তোমাদের উপরে) তারা ‘ ' অব্যয়টির উল্লেখ করেননি। (ই.ফা. ৫৪৭২, ই.সে. ৫৪৯৪) 


ue te 520 te fe be GLEN oo Byte Hf ES oS HBS .)-০০০) 
ck Le i. "SE," 06. wh GG se 118 25h Ce LS FEE ah of 
HG CCL Ul. Lal SY LE GT BE Al U0 U8. Bir, pl OE 
SE < 196 oH hele CS SL "IG 
৫৫৫১-(১১/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3%-এর 
নিকট কয়েকজন ইয়াহনদী আসলো। তারা বলল- ॥&) ঢু চ এ £4. হে আবুল কাসিম! তোমার মৃত্যু 
হোক । তিনি বললেন, 5657, তোমাদের উপরেও । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি বললাম- sl oe 
“1, বরং তোমাদের মৃত্যু ও অপমান হোক। সে সময় রসূলুল্লাহ 3্টে বললেন, হে ‘আয়িশাহ্‌! তুমি অশ্লীলভাষী 
হয়ো না। তিনি বললেন, তারা কি বলেছে, তা কি আপনি শুনেননি? তিনি বললেন, তারা যা বলেছিল, তা-ই কি 
আমি তাদের ফিরিয়ে দেইনি? আমি বলেছি-“ওয়া আলাইকুম’ তোমাদের উপরেও । (ই.ফা. ৫৪৭৩, ই.সে. ৫৪৯৫) 
Se EY he ed Ee Ae Ln oS UST cal EY IES, (../..)y-000Y 
MORE, Gd Gs 3 Al Lb Lae Ue BE 2 030 U8 Hed Case ig CE SY 
ANI AT LA: oA ra 51 El so ES HC TH IIL YI Bo BM IS Ns 
৫৫৫২-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) উপরোক্ত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। 
তাছাড়া তিনি বলেছেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) তাদের চক্রান্ত বুঝে ফেললেন এবং তাদের বকা দিলেন। তখন 
রসূলুল্লাহ 3% বললেন, চুপ কর, হে ‘আয়িশাহ্‌! কারণ আল্লাহ তা'আলা অশ্লীলতা ও বেহায়াপনা পছন্দ করেন না। 
তিনি অতিরিক্ত বর্ণনা করেছেন। সে সময় মহামহিমাবিত আল্লাহ অবতীর্ণ করলেন- ‘আর যখন তারা (ইয়াহুদীরা) 
আপনার নিকট আসে, সে সময় তারা আপনাকে এমন (কতিপয় বাক্য বলে) সম্ভাষণ করে, যেমন (বাক্য দ্বারা) 


আল্লাহ আপনাকে সম্ভাষণ করেননি.....” (সূরাহ্‌ আল-মুজালাদাহ্‌ ৫৮: ৮) আয়াতের শেষ পর্যন্ত । 
(ই.ফা. ৫৪৭৪, ই.সে. ৫৪৯৬) 


Ub urbe E52: eli GES, dl 5 2 UI > (ryiyyi)-ooor 
RE dl J cle 556 bn DG He U6 dl AE CS ee DE 8 OT ie C8 UN 
ob 08 FG Ck A cots Lie Ch. Se" 08. lll UG ae sll Lh 
Ue AS Vo aie US Uo hae CSSD cid 
৫৫৫৩-(১২/২১৬৬) হারূন ইবনু ‘আবদুল্লাহ ও হাজ্জাজ ইবনু শা'ইর (রহঃ) .....জাবির ইবনু ‘আবদুল্লাহ 


(রাযিঃ) হতে বর্ণিত যে, ইয়াহুদীদের কিছু লোক রসূলুল্লাহ র-কে সালাম দিল। তারা বলল- ‘আসৃসামু 
‘আলাইকা ইয়া আবাল কাসিম’! তিনি বললেন, “ওয়া ‘আলাইকুম”! তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, সে সময় 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


তিনি ক্রোধান্বিত হয়েছিলেন- তারা কি বলল, আপনি কি শোনেননি? তিনি বললেন- হ্যা, শুনেছি এবং তাদের 
উপর তা ফিরিয়ে দিয়েছি। তাদের বিপক্ষে আমাদের (প্রার্থনা) মঞ্জুর করা হয় কিন্তু আমাদের বিপক্ষে তাদের 
(প্রার্থনা) কবুল করা হয় না। (ই.ফা. ৫৪৭৫, ই.সে. ৫৪৯৭) 
4 be Se be — ALIS od — Haale CES als Ch LI ES (iavpir)-ocot 
SAD LA SE SAD YS E55 Y 108 FE Al UD Hf: OA of be 
"Hl df EES Boh 
৫৫৫৪-(১৩/২১৬৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
ন বলেছেন: ইয়াহুদী ও নাসারাদের আগে বাড়িয়ে সালাম করো না এবং তাদের কাউকে রাস্তায় দেখলে তাকে 
রাস্তার পাশে চলতে বাধ্য করো । (ই.ফা. ৫৪৭৬, ই.সে. ৫৪৯৮) 
s EE En, Cc Ge Dk tr Loe Edd ty Lo Gass 0.0000 
Me HR MEL SESS AS DEE SOE Ml oA URE 
A lo OB nt be hn OF Ss oho - C38 EY 5 2s hs yl ly 
+ SD Cy PTL." A" AP EDD 


মার রেই) sts ওয়াকী‘ (রহঃ) বর্ণিত হাদীসে আছে- “যখন তোমরা ইয়াহুদীদের সাথে সাক্ষাৎ করবে... । আৱ 
শু'বাহ্‌ (রহঃ) হতে গৃহীত ইবনু জা“ফার (রহঃ) বর্ণিত হাদীসে আছে- ‘তিনি আহলে কিতাব সম্বন্ধে বলেছেন’ ৷... 
আর জারীর (রহঃ) বর্ণিত হাদীসে আছে- ‘যখন তোমরা তাদের সাথে সাক্ষাৎ করবে’... তিনি মুশরিকদের কোন 
দলের নাম উল্লেখ করেননি । (ই.ফা. ৫৪৭৭, ই.সে. ৫৪৯৯) 
Olah se Lal LAL Gb -e 
৫. অধ্যায় : শিশুদের সালাম করা মুস্তাহাব 
e ul ue EE) al ue Be ue lh [EG LES Dn ES [Ee (Y114/v£)-200 
+ Heie FLd OUle ck “Sa BE dl U4 Uf: 
৫৫৫৬-(১৪/২১৬৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাষযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% একদল বালকের নিকট দিয়ে যাচ্ছিলেন, সে সময় তিনি তাদের সালাম দিলেন। 


(ই.ফা. ৫৪৭৮, ই.সে. ৫৫০০) 
ALY ies En GIST BA GST A 22 Ue CL] Ans (.fc)00 UW 
৫৫৫৭-(.../...) Le ইসমা'ঈল ইবনু সালিম (রহঃ) সাইয়্যার (রহঃ)-এর সানাদে উপরোল্লিখিত সূত্রে 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৪৭৮, ই.সে. ৫৫০১) 
2 be An 0 Los Bs YU as Ly Ge 0h SE ESS (. li)zeseh 
SE ROR eth, NCE 0b Ee te 
+ Hee Ld is 78 HE dl JO 2 AG OE HL f S52. He ALS ie 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ১৮৫ 


৫৫৫৮-(১৫/...) ‘আম্র ইবনু ‘আলী ও মুহাম্মাদ ইবনু ওয়ালীদ (রহঃ) ..... সাইয়্যার (রহঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি সাবিত বুনানী (রহঃ)-এর সাথে হাঁটতে ছিলাম ৷ তিনি একদল কিশোরের নিকট দিয়ে গমনের 
সময় তাদের সালাম দিলেন এবং (তখন) সাবিত (রহঃ) হাদীস বর্ণনা করলেন যে, তিনি আনাস (রাযিঃ)-এর 
সাথে পায়ে হেঁটে চলছিলেন। তিনি (আনাস) একদল কিশোরের নিকট দিয়ে গেলেন এবং তাদের সালাম দিলেন, 
আনাস (রাযিঃ) হাদীস বর্ণনা করেন যে, তিনি (একবার) রসূলুল্লাহ 3%%-এর সাথে পায়ে হেঁটে চলছিলেন, তিনি 
(নাবী 3%) কিশোরদের নিকট দিয়ে চললেন এবং তাদের সালাম দিলেন। (ই.ফা. ৫৪৭৯, ই.সে. ৫৫০২) 

SUSE Ca 5555 '5l ee i OB) G3 I Ly -" 
৬. অধ্যায় : পর্দা তুলে দেয়া বা অপর কোন আলামতকে ‘অনুমতি’ বানানো বৈধ 
a bir, - sgh ie be LASS a 0 LS, Gs ls a Ec (Y\14/\")-০০০৭ 
SAD Se Ch 108 Ls Ch ball ES aE 5 LS ES 20) Cm Se Eo - 
ES To CG I Ue Se 3 Al UD 0 UH Uk 2s OF Ch 108 S59 
GH AD Gm 
৫৫৫৯-(১৬/২১৬৯) আবূ কামিল জাহ্‌দারী ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ইবনু মাসউদ (রাযিঃ) 


হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% আমাকে বললেন, আমার নিকট তোমার জন্যে প্রবেশাধিকার হলো পর্দা 


উঠিয়ে রাখা এবং (ঘরে) আমার আলাপচারিতা শুনতে পাওয়া ৷ যে পর্যন্ত না আমি তোমাকে বারণ করি। 
(ই.ফা. ৫৪৮০, ই.সে. ৫৫০৩) 


un =D ? GELS 5 ox dl ae Se eee) EE Es, (le) 001, 
+ Shs BEY lie Bl AE 0H SAAD oF 0d Ch dl Le BS CON MN, Gal SA 


৫৫৬০-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও ইসহাক্‌ ইবনু 
ইব্রাহীম (রহঃ) ..... হাসান ইবনু ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে উপরোক্ত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৫৪৮১, ই.সে. ৫৫০৪) 
ody BG Um ply C3 154) LL -v 

৭. অধ্যায় : প্রাকৃতিক প্রয়োজন পূরণের জন্যে মহিলাদের ঘরের বাইরে যাওয়ার বৈধতা 

af te sls te Kal FALE NE 5 Sh 2 of 0S Hi G5 (vvv.pv)-০০৭) 
EE Ln a EI GEE nl Lal Ge Cia CSS bp CSA: ai Le Lp 
SEL Uk Gis Cd SG 1% AS £32 GTA Ss a se SESS UL FLY 
CS To 05 obs LLY 5 of BE Al ILD Lal) ClO: CH. oy 3s ES 
HEAL La Lad alk. i ee IEEE od A UE 
RS DSI SD YY UB iy Lo 

+ TOA oS Als UB BS 8H J). Ks EX Ks BD sis 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৫৬১-(১৭/২১৭০) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, পর্দার বিধান আমাদের উপরে আসার পর সাওদাহ্‌ (রাযিঃ) তার প্রাকৃতিক প্রয়োজনে বের 
হলেন, তিনি ছিলেন স্বাস্থ্যবতী, দেহাকৃতিতে তিনি মহিলাদের উপরে থাকতেন; যারা তাঁকে চিনতো, তাদের নিকট 
নিজেকে আড়াল করতে পারতেন না। তখন ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) তাকে দেখতে পেয়ে বললেন, হে 
সাওদাহ্‌! আল্লাহ্‌র কসম! তুমি আমাদের নিকট আড়াল করতে পারবে না । চিন্তা করে দেখো, কিভাবে তুমি বের 
হচ্ছো? ‘আয়িশাহ্‌ (রাষিঃ) বলেন, এ কথা শুনে তিনি ফিরে আসলেন। সে সময় রসূলুল্লাহ 3 আমার ঘরে ছিলেন 
এবং রাতের আহার করছিলেন। তার হাতে সে সময় গোশ্তের টুকরো একটি হাড় ছিল। সাওদাহ্‌ (রাযিঃ) 
(প্রবেশ করে বললেন,) হে আল্লাহর রসূল! আমি বের হয়েছিলাম, ‘উমার আমাকে এ এ কথা বলেছে। ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) বলেন, সে সময় আল্লাহ তা'আলা তার প্রতি ওয়াহী অবতীর্ণ করেন। অতঃপর তার উপর হতে (ওয়াহীর) 
অবস্থা উঠিয়ে নেয়া হয় এবং হাড়টি তখনও তাঁর হাতেই ছিল, তা তিনি রেখে দেননি। তখন তিনি বললেন, 
তোমাদের দরকারে বের হওয়ার অনুমতি প্রদান করা হয়েছে (এ বর্ণনা আবূ কুরায়ব-এর)। 

আর আবু বাক্র (রহঃ) বর্ণিত বর্ণনাতে রয়েছে- “তার দেহাকৃতি নারীদের উর্ধ্বে থাকত” । আবু বাক্র 
(রহঃ) তার বর্ণিত হাদীসে বেশি বর্ণনা করেছেন যে, বর্ণনাকারী হিশাম (রহঃ) বলেছেন, )3) অর্থাৎ- পায়খানার 
প্রয়োজনে । (ই.ফা. ৫৪৮২, ই.সে. ৫৫০৫) 


Hd Sy IU, Lyte Os GS x SAME el I 0 GA 
৫৫৬২-(../..) আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে PE সূত্রে হাদীস রিওয়ায়াত 
করেছেন। তিনি বলেছেন, তিনি ছিলেন এমন এক নারী, যার শরীর অন্যদের তুলনায় উঁচু থাকত । তিনি (আরও) 
বলেছেন, আর তখন রসূলুল্লাহ 3 রাতের খাবার গ্রহণ করছিলেন। (ই.ফা. ৫৪৮৩, ই.সে. ৫৫০৬) 
ALY ig lt UE tla £5 ale ES Ba OF Bf SES (fej 0 0 
৫৫৬৩-(../...) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে এ হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৫৪৮৩, ই.সে. ৫৫০৭) 
OF AL ts Uke HS GE UF of FES SIM 0 Cit Os AL Se BS (.paj-oont 
Sd SIE Sl COS LS HE Al JD ELT O LC Lp NM GTR LF et 0 
UL GB. BUG onl BE Al I I ck te Ey EH Sei A poli 
WI Hh Hl ly ste A Con BE BE Lh ED Ld Ch BS CROSS Ss BE abl 
LEGA U0 ce La 53 ULE Sl ne 
LUG) BL 5 A TS Le ci 
৫৫৬৪-(১৮/...) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ %-এর স্ত্রীগণ প্রকৃতির ডাকে সাড়া দেয়ার (প্রস্রাব-পায়খানায় যাওয়ার) সময় রাতের বেলা 
“মানাসি’-এর দিকে বেরিয়ে যেতেন। “ানাসি’ হলো প্রশস্ত খোলা জায়গা । ওদিকে ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৮৭ 


র্সূহু-।হ 3ু-কে বলতেন- আপনার স্ত্রীগণের প্রতি পর্দার বিধান আরোপ করুন। কিন্তু রসূলুল্লাহ 38 সেটি: 
করেননি। একরাতে ‘ইশার সময় নাবী ক্ঁটু-এর স্ত্রী সাওদাহ্‌ বিনতু যাম্‌‘আহ্‌ (রাযিঃ) বের হলেন। তিনি ছিলেন 
দীৰ্ঘাঙ্গী নারী। ‘উমার (রাযিঃ) তাঁকে ডাক দিয়ে বললেন, হে সাওদাহ্‌! আমরা তোমাকে চিনে ফেলেছি । পর্দার 
বিধান অবতীর্ণ করার প্রতি দৃঢ় প্রত্যাশায় তিনি এমন করলেন। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখন আল্লাহ তা'আলা পর্দা-বিধি অবতীর্ণ করলেন। (ই.ফা, ৫৪৮৪, ই.সে. ৫৫০৮) 


SH oe pla be of ES Sl 0 aT Oh ld Eo ll Se ES (..f..j-00n0 
+ E55 ALLY igs let 
৫৫৬৫-(.../..) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা 


করেছেন। (ই.ফা. ৫৪৮৫, ই.সে. ৫৫০৯) 


We JA ASL SIE oaaias Ll -A 
৮, অধ্যায় : নির্জনে আজৃনাবিয়্যাহ্‌** মেয়ে লোকের নিকট অবস্থান করা এবং 
তার নিকট প্রবেশাধিকার নিষিদ্ধকরণ 

Be st BD 3 J 2 0 es 3 Lh 3 Bo (Y1vv/N৭)-০০৭" 
Us] 2h GOs YG AA 0 AS, pla ts LOL Bo C oh be BED of Cr Bh 
3 S30 038 0 YY 5 sh Se UD Chg YH BE Al OLD UG :08 0 oe SD 
+" goal 
৫৫৬৬-(১৯/২১৭১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ‘আলী ইবনু হুজ্র, মুহাম্মাদ ইবনু সাব্বাহ ও যুহায়র ইবনু 
হার্ব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: হুঁশিয়ার! কোন পুরুষ কোন 


বয়স্কা নারীর সাথে কিছুতেই রাত্রি যাপন করবে না; তবে যদি সে তার স্বামী হয় কিংবা মাহ্রাম হয় (তাহলে 
করতে পারে) । (ই.ফা. ৫৪৮৬, ই.সে. ৫৫১০) 


5 be ct US pal) th Sk Boy ce CH EES als ts LES CES, (vv .)-001 
"pL se U5 HY U8 BE al IO 0: nb ke to El de oo 
CL pede Orgad fH 1a ILD Gail to ho IH. 
৫৫৬৭-(২০/২১৭২) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও মুহাম্মাদ ইবনু রুম্হ (রহঃ) ..... ‘উকবাহ্‌ ইবনু ‘আমির 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : হুঁশিয়ার! (বেগানাহ) নারীদের নিকট তোমরা প্রবেশ করা 
পরিত্যাগ করো । সে সময় আনসারীদের এক লোক বলল- দেবর সম্পর্কে আপনার কি মতামত? তিনি বললেন- 
দেবর তো মৃত্যু তুল্য । (ই.ফা. ৫৪৮৭, ই.সে. ৫৫১১) 


* যে নারীর সঙ্গে কোন পুরুষের বিবাহ বন্ধন স্থায়ীভাবে বৈধ- ইসলামী শারী'আতে সে নারীকে এঁ পুরুষের জন্য ‘আজ্বনাবিয়্যাহ’ তথা বেগানাহ্‌ 
বলা হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


১৮৮ সহীহ মুসলিম (৫ম থণ্ড) 


0 SAY, SO of ae be Ry 0b dl EE UST all ff ES (dy 
«be ALY ie HES os of FS 0 aE (SOS OE Ae 
৫৫৬৮-(.../...) আবূ তাহির (রহঃ) ..... ইয়াধীদ আবূ হাবীব (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদীস 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৪৮৮, ই.সে. ৫৫১২) 
HLS U8 Bs C9 Cl Cll tN Ry CF GUST oath 3 ESS (./e1)y-001৭ 
+ 5s SL OF ESN all i el Uo ESN 
৫৫৬৯-(২১/...) আবূ তাহির (রহঃ) ..... ইবনু ওয়াহ্‌ব (রহঃ) বলেন, লায়স ইবনু সা'দ (রহঃ)-কে আমি 
বলতে শুনেছি যে, '/এ} শব্দের অর্থ স্বামীর ডাই (দেবর-ডাসুর) এবং স্বামীর আত্মীয়-স্বজনদের মধ্যে তার 
(স্বামীর ভাইয়ের) সমপর্যায়ের চাচাত ভাই প্রমুখ । (ই.ফা. ৫৪৮৯, ই.সে. ৫৫১৩) 
whe TC IE GOS oy Of dl Se EG iy 0 CUR Boy (ovrprvy-oov. 
GA Se Uf RE EL 0 8 0 EO 0 gh0 Lo hy Cdl Ee Ul nly yl 
PEE i HO Ck 1S ph oh be EY Bo i abl a0 MS HEE 
LES HUG BEB al JL Mh KS SA ATS ss 5 oo GE hs ff RS 
yy" 8 hd HD FOE EUG MA ET. 
৫৫৭০-(২২/২১৭৩) হারুন ইবনু মা'রফ ও (ব্ব সানাদে) আবূ তাহির (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু 
‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) ['আবদুর রহমান ইবনু জুবায়র (রাযিঃ)-এর নিকট] হাদীস বর্ণনা করেছেন যে, 
(বানু) হাশিম সম্প্রদায়ের একদল লোক আসমা বিনতু ‘উমায়স (রাযিঃ)-এর নিকট প্রবেশ করলো। তারপর আবূ 
বাক্র সিদ্দীক (রাযিঃ) ও (গৃহে) প্রবেশ করলেন- তখন তিনি [আসমা (রাযিঃ)], তার সহধর্মিণী ছিলেন। তাদের 
দেখতে পেয়ে এঁ বিষয়টি (অনুমতি ছাড়া প্রবেশ) অপছন্দ করলেন। তিনি তা রসূলুল্লাহ 3%-এর নিকট আলোচনা 
করলেন এবং (এ কথাও) বললেন, ‘অকল্যাণ কিছুই দেখিনি' ৷ রসূলুল্লাহ 3% বললেন : আল্লাহ অবশ্যই তাকে এ 
থেকে পবিত্র রেখেছেন। অতঃপর রসূলুল্লাহ 3% মিম্বারে দাড়িয়ে বললেন, ‘আমার আজকের এ দিনের পরে কোন 
পুরুষ তার সঙ্গে একজন পুরুষ বা দু'জন পুরুষ ছাড়া কোন এমন মহিলার নিকট প্রবেশ করবে না যার স্বামী 
উপস্থিত নেই । (ই.ফা. ৫৪৯০, ই.সে. ৫৫১৪) 
103% Of A Ue gf 555 SG Gla UL “ ba LL HO LL -1 
4 fd Ob dy ADS 
৯. অধ্যায় : কোন লোককে নারীদের সঙ্গে একাকী দেখা পেলে এবং সে মহিলা তার স্ত্রী বা তার 
মাহরাম হলে কুধারণাকে দমনের জন্য এ স্ত্রীলোক অমুক বলে দেয়া মুস্তাহাব 


ur oe sl te I tp MS BS 5 oh LLG td Xe Eee (Y'v£/vr)-2০১) 
" D4 SD oi DS" UB LUE ES UD Td LCs SY Ea U6 BE Lal ন ul 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ১৮৯ 


bn 653 Ut ty" FE Al UD UB. Sy OR SF LB as Ok a6 Lo dl ID Gs 

+" lS Lay 

৫৫৭১-(২৩/২১৭৪) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত যে, 

রসুলুল্লাহ 3% তার স্ত্রীগণের কোন একজনের সাথে ছিলেন, সে সময় তীর নিকট দিয়ে এক লোক যাচ্ছিল । তিনি 

তাকে ডাকলেন। সে (কাছে) আসলে তিনি বললেন, ওহে! এটা আমার অমুক স্ত্রী। সে বলল, হে আল্লাহর রসূল! 

অপর কারো সম্বন্ধে আমি মন্দ ধারণা করলেও হয়ত করতাম, কিন্তু আপনার সম্বন্ধে তো মন্দ ধারণা করতাম না। 
সে সময় রসূলুল্লাহ সু বললেন : শাইতান মানুষের রক্ত সঞ্চারণের শিরায় শিরায় চলাফেরা করে থাকে। 


| (ই.ফা. ৫৪৯১, ই.সে. ৫৫১৫) 
4 ss JU - Lill 3 UE — ALA LSE ATI Ch GEL} BS, (vepyt)-oovy 
UE BE CD US 1S Lh wi Bie be SS SS Ce GAS gf SPLEEN) 
Ti 5D ox LU Sd WEL US. ED a HE CY CL -55 5 4 28555 0 2°51 LG 
cs Ho WY USL) se" Hes Hod RUE sale SG 
Uk Sots os 0 GG SOY tn G3 GY" 08 1A U3 G 1A HAL SG 
৫৫৭২-(২৪/২১৭৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রাযিঃ) ..... সাফিয়্যাহ্‌ বিনতু হুয়াই 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু ই'তিকাফরত ছিলেন। আমি রাত্রিতে তার সাথে দেখা করতে 
এলাম। (কিছু সময়) তীর সাথে কথা বললাম, এরপর ফিরে যাওয়ার জন্যে উঠলাম । তিনিও আমাকে বিদায় 
দেয়ার জন্যে আমার সঙ্গে উঠলেন। (বর্ণনাকারী বলেন), সে সময় তার [সাফিয়্যাহ্‌ (রাযিঃ)] বাসস্থান ছিল 
'উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ)-এর ঘরে। তখন (সেখান দিয়ে) আনসারীদের দু’ লোক গমন করছিলেন। তারা 
রসূলুল্লাহ 3%-কে (এক মহিলার সঙ্গে) দেখতে পেয়ে জলদি যেতে লাগল । রসূলুল্লাহ 3 তখন বললেন : 
তোমরা দু'জন আস্তে আস্তে যাও । এ কিন্তু সাফিয়্যাহ্‌ বিনতু হুয়াই (আমার স্ত্রী)। তারা দু'জন বলল, সুবৃহানাল্লাহ্‌! 
হে আল্লাহর রসূল (আমরা তো কিছু ভাবিনি)! তিনি বললেন : শাইতান মানুষের শিরায় শিরায় চলাফেরা করে। 
আর আমি আশঙ্কা করলাম যে, শাইতান তোমাদের দু'জনের মনে কোন মন্দ ধারণা ঢেলে দিবে অথবা (বর্ণনা 
সন্দেহ) এ বিষয়ে কোন কিছু তৈরি করতে পারে। (ই.ফা. ৫৪৯২, ই.সে. ৫৫১৬) 
CF Gt LSI oth ff EUS LA SA AE Lh dl Le SHS (fve)-00VT 
oF HE Ad Sb SS HE GD ED oT SLA GP LOA GAD 
FE oh By Gl OG Bs oC Sip CESS LE 5 ULL) Oe ATH Dd od BLA df SE 
Ee SLY Cn ES Uy YY HE 3 JH U8 Ge i SD CY SSB i“ 
"GSS Hs. 
৫৫৭৩-(২৫/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান ‘আদ্‌ দারিমী (রহঃ) ..... bE 
হতে বর্ণিত ৷ রসূলুল্লাহ স-এর স্ত্রী সাফিয়্যাহ্‌ (রাযিঃ) তার নিকট বর্ণনা করেছেন যে, রমাযানের শেষ দশকে 


টি www.waytojannah.com 


Contents 


১৯০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


মাসজিদে (নাবাবীতে) রসূলুল্লাহ 3-এর ই‘তিকাফের সময় তিনি তীর সাথে দেখা করতে গেলেন। তিনি তীর 
সাথে কিছু সময় আলোচনা করলেন, তারপর প্রত্যাবর্তনের জন্যে উঠে দাড়ালেন নাবী 3-ও তাকে বিদায় দিতে 
উঠে দাড়ালেন .....। অতঃপর (পূর্ববর্তী হাদীসের রাবী) মামার (রহঃ) বর্ণিত হাদীসের মর্মানুযায়ী হাদীস বর্ণনা 
করেছেন। তাছাড়া তিনি বলেছেন, নাবী বললেন : শাইতান মানুষের রক্ত সঞ্চারণের শিরায় শিরায় পৌছে। 

“প্রবাহিত হয়” বলেননি। (বরং তিনি এ বর্ণনায় ৷ £4 19 বলেছেন, তিনি 5১১ বলেননি ।) 
ff __ (ই.ফা. ৫৪৯২, ই.সে, ৫৫১৭) 

Bl 3 Ud Old AEG Ll ol toa CG -1 

১০. অধ্যায় : কোন মাজলিসে উপস্থিত হয়ে ফাকা স্থান পেলে সেখানে বসে পড়া; 
নচেৎ সবার পিছনে বসা 


Ol AE 01 GE ie LE 5H Ua Of of AL ie Maia tf LH ES (ivapeay-oovt 


A CG BE a ILD Eh 3 of CP SL Sb of Se dnt 2 dock 
UE U5. Sy CAE, HE dl JA od SG 56 1 Uf Sy Asc LAs mid 5 Al 
iy Ey HE i 5S Ef Gd i Lo 3 Lh fh CAST Ll BE a J ck 
Hb al od SIE Al Cf sai i oo El If 10 BE As I) EC Cl Lats “lh 
AE Bl wl Gaol 531 El Ria al UG Al YN Cy 
৫৫৭৪-(২৬/২১৭৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ ওয়াকিদ লায়সী (রাযিঃ) থেকে বর্ণনা করেন 

যে, রসূলুল্লাহ স্ন মাসজিদে আমাদের মধ্যে বসা ছিলেন এবং তার সঙ্গে সহাবীগণের এক দলও ছিল। এ সময় 
তিনজনের একটি জামা'আত সামনে আসলো । এদের দু'জন রসূলুল্লাহ 3-এর দিকে অগ্রসর হলো, আর একজন 
চলে গেল বর্ণনাকারী বলেন, তারা দু'জন রসূলুল্লাহ 38%-এর সম্মুখে থেমে গেল। তারপর তাদের একজন 
সমাবেশের মধ্যে একটু খোলা জায়গা দেখতে পেয়ে সেখানে বসে গেল, দ্বিতীয়জন তাদের (মাজলিসের) পিছনে 
বসল আর তৃতীয় লোক পেছনে ফিরে চলে গেল । রসূলুল্লাহ 3% (মাজলিস) সমাপ্ত করে বললেন, শুন! তিনজনের 
ক্ষুদে দলটি সম্বন্ধে কি আমি তোমাদের সংবাদ দিব না?- তাদের একজন তো আল্লাহ্‌র কাছে আশ্রয় নিল, আল্লাহ 


তা'আলাও তাকে আশ্রয় দিলেন। আর একজন লজ্জা সংকোচ করল, আল্লাহ তার লজ্জা-(এর মর্যাদা) রক্ষা 
করলেন। আর তৃতীয়জন মুখ ফিরিয়ে নিলো, আল্লাহ তা'আলাও তার হতে দৃষ্টি ফিরিয়ে নিলেন। 


(ই.ফা. ৫৪৯৩, ই.সে. ৫৫১৮) 


AIT ALS ON Ay UA BS Cy SE ES dl ty Lal Es (..f..y-00vo 
0 dl Ae C8 SEL Of Dis of Ch os EES Lye IU LU ES LS UO Lak ts GE 
+ hal dias SEY AE oti 
৫৫৭৫-(.../...) আহমাদ ইবনু আল-মুন্যির ও ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু আবূ 


. কাসীর (রহঃ) হতে বর্ণিত যে, ইসহাক্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু আবূ তালৃহাহ্‌ (রহঃ) এ সূত্রে তার নিকট হুবহু 
অর্থের হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৪৯৪, ই.সে. ৫৫১৯) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৯১ 


AY Ga GH CU dag oe CLAY Lally p23 Gl ~)) 
১১. অধ্যায় : আগে এসে বসা বৈধ অবস্থান থেকে কোন মানুষকে উঠিয়ে দেয়া হারাম 
ESR ae Oe) Lo ASE Ke Ec Mn 2 LE EE, (11vv/vv)-০০১vnu 
+ 88 LAS Be bn OD ST LEE 3 " 108 BE Ll CF TE OH CP 5b Le Ch 


৫৫৭৬-(২৭/২১৭৭) , কুতাইবাহ্‌ ইবনু সা“ঈদ, মুহাম্মাদ ইবনু রুমৃহ ইবনু মুহাজির (রহঃ) el ইবনু ‘উমার 
(রাযিঃ) নাবী 3% থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : তোমাদের কেউ যেন কখনো কোন লোককে তার 
বসার জায়গা হতে উঠিয়ে দিয়ে সেথায় না বসে । (ই.ফা. ৫৪৯৫, ই.সে. ৫৫২০) 


তে Ge is th EBC a thd Se US SS TH Ss BE (.. HAD A AA 
5 I) Io ed ty os CT - Shih xs - 3 ES ha 
Hs D2 0 LOL HS - 4 bil, - dt SA BSc dE Bis Ee) 
OS 2S" 08 BEE Loh oo 56 OH OF gl be a Se Us 1h a ty Ld 
৫৫৭৭-(২৮/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু নুমায়র, যুহায়র ইবনু হার্ব, ইবনুল মুসান্না ও আবু বাক্র 
ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী 8% হতে রিওয়ায়াত করেন যে, তিনি 


বলেছেন: কোন লোক কোন লোককে তার বসার স্থান থেকে উঠিয়ে দিয়ে সেথায় বসবে না বরং তোমরা (বলবে) 
প্রশস্ত করে দাও, জায়গা বিস্তার করে দাও (ই.ফা. ৫৪৯৬, ই.সে. ৫৫২১) 


5 TC sd BS SES RS VG AS Sl pal Hf ES (fay 00VA 
Loe AS TC GI 0 of UAE GPL IE SS pl) bs LL ASG CED BS so 
ok TE OH OP gb be Hk UC GS ons WES UT 5S of OY EBS pl) ts 
OH ne IMT. US ILE OS," A 8 18S Hs 2 yh as. be i) 
+ WES LL G3 8 US LU CG Ib ih 
৫৫৭৮-(.../...) আবু রাবী‘, আবূ কামিল, ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব, মুহাম্মাদ ইবনু রাফি‘ ও মুহাম্মাদ ইবনু 
রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে (উপরোক্ত হাদীসের বর্ণনাকারী) লায়স 
(রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু এদের বর্ণিত হাদীসে “বরং তোমরা বিস্তৃত করে দাও, প্রশস্ত 
করে দাও” (কথাটি) বর্ণনা করেননি। আর (তৃতীয় সানাদের) বর্ণনাকারী ইবনু জুরায়জ বর্ধিত রিওয়ায়াত করেছেন 
যে, আমি নাফি'কে প্রশ্ন করলাম- (এ বিধান) জুমু'আর দিনের জন্য? তিনি বললেন, জুমু'আহ্‌ ও অন্যান্য (সকল) 
দিবসের জন্যে । (ই.ফা. ৫৪৯৭, ই.সে. ৫৫২২) 
OF ple be GA Oo Ji te cleSl Se UES Ls of 0 58 5 ES (...fva)-00va 
HG TE LAOS. ale od OS BIG] LET a S00 BE LE cH 


Wwww.waytojannah.com 


Contents . 


১৯২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৫৭৯-(২৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে নাবী সু 
হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন : তোমাদের মধ্যে কেউ যেন তার ভাইকে তার বসার জায়গা হতে 
উঠিয়ে দিয়ে সেখানে না বসে । আর ইবনু ‘উমার (রাযিঃ)-এর আচরণ ছিল যে, কোন লোক তার জন্যে নিজের 
বসার স্থান থেকে উঠে গেলে তিনি সেথায় বসতেন না। (ই.ফা. ৫৪৯৮, ই.সে. ৫৫২৩) 

+ le ALY igs ie GOST 35 Se UAT SA th Le IES, (../-.)-00As 

৫৫৮০-(.../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ‘আবদুর রায্যাক ও মামার (রহঃ) হতে উপরোক্ত সূত্রে 
অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৪৯৯, ই.সে. ৫৫২৪) 

- dl EE CH A - Un BS Lol ts ah Bs wt tt al Sy (vivayr.)-o 0A) 
ss od GY 2 wah ERS SIA Ob BE ah 2 ob 2 Ne 
Il U8 LST 2d Lh 

৫৫৮১-(৩০/২১৭৮) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী সু হতে বর্ণনা 
করেন। তিনি বলেছেন : জুমু'আর দিনে তোমাদের কেউ (মাসজিদের কাতার হতে) তার ভাইকে উঠিয়ে দিয়ে 
তার বসার জায়গায় বসবে না বরং সে বলবে, ‘বিস্তার করে দিন’ । (ই.ফা. ৫৫০০, ই.সে. ৫৫২৫) 

4s GA G84 IE Bb dale Ca ANY LG 1 
১২. যা ছ :0 টয় বার চয় বে হা অ বছ হরর যি যে 
- al * Le Ei Lat Li 4 I, re xl Wal en CY is EE, (Yva/rN)-ooAY 
"al HEN OBB 2 Lo EA of 2 oof Co ge te CAS - Foe ES 
ET EC PEE A Us al 2 

৫৫৮২-(৩১/২১৭৯) সাটি হৰ সাঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী সু - 
থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন : ‘তোমাদের কেউ’ যখন (তার স্থান থেকে) (কিছু সময়ের জন্যে) উঠে 
যায় ..... এ বর্ণনা কুতাইবাহ্‌ (রাযিঃ)-এর উর্ধ্বতন বর্ণনাকারী ‘আবদুল ‘আযীয (রহঃ)-এর এবং অপর উর্ধ্বতন 
বর্ণনাকারী আবূ ‘আওয়ানাহ্‌ (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে, যে লোক তার জায়গা ছেড়ে উঠে যাওয়ার পর- 


আবার সেখানে ফিরে আসে, তাহলে সে সেই স্থানে (পুনরায় বসার ব্যাপারে) বেশি হকুদার। 
(ই.ফা. ৫৫০১, ই.সে, ৫৫২৬) 


IGN pL GF SA Cn SEY la Gl ~ 1 
১৩. অধ্যায় : পরিচয়বিহীন (অমুহরিম) নারীদের নিকট হিজড়াকে প্রবেশে বাধাদান 
ty SE Er Es 2 :১৬ is Hh dG sf EA (YNA.fry)-ooAY 
7 Ud 6 BE C ps OF HS Bs Hf ES LK 3 EC Leh CAT Gat 
EEO EAS AE fei 5 be sf te fn BS Gin Ee - la bil, 
Uli iS i Rd df Al Se UAL HS UB whl 8 BE I We 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ১৯৩ 


"08 BE al JD Ld U6. Oks 5 Sh I CL CE Si ce SH Gb re 
"CE SN UNS 
৫৫৮৩-(৩২/২১৮০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও আবু কুরায়ব 
(রহঃ) ..... উম্মু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, এক হিজড়া তার নিকট বসা ছিল। সে সময় রসূলুল্লাহ 3% 
ঘরে ছিলেন। সে উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর ভাইকে বলতে লাগল- হে ‘আবদুল্লাহ ইবনু আবূ উমাইয়াহ্‌! যদি 
আগামী দিনে আল্লাহ তা'আলা আপনাদেরকে ‘তায়িফ’ বিজয়ী করেন, তাহলে আমি আপনাকে ‘গাইলান-কন্যাকে 
দেখাবো, সে ‘চার'টি নিয়ে সম্মুখে আসে আর ‘আট'টি নিয়ে পশ্চাথদিকে যায়।** রসূলুল্লাহ 38% তাকে এ ধরনের 
কথা বলতে শুনে বললেন, এ যেন তোমাদের নিকট আর প্রবেশ না করে। (ই.ফা. ৫৫০২, ই.সে. ৫৫২৭) 

be 52 UP GAB op Jia te BSN SE Uf A ty RE By (vimsfrr)j-ooAt 
UX - 4 ll tn SG 15 CAs BE LA ENN le UX UE cl Le 
EC iy oh CEH lH 1 OB CL A SCG ou Se A Us BE a 
EAS i. bee DESY GG CG sd Ye BE ol EB. Uy 
৫৫৮৪-(৩৩/২১৮১) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, এক 
হিজড়া নাবী 3-এর সহধর্মিণীগণের নিকট প্রবেশ করত। মানুষজন তাকে বুদ্ধি জ্ঞানহীন হিজড়াদের অন্তর্ভুক্ত 
মনে করত ৷ বর্ণনাকারী বলেন, নাবী 3% একদিন গৃহে প্রবেশ করলেন, তখন সে তীর কোন এক স্ত্রীর নিকট ছিল 
আর সে এক মহিলার (দেহ সৌষ্ঠবের) বর্ণনা দিয়ে বলছিল- ‘যখন সম্মুখে অগ্রসর হয় তখন চার (ভাজ) নিয়ে 
অগ্রসর হয় এবং যখন পশ্চাতে ফিরে তখন আটটি নিয়ে ফিরে যায়। তখন রসূলুল্লাহ 3% বললেন : সাবধান! এ 
তো দেখছি এখানকার (নারী রহস্যের) বিষয়াদি বুঝে শুনে। সে যেন তোমাদের নিকট কখনো প্রবেশ না করে। 

তিনি [আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, তারপর তারা তার থেকে পর্দা করতো । (ই.ফা. ৫৫০৩, ই.সে. ৫৫২৮) 
Bh dl VY LS HA ALY 2 nl —1 

১৪. অধ্যায় : অজ্ঞাত নারী পথ-শ্রান্ত হলে তাকে আরোহণের পিছে বসিয়ে দেয়া বৈধ 

wal flint Ll yf Be Lace =x 52) 2 Lok BG (viavfrt)-0oAo 
Hh Hn BLY ote oA BL UG HN RIB Sd wi lad i of 
EAE a, =~ SI Ey Aly 2 Aly Ah kl x6 - IE - ah 
<i - Ha LG ES JAN be SE ASS EG BG wal il ds nls Be als 
- ALE cb x wo oe FE al 40 SI 5 ox te GA Hl i, - 
ol 105 3 APS El iy Th i BE Al UL Ch Al) se SIM Uys Cio ~ LEE 


২৫ অর্থাৎ চলার সময় তার মেদ ক্ষীত পেটের সম্মুখে থেকে চারটি ভাজ আর পেছন থেকে আটটি ভাঁজ পরিলক্ষিত হয়। 


Wwww.waytojannah.com 


Contents 


298 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
be 2 al) ke So MLS aly J Ee ih CIDA - Ll - Hl day. 


৫৫৮৫-(৩৪/২১৮২) মুহাম্মাদ ইবনু ‘আলা আবু কুরায়ব হামদানী (রহঃ) ..... আসমা বিনতু আবূ বাক্র 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যুবায়র (রাযিঃ) আমাকে বিবাহ করলেন, সে সময় একটি ঘোড়া ব্যতীত কোন 
যোগ্য সম্পদ, গোলাম বা অন্য কোন কিছু দুনিয়াতে তার ছিল না। তিনি বলেন, আমি তার ঘোড়াটাকে ঘাস 
খাওয়াতাম, তার পারিবারিক কাজকর্মেও সঙ্গ দিতাম। আমি তার যত্ন নিতাম, তার পানিবাহী উটের জন্যে খর্জুর 
বীচি কুড়াতাম, তাকে ঘাস খাওয়াতাম, পানি নিয়ে আসতাম, তার ঢোল ইত্যাদি মেরামত করতাম এবং (রণটির 
জন্য). আটা মাখতাম। তবে আমি ভাল রুটি বানাতে পারতাম না। তাই আমার কতিপয় আনসারী সাথীর মনিরা 
আমাকে রুটি পাকিয়ে দিত। তারা ছিল স্বার্থহীন রমণী । আমি যুবায়র-এর জমি থেকে যা রসূলুল্লাহ 38% তাকে 
জায়গীর রূপে দিয়েছিলেন (সেখান থেকে) খেজুর বীচি (কুড়িয়ে) আমার মাথায় করে বয়ে আনতাম। সে (জমি) 
ছিল এক ক্রোসের দু’-তৃতীয়াংশ (প্রায় দু'মাইল) দূরে অবস্থিত । তিনি বলেন, আমি একদিন আসছিলাম আর বীচি 
(-র বোঝা) আমার মাথায় ছিল। (পথে) রসূলুল্লাহ 38%%-এর দেখা পেলাম, সে সময় তাঁর সাথে সহাবীগণের একটি 
ক্ষুদ্র দল ছিল। তিনি আমাকে ডাকলেন এবং (তার বাহন উটটিকে বসাবার জন্যে) ইখ্‌ ইখ্‌ (আওয়াজ) করলেন 
যাতে আমাকে সেটির পেছনে উঠিয়ে নিতে পারেন। তিনি [আসমা (রাযিঃ)] বলেন, আমি লজ্জাবোধ করলাম আর 
আমি ছিলাম তোমার [যুবায়র (রাযিঃ)] আত্মমর্যাদাবোধ সম্পর্কে জ্ঞাত। তিনি [যুবায়র (রাযিঃ)] বললেন, আল্লাহ্‌র 
শপথ! তোমার মাথায় করে বীচি বয়ে আনাটা (আমার নিকট) তাঁর সাথে তোমার আরোহণের চাইতে অনেক 
কঠিন (ও কষ্টকর)। তিনি বলেন, অতঃপর (আব্বা) আবু বাক্র (রাযিঃ) আমার নিকট একটি খাদিম প্রেরণ 
করলেন। ঘোড়াটি দেখা-শুনার কাজে সে আমার পক্ষে যথেষ্ট হয়ে গেল। সে যেন আমাকে এ দায়িত্ব হতে মুক্ত 
করেছিল। (ই.ফা. ৫৫০৪, ই.সে. ৫৫২৯) 


Uh dl A oe CH be 55 HS BS Go AE 12 Le Bn (..fro)-o0Al 
Le 2 od LA Cn OS HB Al Sy LAR HS OS etl ns TN AAS nis hl 
Ue BE GH CE CLAY BUG tpl se Ll 5 El Cs hh Ll to 
Ah ce CH oh Ll ES Cl . Ll Wl 

Ud Si dE DOS Bef YOR ti 
BB OM od Al Ae G08 0 Sls ts LY lol kt Mb dd cL, 
SD ai 0 8 Ce UT UB G0 NY) Bacly Lehi. sds sold ad 
+ ol xh 08. GS of Cy DE le USSR MA LE dd oF OS ts 
RTE 
৫৫৮৬-(৩৫/...) মুহাম্মাদ ইবনু ‘উবায়দ আল্-গুবারী (রহঃ) ..... ইবনু আবু মুলাইকাহ্‌ (রাযিঃ) থেকে 


বর্ণনা করেন যে, আসমা (রাখি) বলেছেন, আমি পারিবারিক কাজে যুবায়র (রাযিঃ)-এর সেবা করতাম । তার 
একটি ঘোড়া ছিল। আমি (-ই) তা দেখাশুনা করতাম । ঘোড়াটির দেখাশুনা করার চেয়ে কোন কর্ম আমার নিকট 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৯৫ 


ভারী ছিল না। আমি তার জন্যে ঘাস যোগাড় করতাম, তার দেখাশুনা ও সেবা-পরিচর্যা করতে থাকতাম। 
বর্ণনাকারী বলেন, তারপর তিনি একটি খাদিম পেলেন রসূলুল্লাহ 38-এর নিকট কিছু যুদ্ধবন্দী এলে তিনি তাকে 
একটি খাদিম দিলেন। তিনি [আসমা (রাযিঃ)] বলেন, সে (খাদিম) ঘোড়ার দেখাশুনায় আমার জন্যে যথেষ্ট হলো 
এবং আমি দায়িত্বমুক্ত হলাম । 
তখন এক অভাবী লোক আমার নিকট এসে বলল, হে ‘আবদুল্লাহর মা! আমি একজন অভাবী মানুষ, 
আপনার গৃহের ছায়ায় বসে বেচাকেনা করার আগ্রহ প্রকাশ করেছি। তিনি বললেন, তোমাকে আমি অনুমতি দিয়ে 
ফেললে যুবায়র (রাযিঃ) (সম্ভবত) তা বাতিল করবে। তাই এক কাজ করো, যুবায়র (রাযিঃ) উপস্থিত থাকা 
অবস্থায় তুমি এসে আমার নিকট প্রস্তাব করবে। ঠিক সময় এসে সে বলল, হে ‘আবদুল্লাহর মা! আমি একজন 
অভাবী মানুষ, আপনার গৃহের ছায়ায় বসে বেচাকেনা করার ইচ্ছা করেছি। তিনি বললেন, আমার গৃহ ব্যতীত 
তোমার জন্যে মাদীনায় আর কোন স্থান নেই (কি)? সে সময় যুবায়র (রাযিঃ) তাকে বললেন, একটা অভাবী 
মানুষকে ক্রয়-বিক্রয় করতে দিতে তুমি বাধা হয়ে দাড়াচ্ছো কেন? তারপর সে (সেথায়) ক্রয়-বিক্রয় করে 
(বেশকিছু) আয় করল, আমি খাদিমটি তার নিকট বিক্রি করে দিলাম। এ সময় যুবায়র (রাযিঃ) আমার নিকট 
প্রবেশ করল- তখনও তার (বিক্রয়কৃত) মূল্য আমার কোলের উপর ছিল। সে বলল ওগুলো আমাকে দান করে 
দাও । তিনি বলেন, (আমি বললাম), আমি ওগুলো সদাকাহ্‌ করে দিয়েছি। (ই.ফা. ৫৫০৫, ই,সে. ৫৫৩০) 
Ua) Sk lll 09d FEN) SELL oa 55 Gl No 
১৫. অধ্যায় : তৃতীয় ব্যক্তির অনুমতি ছাড়া তাকে রেখে দু'জনের চুপি চুপি কথা বলা নিষিদ্ধ 
BESS AB 0 cP gil LP AL cle SH UG D3 Ls 3 BS (arfry-ooAY 
"21s 055 Os AE DS RSS LS 1" US HEE 4h 
৫৫৮৭-(৩৬/২১৮৩) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ...... ‘উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 
3% বলেছেন: যখন তিনজন থাকবে, তখন একজনকে রেখে দু'জনে কানে কানে কথা বলবে না। 
(ই.ফা. ৫৫০৬, ই.সে. ৫৫৩১) 
A Ol Boy C AS LF D3 bs Loe UG Lt 0 C5 8 Hf ES C.. f-.) "°° AA 
2 4k - MLL AS 3 BL VG ec 0 Al eS El Loe Bo cf Bo 
Me EL HG das ss a sl oc Fe OC of Cl Bl SEE NE 
YB KL BEG Ene? U8 Kt ES Hh ts LOL BS td tH BC Ll te 
« FUL aD cbc HE (ol CP Tb 0 OF gl toe 
৫৫৮৮-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 
HRD HPAES ৫৫০৭, ই.সে. ৫৫৩২) 


ve ০১। i ES 3G 2 w Ss Fe লং (5) Ee A &, (YNASfrv)-00Ad 

Jb - AY bil, - =D 0 sy, Ee “ং 0 UE, EBS SEB) E, c is 

l JSD U6: 4 Se Ur BH শং be ib br BP - Ee lal JE, sf EY 
BS 0 Oo te LG 1 SRESS GE 3S 095 SE AE DL LS tic 1 ES - 


WwwwW.waytojannah.com 


Contents 


১৯৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৫৮৯-(৩৭/২১৮৪) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যখন তোমরা তিনজন হবে, তখন দু'জন আর একজনকে বাদ দিয়ে দু'জনে 
চুপিচুপি কথা বলবে না, যে পর্যন্ত না অন্য ব্যক্তিদের সঙ্গে মিশে যাও- এ কারণে যে, তাহলে তাকে দুর্ভাবনায় 
ফেলে দিবে। (ই.ফা.৫৫০৮, ই.সে. ৫৫৩৩) 
hil, = 5S Hs 5 Cs Hs a OS Hs ESS Ss Bs JrA)y coo. 

U8 308 Al Ae be BES EN oo lle Hf BS CAS UE UST Ss 0b - 3 
+S OL Lente 055 OH AE SL KS tic 1 SE dl J) 

৫৫৯০-(৩৮/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র ও আবু কুরায়ব 

(রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : যখন তোমরা তিনজন হবে, 


তখন দু'জন তাদের সঙ্গীকে বাদ দিয়ে কানাঘুষা করবে না, (কারণ) তা তাকে দুর্ভাবনায় ফেলবে । 
(ই.ফা.৫৫০৯, ই.সে. ৫৫৩৪) 


Be LE of ON BSC O53 0 ce COST Gl 2 GEL ES (..f.)-008) 
+ ALY ie BY op VANS LL 
৫৫৯১-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবৃ ‘উমার (রহঃ) ..... আল্‌ আ‘মাশ (রহঃ)-এর সানাদে 

উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫১০, ই.সে. ৫৫৩৫) 
NG ox alg Chl ty - 11 
১৬, অধ্যায় : চিকিৎসা, ব্যাধি ও ঝাড়ফুঁক 

As - ৯৯ ০০ ESE BL a ¥e EL ) “ae “ BLES (YiAefra)-০০৭৭৮ 
E55 LYE ie A AE oh Ls of Ce ADA Ch LOL be — Ag ch LU hd SEH 
SS p15 8 oa SD Al pl UN jin ED BE Al I cE NY OS i UT BG 
«GP G3 KE LEY Al i 
৫৫৯২-(৩৯/২১৮৫) ইবনু আবূ ‘উমার মাক্কী (রহঃ) ..... রসূলুল্লাহ ¥ুঠ-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাষিঃ) হতে 
রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন : রসূলুল্লাহ 3% অসুস্থ হয়ে পড়লে জিব্রীল ('আঃ) এ দু'আ পড়ে তাকে 
ফুঁকে দিতেন, তিনি বলতেন, আল্লাহ্র নামে-তিনি আপনাকে (ব্যাধি) সুস্থতা দান করুন, সব ব্যাধি থেকে 


আপনাকে মুক্ত করুন, আর হিংসুকের অনিষ্ট থেকে এবং যখন সে হিংসা করে এবং সকল প্রকার কুদৃষ্টি ব্যক্তির 
ক্ষতি হতে । (ই.ফা. ৫৫১১, ই.সে. ৫৫৩৬) 


Ae 0 EE LE ES yg LE Ee ry Da ts’ Ib BS (1ianft.)-00ar 
Mb OG." Ub Sein Los G08 BE a A Jo Mm dl te LS be 
+ SLE) A pL BEG lS Gf 5 KS be DDG firs HK bn SS al 
৫৫৯৩-(৪০/২১৮৬) বিশ্র ইবনু হিলাল সাওওয়াফ (রহঃ) ..... সাঈদ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, 
জিবরীল (আঃ) নাবী $ু-এর নিকট আগমন করে বললেন, হে মুহাম্মাদ! আপনি কি অসুস্থতা বোধ করছেন? 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৯৭ 


তিনি বললেন, হ্যা। তিনি (জিবরীল) বললেন : আল্লাহর নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি- সে সব জিনিস হতে, 
যা আপনাকে কষ্ট দেয়, সব আত্মার খারাবী অথবা হিংসুকের কুদৃষ্টি হতে আল্লাহ আপনাকে মুক্তি দিন; আল্লাহর 
নামে আপনাকে ঝাড়-ফুঁক করছি। (ই.ফা. ৫৫১২, ই.সে. ৫৫৩৭) 


EF ES RE SOE 00৭ 
So Cd BEE al ILD UE, Ge SHE KS BEG al JO LF A HEL 
OE Tine RAE (রাযিঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, এ হলো এঁ সমস্ত (হাদীস), যা আবু ছ্রাইরাহ্‌ (রাধিঃ) রসূলুল্লাহ 3% হতে আমাদের নিকট বর্ণনা 
করেছেন। এরপর তিনি কয়েকটি হাদীস আলোচনা করেন। সেগুলোর অন্যতম একটি হলো- রসূলুল্লাহ ুট 
বলেছেন: কুদৃষ্টির পার্শ্বপ্রতিত্রিয়া বাস্তব । (ই.ফা. ৫৫১৩, ই.সে. ৫৫৩৮) 
A Lh Lf ltl £9 EBS Lal SAN So C3 dl EE ES, (rvaev)y-00d0 
LF © be ole OF op TSA's EG UN ATO Ch BL CES IASI UE, US cl SE J 
EOE AE 4 br 4 ig 3 CEES OSE 
Mel LAR 13 Cd EL TA GL Ht US Ty SC 108 BEE ll CF le ol 
৫৫৯৫-(৪২/২১৮৮) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী, হাজ্জাজ ইবনু শা*ইর ও আহ্‌মাদ ইবনু 
খিরাশ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে বর্ণিত । তিনি বলেন : 'কুদৃষ্টির 


পার্মৃপ্রতিক্রিয়া বাস্তব’ । কোন বিষয় যদি ভাগ্যলিপিকে অতিক্রম করত, তাহলে 'কুদৃষ্টি' ভাগ্যলিপিকে অতিক্রম 


করত এবং তোমাদের (কুদৃষ্টি সম্পন্ন লোকদের)-কে গোসল করতে বলা হলে তোমরা গোসল করাবে।** 
(ই.ফা. ৫৫১৪, ই.সে. ৫৫৩৯) 


Al El - NV 
১৭. অধ্যায় : যাদুকরণ 
UD PL Cl Lae te 20d 1p glia ioe 5 LH ES CES Hf ES (rvayenj-o0an 
ES BE dl ILD US 2 - C- LAbY Ly Sd 5 UB GO 8 238 br loas0s HE dl 
Bes Bos 2 BE Al UD BS A Sf 2 CS US BALL Uy Ll Sk SY 
DST lo Be UAT D5 OSE) al 053 EL Cd oH Lf etl Lae Gn 0 
tx sb lobe HL Se gH Sih be gh el Se GH U8. ho 
Alb Cy ABLE Ble 8 UU ted of 3 Ub. plot Ly bd 6 TA a UN. Ugh JM 
"0 63 D5 od ET Cb ON. KS 


*৬ বদনযর-এর চিকিৎসারূপে বিশেষ পদ্ধতিতে বদ নযরওয়ালা ব্যক্তির বিভিন্ন অঙ্গ ধোয়া পানি দিয়ে রোগীকে বিশেষ কায়দায় গোসল করানো হয়। 
এটা পরীক্ষিত ও সুন্নাহ্‌ স্বীকৃত চিকিৎসা পদ্ধতি । এ হাদীসে সে গোসলের কথাই বলা হয়েছে। 
_-_২৯' 
WwwwW.waytojannah.com 


Contents 


১৯৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


sal EG Wel SE aly Lae G 108 2 Sf ta nll 8 FE al JA WEL lth 
+" bl ng Ws UT, 
Al se Of CAE Bl le HUEY 06 eA Sf a UA Gl ih 
YC le sli 
৫৫৯৬-(৪৩/২১৮৯) আবু কুরায়ব (রহঃ) .....'আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, লাবীদ ইবনু 
আসাম নামে বানু যুরায়ক সম্প্রদায়ের এক ইয়াহুদী রসূলুল্লাহ 3%-কে যাদু করল । তিনি বলেন, এ যাদুর কারণে 
এমনও হত যে, রসূলুল্লাহ 3-এর স্মরণ হত যে কোন (পার্থিব) কাজ তিনি করছেন, অথচ (প্রকৃতভাবে) তিনি 
তা করছেন না। পরিশেষে একদিনে কিংবা এক রাত্রে রসূলুল্লাহ 3% দুআ করলেন; আবার দুআ করলেন, আবার 
দু'আ করলেন। অতঃপর বললেন : হে ‘আয়িশাহ্‌! তুমি কি অনুধাবন করতে পেরেছো যে, আল্লাহ আমাকে সে 
ব্যাপারে সমাধান দিয়েছেন, যে ব্যাপারে আমি তাঁর নিকট সমাধান চেয়েছিলাম? (তা এভাবে যে) (দু'জন 
ফেরেশৃতা) দু’লোক (মানুষের বেশ ধরে) আমার নিকট আসলো । তাদের একজন আমার মস্তকের নিকট এবং 
অপরজন আমার পায়ের নিকট বসল । অতঃপর আমার মাথার নিকটের লোক পায়ের নিকটের লোককে অথবা 
আমার পায়ের নিকটের লোকটি আমার মাথার নিকটের লোকটিকে বলল, লোকটির ব্যাধি কি? (অপরজন) বলল, 
“যাদুগ্রস্ত'। (প্রথম জন) বলল, কে তাকে যাদু করেছে? (দ্বিতীয় জন) বলল- লাবীদ ইবনু আসাম ৷ (প্রথমজন) 
বলল, কোন জিনিসে? (দ্বিতীয় জন) বলল- চিরুনি, (আঁচড়ানোর সময় চিরুনির সঙ্গে) উঠা চুল, (আরও) বলল, 
পুরুষ খেজুরের ফুলের বেষ্টনীতে । (প্রথমজন) বলল, তা কোথায়? (দ্বিতীয় জন) বলল- ‘যী আরওয়ান' কুয়ায়। 
তিনি [‘আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, রসূলুল্লাহ সু তার কতিপয় সহাবীকে সাথে নিয়ে সেথায় আসলেন। 
তারপর (ফিরে এসে) বললেন, হে ‘আয়িশাহ্‌! আল্লাহ্‌র কসম, সে (কূপের) পানি যেন ‘মেন্দীপাতা ভিজানো' 
(পানি) এবং সেখানকার খেজুর গাছ যেন শাইতানের মস্তি্ধ। 
তিনি বলেন, তখন আমি বললাম, হে আল্লাহর রসূল! তাহলে আপনি তা (জনসমক্ষে) পুড়ে ফেললেন না 
কেন? তিনি বললেন, না, (আমি তা উচিত মনে করেনি)। কেননা, আল্লাহ আমাকে তো রোগমুক্ত করেছেন-আর 
লোকদেরকে কোন অকল্যাণে উত্তেজিত করা অপছন্দ করছি। আমি সে ব্যাপারে নির্দেশ দিলাম। ফলে মাটিতে 
পুঁতে ফেলা হয়েছে। (ই.ফা. ৫৫১৫, ই.সে. ৫৫৪০) 


UX ee Cl Rte te of io pion te cd A is ork A Gs. Jt)-0০৭v 
5 ol BEE al 0 CAs Uy 2S OY Me SS ty CHS tL 3 Gs HE 4 
Ge Alb SS HH SEA A 5. 5 al UDG CH ly. JS GS Ww 


[0 


৫৫৯৭-(৪৪/...) আবু কুরায়ব (রহঃ) .. . 'আয়িশাহ্‌ (রাষিঃ) হতে বর্লিত। তিনি বলেন, রসূলুরাহ হু -কে 
যাদু করা হলো ..... আবু কুরায়ব (রহঃ) এ হাদীসটি বিস্তারিত বর্ণনাসহ (উপরোক্ত) ইবনু নুমায়র (রহঃ) কর্তৃক 
বর্ণিত হাদীসের অর্থানুযায়ী বর্ণনা করেছেন এবং তিনি তাতে এ কথাটিও বলেছেন- পরে রসূলুল্লাহ স্ঠ কূপের 
নিকট গমন করলেন এবং সেটির (চার) দিকে লক্ষ্য করলেন। তাতে একটি খেজুর গাছ রয়েছে। তিনি ['আয়িশাহ্‌ 
(রাষিঃ)]| আরও বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! তাহলে আপনি তা (লোকালয়ে) বের করে ফেলেন। এ 
বর্ণনায় জ্বালিয়ে দেয়ার অংশটি বর্ণনা করেননি এবং আমি সে সম্পর্কে নির্দেশ দিলে তা মাটিতে পুঁতে ফেলা হলো, 
(কথাটিও) বর্ণনা করেননি । (ই.ফা. ৫৫১৬, ই.সে. ৫৫৪১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ১৯৯ 


Xl OU ~-\A 
১৮. অধ্যায় : বিষ 
0h glia Le Lt BES JO Lo ME EES EO CS C5 GS BS (01. ‘/£°)- o04A 


HEL) de sen Ui ELL BB a UL CA Bot a Hf od be SG 
Ni, Le" 08 06." ak ce MLE HEC 08. iy cf CHG ake Wild 
+ BE Al I Gd af Wl Cy FOG." Ye 08 PES Sh 
৫৫৯৮-(৪৫/২১৯০) ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, এক 
ইয়াহুদী নারী রসূলুল্লাহ 3%-এর নিকট বিষ মিশানো ছাগলের গোশৃত নিয়ে আসলো। তিনি সেখান হতে 
(কিয়দংশ) খেলেন । অতঃপর তাকে রসূলুল্লাহ 3%-এর নিকট নিয়ে আসা হলো । তিনি তার কাছে (সে কেন এমন 
করল) এ বিষয়ে জানতে চাইলে সে বলল, আমি আপনাকে হত্যা করার ইচ্ছা করছিলাম । তিনি বললেন : আল্লাহ 
এ বিষয়ে তোমাকে ক্ষমতা দিবেন না অথবা তিনি বললেন : আমার উপরে ক্ষমতা দিবেন এমন নয়। বর্ণনাকারী 
বলেন, তারা (সহাবীগণ) বললেন, আমরা কি তাকে ‘হত্যা’ করবো না? তিনি বললেন, না। বর্ণনাকারী বলেন, 


তারপর থেকে রসূলুল্লাহ 3%%-এর আল্জিভ্‌ ও তালুতে তার পার্শ্বপ্রতিক্রিয়া আমি সর্বদা লক্ষ্য করতাম । 
(ই.ফা. ৫৫১৭, ই.সে. ৫৫৪২) 


L5G tp chal — He ES BALE C5 ED ES ds SE Lg bya ES (./enjc0012 
AE ee 5 BEE AULD 3 BS a Coke Bed Of SESS HC Cs Od Chas 
৫৫৯৯-(../...) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... হিশাম ইবনু যায়দ (রহঃ) বলেন, আমি আনাস ইবনু 
মালিক (রাযিঃ)-কে হাদীস বর্ণনা করতে শুনেছি যে, একজন ইয়াহ্‌দী নারী গোশতে বিষ মিশিয়ে তা রসূলুল্লাহ 
%%-এর নিকট নিয়ে আসলো। ..... (উপরোক্ত রিওয়ায়াতের) বর্ণনাকারী খালিদ (রহঃ)-এর বর্ণিত হাদীসের 
অর্থানুযায়ী হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫১৮, ই.সে. ৫৫৪৩) 


anja LE, aL El -1a 
১৯. অধ্যায় : রোগীকে ঝাড়ফুঁক, মন্ত্র করা মুস্তাহাব 

- 5 J, bal s~ Ub ABE sa “> 02 AS BE (a/t)-0l. 
HE dl JL UE CHG LE te Ble te 3 be LEI cp ‘p> BS - 5 bin, 
dys YUE Y aL od adr oN LE Lh ail 108 Eb as LL DU ls cE 
tly sl 

B53 52 5 EL LLG UK CS 3p LoS od Sl Uy BEE al JD Ona Cb 
+ GES OE CRS Cl EY GEN oe Ty Hl gl 08 
৫৬০০-(৪৬/২১৯১) যুহায়র ইবনু হার্ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে. 
বর্ণিত । তিনি বলেন, আমাদের কোন মানুষ পীড়িত হলে রসূলুল্লাহ 3% তার ডান হাত দ্বারা তাকে মুছে দিতেন, 


Wwww.waytojannah.com 


Contents 


২০০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


তারপর বলতেন : 4 ১৬১ 9 5&2 এ JY) bY EI) Lr, AM ED AD al 
সমস্যা বিদূরিত করে দিন, হে জনগণের পালনকর্তা! আর সুস্থতা দান করুন, আপনিই সুস্থতা দানকারী । আপনার 
সুস্থতা ও মুক্তি ছাড়া আর কোন (প্রকৃতপক্ষে নির্ভরযোগ্য) শিফা নেই । এমন নিরাময় করুন যার পর কোন রোগ- 
ব্যাধি বাকী না থাকে। 

পরবর্তীতে যখন রসূলুল্লাহ সু পীড়িত হলেন তখন অসুখে অতি দুর্বল হয়ে পড়লেন, সে সময় আমি তার 
হাত তুলে ধরলাম- যাতে আমিও তেমন করে (মুছে) দিতে পারি তিনি (3) যেমন করে (মুছে) দিতেন। কিন্তু 
তিনি আমার হাত থেকে তার হাত টেনে (ছাড়িয়ে) নিলেন। অতঃপর বললেন : হে আল্লাহ! আমাকে মাফ করুন 
এবং আমাকে মহান সঙ্গীর সাথে সাক্ষাৎ করিয়ে দিন! তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, হঠাৎ আমি দেখলাম যে, 
তাকে উঠিয়ে নিয়েছেন (ইন্তিকাল করেছেন) (ই.ফা. ৫৫১৯, ই.সে. ৫৫৪৪) 


yo He HO bc ion Ce APY? 
HE A 

Mo fe dU. 4 iL Gh Bes 5s I. si LL Tt Ah SD 
io Be Sate il 2 hd Ce CT ys 5 Ue OB 
254 
৫৬০১-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আ“মাশ (রহঃ) হতে জারীর (রহঃ)-এর সূত্রে বৰ্ণিত । 
কিন্তু হুশায়ম ও শু'বাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে- তিনি তার হস্ত দ্বারা তাকে (রোগীকে) মুছে দিলেন। আর 
(সুফ্‌ইয়ান) সাওরী (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে- তিনি তার ‘ডান’ হস্ত দ্বারা তাকে মুছে দিলেন। আর সুফ্‌ইয়ান 
(রহঃ)-এর সূত্রে আ“মাশ (রহঃ) হতে ইয়াহইয়া (রহঃ) বর্ণিত হাদীসের অবশিষ্টাংশে বর্ণনাকারী বলেছেন- পরে 
আমি এ হাদীস মানসূর (রহঃ)-কে শুনালে তিনি ইব্রাহীম (রহঃ) মাসরূক (রহঃ) ও ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে হুবহু 

হাদীস বর্ণনা করে আমাকে শুনালেন। (ই.ফা. ৫৫২০, ই.সে. ৫৫৪৫) 

be Bn be PAD be Dial be ge 3 UES E53 LS OU BESS (ftv ony 
YA EH at al LD hl ad" 1048 Cpa SE HY OS HE dl UDO: LE 
UE AY Us Sb Yj sls 
৫৬০২-(৪৭/...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 
সু্ঠ কোন রোগগ্রস্ত ব্যক্তিকে দেখতে গেলে বলতেন : Ys Sy LD of a3 ll LD A os 
৬5 "১৬১ 3 ১৬2 5&2 “সমস্যা বিদূরিত করে দিন হে লোকেদের প্রতিপালনকারী! তাঁকে সুস্থ করে দিন, 


আপনিই সুস্থতা দানকারী । আপনার শিফা ব্যতীত কোন শিফা নেই- এমন শিফা, যার পরে কোন রোগ-ব্যাধি 
বাকী থাকে না।” (ই.ফা. ৫৫২১, ই.সে. ৫৫৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২০১ 


. Bee to HMR RNG OEE BS BOLD Eh EE EE Et 
be Dial te oh BS SU AS CF DRT TES of OF 8 SH BEES (fear 
25 08 BS Lad A 8 BE Al UD OS IG LHC te G2 be al 
ES do ds. LEAS Y A Sys YY AY SL CH Ly nl Ea 
"Ln oh" 0%, 4 
৫৬০৩-(৪৮/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% কোন রোগ্রস্ত ব্যক্তির নিকট গেলে তার জন্য দু'আ করতেন। 
তিনি বলতেন: " CE Y Et ds VEY GL of ay ly EA nil 


“বিপদাপদ সমস্যা বিদূরিত করে দিন হে মানুষের প্রতিপালক! আর আরোগ্য দান করুন। আপনিই 
আরোগ্যদানকারী, আপনার শিফা ছাড়া কোন শিফা নেই; এমন সুস্থতা দিন, যার পরে কোন রোগ-ব্যাধি বাকী না 
থাকে।” কিন্তু আবূ বাক্র (রহঃ) সূত্রে বর্ণিত আছে- তার জন্যে দু'আ করতেন এবং বলতেন ..... । এছাড়া তিনি 
বলেছেন, আর আপনিই সুস্থতা দানকারী । (ই.ফা. ৫৫২২, ই.সে. ৫৫৪৭) 


LE Dal Up BL be cga CF BBE US ES C5 pl HD (fj 
Ue of M2 dey BE Al JD UK : SG Le Le 50 be pile 0 Hy mY 
+ 22 
৫৬০৪-(.../...) কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ 8-এর বর্ণনা (উপরোল্লিখিত) আবূ ‘আওয়ানাহ্‌ এবং জারীর (রহঃ)-এর হাদীসের অবিকল । 
(ই.ফা. ৫৫২৩, ই.সে, ৫৫৪৮) 
0 ES VG - OS of Bil — 8 Hs LS of 0 8 Hh Bo (feayone 
ED Oh ail" LE os 53 OS HE dl JD bl: LE Lo sdf be pln iS Ss 
EH YY ts Y isn ass al 
৫৬০৫-(৪৯/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ig ‘আয়িশাহু (রাযিঃ ) হতে তে বৰ্ণনা 
করেন যে, রসূলুল্লাহ 3% এ দুআ দিয়ে ঝাড়ফুঁক করতেন- 4) 5) +4 এ nl £ UD nl a 
১ “হে জনগণের প্রতিপালক! বিপদাপদ সমস্যা বিদূরিত করুন; আপনার কাছেই রয়েছে উপশম । আপনি 
ছাড়া আর কেউ-ই (বিপদ) দূরকারী নেই” (ই.ফা. ৫৫২৪, ই.সে. ৫৫৪৯) 


2 ce CIA A ts ; SEL Ee, LU HE = Hf GES, C./..y-01e 
+ he ALY Sg alta oe CASS as 
৫৬০৬-(.../...) আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) হিশাম (রহঃ)-এর সানাদে উপরোল্লিখিত 


সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫২৫, ই.সে. ৫৫৫০) 


www.waytojannah.com 


Contents 


২০২ টি সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Aly Lgl aga Hy GY -v 
২০. অধ্যায় : মু‘আবৃবিযাত*" সূরাহ্‌ পড়ে ঝাড়ফুঁক করা এবং দম করা 

08 pls LP Ae Lh He GG Ul 02 EIS O53 0 Ee GES (afoot. 
Ul wig se 55 al te ST Cn 13 HE Al JL) UK i Lie Lo ssl be 
Ss G5 tn SD ES CHS UN tani 3s LA Se CH CHL a3 CU GH LL On 
Fs Ed 0 4S YS 
৫৬০৭-(৫০/২১৯২) সুরায়জ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38%%-এর পরিবারবর্গের কেউ অসুস্থ হয়ে পড়লে তিনি 'মু‘আবৃবিযাত’ সূরাগুলো 
পড়ে তাকে ফুঁক দিতেন। পরবর্তীতে তিনি যখন মৃত্যুরোগে আক্রান্ত হলেন তখন আমি তাকে ফুঁক দিতে লাগলাম 
এবং তার-ই হাত দিয়ে তার দেহটি মুছে দিতে লাগলাম । কেননা, আমার হাতের তুলনায় তীর হাত ছিল অনেক 

বারাকাতপূর্ণ। আর ইয়াহইয়া ইবনু আইয়ুব মু‘আববিযাত দ্বারা ঝাড়ফুঁক করতেন। (ই.ফা. ৫৫২৬, ই.সে. ৫৫৫১) 

tLe te 0 LP eS 0 of HL cle CHAU DSL 3 BS (.fo)-01A 
Ao ll se TA esis Any Hn Ul SR, Sal Al cle 1 EEA OE BE 
«IS 0D 8 
৫৬০৮-(৫১/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
অসুস্থ হয়ে পড়লে তিনি ‘মু‘আব্বিযাত' পাঠ করে স্বশরীরে দম করতেন। তার ব্যাধি কঠিন রূপ ধারণ করলে 
আমি তা পড়ে তার হাত দ্বারা তার দেহটি মুছে দিতাম এঁ হাতের বারাকাতের আশায় । (ই.ফা. ৫৫২৭, ই.সে. ৫৫৫২) 

Le Be CT O53 UBL hy 4 COST SG ALS als Hf ES Ctjc0t 
WoC C5) Ee Ss of dl Ae 0 Loe ADS C a UST GTN Se US 5S ts 
2k 50) OS EO of op CASS ale BS 6 lk ULE ts Ll oe ts Le 
AL 5). EG HED bie 2 SS 5 OS. B52 G55. AL AE le OH 
+ 9d RE ELS STAG 4d ce Si Ct HOS BE DU Ds m3 Ss os 
৫৬০৯-(../...) আবূ তাহির, হারমালাহ্‌, ‘আবৃদ ইবনু হুমায়দ, মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র, 
‘উক্বাহ্‌ ইবনু মুকরাম ও আহ্‌মাদ ইবনু ‘উসমান নাওফালী (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে মালিকের সূত্রে 
অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। কিন্তু মালিকের হাদীস ছাড়া তাদের কারো হাদীসে ‘তার হাতের বারাকাতের 
আশায়’ কথাটি নেই । ইউনুস (রহঃ) ও যিয়াদ (রহঃ) বর্ণিত হাদীসে আছে- নাবী 38% অসুস্থ হয়ে গেলে নিজেকে 

মু‘আববিযাত' দ্বারা দম করতেন এবং নিজহস্তে স্বশরীর মুছতেন। (ই.ফা. ৫৫২৮, ই.সে. ৫৫৫৩) 


২৭ সূর্ব আল-ফালাক্‌ ও সূরা আন্‌-নাস-কে 'মু'আববিযাত' বলা হয়। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২০৩ 


SEG LOW Ly ch a LN UAL Ll -’ 
২১. অধ্যায় : চোখলাগা, পাৰ্শ্বঘা, বিষাক্ত প্রাণীর বিষক্রিয়া ও দুরাবস্থা হতে (মুক্তির জন্য) 
| ঝাড়ফুক করা মুস্তাহাব 
AA Ao te LAE co eid C1 ile CES Ls al C2 58 Hf EEGs (vvavfer)-o1) 
ail Ca 5 RS FE Al ILD CSD NE EN oo Lie cls UN 4d te i & 
LA GS Koa LEN 
৫৬১০-(৫২/২১৯৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আসৃওয়াদ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-কে ঝাড়ফুঁক সম্বন্ধে প্রশ্ন করলাম। তিনি বললেন, রসূলুল্লাহ 38% আনসারীদের 
একটি পরিবারকে যে কোন বিষধর প্রাণীর বিষক্রিয়া হতে মুক্তির জন্যে ঝাড়ফুঁক করার ব্যাপারে অনুমতি 
দিয়েছেন। (ই.ফা. ৫৫২৯, ই.সে. ৫৫৫৪) | 
LU Le 22S oo ATS Ue FO bo Bh CST ES AS ES (foro) 
ES TE HE 8 Ja on S59 9 FE dl JD Las li 
৫৬১১-(৫৩/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% আনসারীদের একটি গৃহের লোকদের বিষাক্ত জস্তুর বিষক্রিয়া থেকে (রোগমুক্তি লাভের আশায়) 
ঝাড়ফুঁক করতে অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৫৫৩০, ই.সে. ৫৫৫৫) 
oD Bl, - LE A OH AOA OAT Lt of 0 OG 3 ES (vyag/ot)-ou 
1 OS BEE Al OLD 0: LE Le FE bk Mes 08H) Ae be OGL GS lh ~ p 
EL UU En hh to HE a BE A ss SHE Le Hd LAY cE 
"Ls df CUNT LD of as sy ci bai Hy Ga] TS dL ie BS 
৫৬১২-(৫৪/২১৯৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবৃ ‘উমার (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত, রসূলুল্লাহ 3% নিয়ম করে ছিলেন যে, মানুষ তার (শরীরের) কোথাও অসুস্থতা 
অনুভব করলে অথবা তাতে কোন ফোড়া বা আঘাতপ্রাপ্ত (হয়ে) থাকলে- রসূলুল্লাহ 3% তার আঙ্গুল দ্বারা এ রকম 
করতেন- (এ কথা বলে এভাবে করার ধরণ বুঝানোর জন্য) বর্ণনাকারী সুফুইয়ান (রহঃ) তার বুড়ো আঙ্গুলটি 
জমিনে রাখলেন- অতঃপর তা তুলে নিলেন এবং সে সময় এ দু'আ পড়তেন ৮০% ৯১ ৬) LS dl Ll 
(০১ ৬১0, 43 ০ অর্থাৎ আল্লাহ্র নামে- আমাদের জমিনের ধূলামাটি আমাদের কারো মুখের) 
লালার সঙ্গে (মিলিয়ে)- আমাদের পালনকর্তার আদেশে তা দিয়ে আমাদের অসুস্থ ব্যক্তির আরোগ্য লাভের 
উদ্দেশে (মালিশ করছি) । তবে ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) (তার বর্ণনাতে) বলেছেন- % ‘শিফা দান করা 


হয়’ । , 
এবং যুহায়র (রহঃ) বলেছেন, AL ‘আমাদের রোগীর সুস্থতা লাভের উদ্দেশে’ ৷ 


(ই.ফা. ৫৫৩১, ই.সে. ৫৫৫৬) 


Wwww.waytojannah.com 


Contents 
২০৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


GEL 06 - Pal Lh SE EK So HE of bt 58 5 EES (rvaayoey-onir 
CF AE Shc US ata ie Dy Ls LL ES ~ Ul Bil - 5 A 6 3 OH US 
+ Od oe EIS Lf Ab OS BE Al ID 0: LAE to ASS 
৫৬১৩-(৫৫/২১৯৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ন 


‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% তাকে চোখলাগা হতে (মুক্ত হওয়ার জন্য) ঝাড়ফুঁক করার 
আদেশ করতেন। (ই.ফা. ৫৫৩২, ই.সে. ৫৫৫৭) 


Abe ALL Vee ale GES of SS U6 S05 0H dl Se tj Lo BS (fee) co 
৫৬১৪-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... মিস্‌ ‘আর (রহঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫৩৩, ই.সে. ৫৫৫৮) 
te AES oh dl Se oe AE oj do te BL US of ES 0 tl ES (..poy-oe 
+ Ce GEL Ul Ab BE dl ILD US: oli Lal 
৫৬১৫-(৫৬/...) ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ % 
আমাকে কুদৃষ্টি হতে (বাঁচার জন্য) ঝাড়ফুঁক করার আদেশ করতেন । (ই.ফা. ৫৫৩৪, ই.সে. ৫৫৫৯) 
Xe 1 UL be JIN male ie LES Hf GUS SS 0 3 EES (afew) 
+ CEs Aas LAI dd Las) J EN AIL 0 od oe di 
৫৬১৬-(৫৭/২১৯৬) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে ঝাড়ফুঁকের 
ব্যাপারে বর্ণিত । তিনি বলেন, বিষাক্ত জস্তুর বিষক্রিয়া, পার্শ্বঘা ও চোখলাগা থেকে (বাঁচার জন্য) ঝাড়ফুঁক করার 
অনুমতি দেয়া হয়েছে। (ই.ফা. ৫৫৩৫, ই.সে. ৫৫৬০) 
OE SN AUR ELA st MA SAAN 
LA GF be HD 0 HE A LO Ak Ob pd i dl te 
0 0h Al Se LY ay OE SD 3 


৫৬১৭-(৫৮/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38 কুদৃষ্টি লাগা, বিষাক্ত জত্তুর বিষক্রিয়া ও বিষাক্ত পার্শ্ঘা থেকে বেঁচে থাকতে 


ঝাড়ফুঁকের অনুমতি দিয়েছেন। (ই.ফা. ৫৫৩৬, ই.সে. ৫৫৬১) 
সুফ্‌ইয়ান ইউসুফ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হারিস-এর সূত্রে হাদীস বর্ণিত রয়েছে। 


A) SO ED AA LL UES T5 L3 OUELe a 38 ED (rvavfosy-o 1A 

0: BEG E55 LL oe Lf ods CD be JED OT Le GAT OF GS 

si Gg UR LE Gers fo BE a E55 LL fl es 8 BO U5 HE Al J 
a ers 3. WAAL 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২০৫ 


৫৬১৮-(৫৯/২১৯৭) আবূ রাবী* সুলাইমান ইবনু দাউদ (রহঃ) ..... নাবী 3-এর স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% তার স্ত্রী উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর গৃহে একটি বালিকার মুখমণ্ডলে (কালো বা 
হলুদ) দাগ লক্ষ্য করে বললেন, তার কুদৃষ্টি লেগেছে, তার জন্য ঝাড়ফুক করো। অর্থাৎ তার চেহারায় হলুদ দাগ 
পড়ার কারণে (ই.ফা. ৫৫৩৭, ই.সে. ৫৫৬২) 

Sf SAL Noi oF pol 5 BS ead Re Le ES (rvaafi)-o1 3 
ch LY U5, IY) 8 CPN BE i OAD 8 G8 ee 8 
06. Ll E54 Ch OY SG ED id ES A ARAN ST AC pi 
৫৬১৯-(৬০/২১৯৮) “উক্বাহ্‌ ইবনু মুক্রাম ‘আম্মী (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% হায্‌ম পরিবারকে সাপের ছোবলে আঘাতপ্রাপ্ত রোগীকে ঝাড়ফুঁক করার অনুমতি দেন এবং 
আসমা বিনতু ‘উমায়স (রাযিঃ)-কে বললেন, আমার ভাই [জা‘ফার (রাযিঃ)]-এর ছেলে-মেয়েদের কি হলো যে, 
তাদের শরীর আমি দুর্বল দেখতে পাচ্ছি? তাদের কি অভাব দেখা দিয়েছে? তিনি (আসমা) বললেন, না কিন্তু 
তাদের উপর তাড়াতাড়ি কুনযর লেগে যায়। তিনি বললেন, তুমি তাদের ঝাড়-ফুঁক কর। তিনি বললেন, তখন 
আমি তার নিকট (দু'আটি) উপস্থাপন করলাম । তিনি বললেন, (ঠিক আছে) তুমি তাদের ঝাড়ফুঁক করে দাও । 
(ই.ফা. ৫৫৩৮, ই.সে. ৫৫৬৩) 

SH Sf OAT Eh CH CS ELE i ED ES GE CY LSS ES (ayo 
En HN AUN. 0 BAY HE) dB HED AT Uk cdl ie 0 ES 
AULD GUS Ok. FE a JL Ee kh Uy Le Ue SE CET Uh dl AE Gs Ye 
RELIG LS 0 Ei EGE oa" UN 0B 

৫৬২০-(৬১/২১৯৯) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসুলুল্লাহ 38 বানু ‘আম্রকে সাপের ছোবলে আক্রান্ত রোগীর ঝাড়ফুঁকের অনুমতি দেন। আবু যুবায়র 
(রহঃ) আরও বলেছেন- আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-কে আরও বলতে শুনেছি যে, একটি বিছা 
আমাদের এক লোককে ছোবল দিল। আমরা সেথায় রসূলুল্লাহ 3%-এর সাথে বসা ছিলাম। তখন এক লোক 
বলল, হে আল্লাহর রসূল! আমি (তাকে) ঝেড়ে দেই? তিনি বললেন, তোমাদের মধ্যে কোন লোক যদি তার 
ভাইয়ের (কোনও) উপকার করতে পারে, সে যেন (তা) করে। (ই.ফা. ৫৫৩৯, ই.সে. ৫৫৬৪) 


Be. AY ie pi GES df Bo GLA 3 0 Bes ES (deo) OU) 
«BS U6 AULD U3 258 Cn IO JHE 
৫৬২১-(../...) সা'দ ইবনু ইয়াহ্‌ইয়া উমাবী (রহঃ) ..... ইবনু জুরায়জ (রহঃ) (থেকে) উপরোক্ত সূত্রে 


অবিকল হাদীস বৰ্ণনা করেন। তবে তিনি বলেছেন- তখন ব্যক্তিদের মাঝে এক লোক বলল, হে আল্লাহর রসূল! 
আমি তাকে ঝাড়ফুঁক করতে পারি? তিনি (শুধু) ‘ঝাড়ফুঁক করি' বলেননি (বরং ‘তাকে’ শব্দটিও বলেছেন)। 
(ই.ফা. ৫৫৪০, ই.সে. ৫৫৬৫) 


—৩০ 


Wwww.waytojannah.com 


Contents 
২০৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


UF EBS oo LS UES VG Eoin Me Sh Ls ff 2 8 Hf BS (pivyconivy 
$6 - U5 - 5 oF BE ILD ot OR On BUR AO UE 0 be 
Sf Li 0 PSs EEE oa 08. El in SS 0 sf op Ci DY dl IAD G 
EY 
৫৬২২-(০৬২/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ সা‘ঈদ আশাজ্জ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমার একজন মামা ছিলেন, যিনি বিচ্ছুর ছোবলে ঝাড়ফুঁক করতেন। এ সময় (একদিন) 
রসূলুল্লাহ 3% সব ঝাড়ফুঁক নিষিদ্ধ ঘোষণা করলেন। সে সময় তিনি (আমার মামা) তীর খিদমাতে এসে বললেন, 
হে আল্লাহর রসূল 3%! আপনি ঝাড়ফুঁক হারাম করে দিয়েছেন। হে আল্লাহর রসূল 38%! আমি তো বিছার ছোবল 
থেকে আত্মরক্ষার্থে ঝাড়ফুক করে থাকি? তিনি বললেন, তোমাদের মধ্যে যে কোন ব্যক্তি তার ভাইয়ের কোন 
উপকার করতে সমর্থ হলে সে যেন তা করে। (ই.ফা. ৫৫৪১, ই.সে. ৫৫৬৬) 
+ He ALY ig LEY of “na CES 08 LS of th OLE HESS (..-j-oT 
৫৬২৩-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ‘মাশ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে অবিকল 
হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৫৪২, ই.সে. ৫৫৬৭) 
UG HE Co UU off Le Led ie Bde Hf ES 6 Hf ES, Cnet 
YA UD GG BE al JD od A 0 95 TUL ED co BE UL 8 
SUC 08. ae Gad U5. A oo Cp BY OEY Cy le BD 5 Up ils 
+ RG Sf LG Sia EL ofa Ll 
৫৬২৪-(৬৩/...) আবু কুরায়ব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% (এক 
সময়) ঝাড়ফুক নিষিদ্ধ করে দিলেন। অতঃপর ‘আম্র ইবনু হাযৃম সম্প্রদায়ের ব্যক্তিরা এসে বলল, হে আল্লাহর 
রসূল! আমাদের নিকট একটি ঝাড়ফুক ছিল, যা দিয়ে আমরা বিচছুর ছোবলে ঝাড়ফুঁক করতাম, এখন আপনি তো 
ঝাড়ফুঁক নিষিদ্ধ করে দিয়েছেন। বর্ণনাকারী [জাবির (রাযিঃ)] বলেন, তারা তা তার নিকট উপস্থাপন করল । তখন 
তিনি বললেন, কোন সমস্যা দেখতে পাচ্ছি না তোমাদের মধ্যে যে কেউ তার ভাইয়ের কোনও উপকার করতে 
সমর্থ হলে সে যেন তার উপকার করে। (ই.ফা. ৫৫৪৩, ই.সে. ৫৫৬৮) 
Ut Ad UGH LAN bY lv 
২২. অধ্যায় : শির্ক মুক্ত ঝাড়ফুঁকে কোন দোষ নেই 
CA Ae Lp ple Lh Gd IS CX OH USL aly ff ES (v..pronve 
SF CS asl I) UG Uli Eh 8 5 CS UM AYN AC 0b Te Le Al be SILO 
CUS SUSH LC AN LY ELE al UB TO gs 
৫৬২৫-(৬৪/২২০০) আবূ তাহির (রহঃ) ..... ‘আওফ ইবনু মালিক আশৃ্জা*ঈ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা জাহিলী (মূর্খতার) যুগে (বিভিন্ন) মন্ত্র দিয়ে ঝাড়ফুঁক করতাম । এজন্যে আমরা রসূলুল্লাহ 3%-এর 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২০৭ 


নিকট আবেদন করলাম- হে আল্লাহর রসূল! এক্ষেত্রে আপনার মতামত কি? তিনি বললেন, তোমাদের মন্ত্রগুলো 
আমার নিকট উপস্থাপন করো, ঝাড়ফুঁকে কোন দোষ নেই- যদি তাতে কোন শির্ক (জাতীয় কথা) না থাকে। 
(ই.ফা. ৫৫৪৪, ই.সে. ৫৫৬৯) 
JSS UAL LE ce 5391 Bf IG GL-T 
২৩. অধ্যায় : কুরআন মাজীদ এবং অন্যান্য দু'আ-যিক্র দিয়ে ঝাড়ফুঁক করে বিনিময় গ্রহণ বৈধ 
be JK Ee Xl Hh GA mth 33 Eh G33 BS (vv. vpn) 
Uk BIT ioe Las 1: he uh 1988 BE Al OL Ll te GU Gd ie of 
a He BD U8. UL ED Ee OB 050 PSG OR Hl LG. Lh hed Bh CALL 
aE KEY ofp bn WIS ET RD Ol LG Bl U0 
10 Lh . Sh I YY cH Ls Ary dl IDG 08. Sb 5S HE a RE 


K "GG es Lal Hee 135" UGS. WH ard" 

৫৬২৬-(৬৫/২২০১) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) থেকে বর্ণনা 
করেন যে, রসূলুল্লাহ 3%%-এর কিছু সংখ্যক সহাবী কোন এক সফরে ছিলেন, তারা কোন একটি আরব সম্প্রদায়ের 
বসতির নিকট দিয়ে রাস্তা অতিত্রমকালে তাদের নিকট মেহমানদারীর ব্যাপারে বললেন। কিন্তু তারা তাদের 
আতিথেয়তা করল না। পরে তাদেরকে তারা বলল, তোমাদের দলে কি কোন ঝাড়ফুঁককারী আছে? কারণ, 
বসতির সর্দারকে সাপে দংশন করেছে অথবা (বর্ণনাকারীর সংশয়ে তারা বলল-) বিপদগ্রস্ত হয়েছে। সে সময় এক 
লোক বলল, হ্যা। তারপরে সে তার নিকট গমন করে সূরা আল-ফাতিহাহ্‌ দ্বারা ঝাড়ফুঁক করল । যার দরুন 
ব্যক্তিটি ভাল হয়ে গেল এবং ঝাড়ফুককারীকে বকরীর একটি ক্ষুদ্র পাল দেয়া হলো। সে তা নিতে আপত্তি জানালো 
এবং সে বলল, যতক্ষণ তা রসূলুল্লাহ 3%-এর নিকট বর্ণনা না করি- (ততক্ষণ গ্রহণ করতে পারি না) । অতঃপর 
সে নাবী 38%-এর নিকট এসে বিষয়টি তার নিকট বর্ণনা করে সে বলল, হে আল্লাহর রসূল! আল্লাহ্র শপথ! আমি 
ফাতিহাতুল কিতাব ছাড়া ভিন্ন কোন কিছু দিয়ে ঝাড়ফুঁক করিনি। সে সময় তিনি মৃদু হাসলেন এবং বললেন, তুমি 
কি করে বুঝলে যে, তা দিয়ে ঝাড়ফুক করা যায়? অতঃপর বললেন, তাদের নিকট থেকে তা নিয়ে নাও এবং 
তোমাদের সঙ্গে আমার জন্যও একাংশ রেখো । (ই.ফা. ৫৫৪৫, ই.সে. ৫৫৭০) 


we PE BAS je LADS 3b 0 8 Hs IE LOL (J oY 
KHE TE SL ES AT HR GREET dF TRL od SF 
৫৬২৭-(../..) মুহাম্মাদ ইবনু বাশ্শার ও আবূ বাক্র ইবনু নাফি* (রহঃ) ...... আবূ বিশ্র (রহঃ) হতে 
উপরোল্লিখিত সূত্রে বর্ণিত । তিনি বলেন, যে (ওঝা) উম্মুল কুরআন- সূরা আল-ফাতিহাহ্‌ পাঠ করতে লাগল এবং 
তার থু-খু একত্র করে থুক দিতে লাগল । ফলে ব্যক্তিটি সুস্থ হয়ে গেল। (ই.ফা. ৫৫৪৬, ই.সে. ৫৫৭১) 


LF OLS tL pt GS Gh C3 Bh ES Ls of 0 8 HBS (fo UA 
© at a G5 Yc GL U8 GOSH 2 of UF Cao 0 Ai Sl be Camm 0h LS 


9 e 2. HL 23 33 Ea) - - 2 . EE ME a 
Cth A BE HF) LADS LES LS Ca bn UA Un BE TT) Cn PSS UE ED FL Lh I 


Wwww.waytojannah.com 


Contents 


২০৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


YJ el U5. th 5 9b YY XE Ce UB LE LAs Cif UG US Uk Uae s bel To 
ud LE) Wl 05 06 La UB. A kh UES FE an CF. Ean: Sb 2 KS 


"ees 0 sl 
৫৬২৮-(৬৬/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা একটি স্থানে নামলাম। অতঃপর আমাদের নিকট একটি মহিলা এসে বলল, এলাকার সর্দারকে 
সাপে কেটেছে, তোমাদের মাঝে কি কোন ঝাড়ফুককারী আছে? সে সময় আমাদের এক লোক উঠে তার সাথে 
গেল- সে যে সুন্দর ঝাড়ফুঁক করতে পারে তা আমাদের জানা ছিল না। সে সূরা আল-ফাতিহাহ্‌ দ্বারা তাকে 
ঝাড়ফুঁক করল । এতে সে সুস্থ হয়ে গেল। তখন তারা তাকে একপাল বকরী দিল এবং আমাদের দুধ পান করাল । 
আমরা বললাম, তুমি কি ভাল ঝাড়ফুঁক করতে জানতে? সে বলল, আমি তো সূরা আল-ফাতিহাহ্‌ ব্যতীত আর 
কিছু দিয়ে তাকে ঝাড়ফুঁক করিনি। বর্ণনাকারী বলেন, তখন আমি বললাম, তোমরা রসূলুল্লাহ 3%%-এর নিকট গমন 
না করা পর্যন্ত ও বকরীগুলোকে এখান হতে নিয়ে যেও না। তারপরে আমরা রসূলুল্লাহ 3%-এর নিকট এসে তীর 
নিকট তা পেশ করলাম। তিনি বললেন, সে-কি করে বুঝল যে, এ সূরাটি দ্বারা ঝাড়ফুঁক করা যায়? তোমরা 
বকরীগুলো বন্টন করে নাও এবং আমার জন্যও তোমাদের সাথে একটি অংশ রেখ। (ই.ফা. ৫৫৪৭, ই.সে. ৫৫৭২) 
IE E335. BLY Tig Oia BS a OF CA BS ui bh Le BS (pro 
ix ys Sls be 0 Ca HE U6 
৫৬২৯-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... EE fat FO ET 2 EEO 
তবে তিনি বলেছেন- সে সময় তার সঙ্গে আমাদের এক লোক উঠে দাড়াল- যাকে আমরা ঝাড়ফুঁক বিষয়ে 
(পারদর্শী) মনে করতাম না । (ই.ফা. ৫৫৪৮, ই.সে. ৫৫৭৩) 


se La caNl wiiga SP 04 wily SlALA lt 
২৪. অধ্যায় : ঝাড়ফুকের সময় আক্রান্ত জায়গায় হাত রাখা মুস্তাহাব 
ue TEE sl ao) wl Wal IU Ss ally Al Er (YY. YY) ONY 

HE dl J) EEL GE alll of } OLE Lp pats 5 SE OF ED OSL St 5 
Ll Hy BLE in Hl gH ce IS Ln" HE al ILO SUG. Ll LG fs LD 
rl Sof C2 te SH Ah Sl ela Ee OU ES. dl 
IE Tt SECON 8) 2s ‘উসমান ইবনু আবুল ‘আসৃ্‌- 
সাকাফী (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, তিনি রসূলুল্লাহ 3-এর নিকট একটি ব্যথার অভিযোগ করলেন, যা তিনি 
ইসলাম গ্রহণের পর থেকে তার দেহে অনুভব করছেন । রসূলুল্লাহ 3% তাকে বললেন, তোমার শরীরের যে অংশ 
ব্যথাযুক্ত হয়, তার উপরে তোমার হাত রেখে তিনবার ‘বিসমিল্লা-হ' বলবে এবং সাতবার বলবে- Al Sl 


sat, ১51৭ 45545 “আল্লাহ এবং তীর ক্ষমতার আশ্রয় প্রার্থনা করছি- যা আমি অনুভব করি এবং যা 
ধারণা করি তার অনিষ্ট হতে ।” (ই.ফা. ৫৫৫১, ই.সে. ৫৫৭৪) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২০৯ 


San 8 LAG OS by Hpi Gl 10 
২৫. অধ্যায় : সলাতে কুমন্ত্রণাদাতা শাইতান হতে আশ্রয় প্রার্থনা করা 

A te GLA ae be Yl Le ES GU Hk Lt 3 Sy (rerio 
Sa 0s UD SE LY AULD UB PE GD oabh of Gs Le 50d 
te hy S58 AL] Bb gis I Hlgs whe 58 ILO UH ie FS 
৫৬৩১-(৬৮/২২০৩) ইয়াহইয়া ইবনু খালাফ আল-বাহিলী (রহঃ) ..... ‘আবদুল আ'লা (রহঃ) হতে বৰ্ণনা 
করেন যে, ‘উসমান ইবনু আবুল ‘আস (রাযিঃ) নাবী 3%-এর নিকট এসে বললেন- হে আল্লাহর রসূল! শাইতান 
আমার, আমার সলাত ও কিরাআতের মধ্যে বাধা হয়ে দীড়ায় এবং সব কিছুতে গোলমাল বাধিয়ে দেয়। তখন 
রসূলুল্লাহ 3 বললেন: এটা এক (প্রকারের) শাইতান- যার নাম ‘বিনযিব্'। যে সময় তুমি তার উপস্থিতি বুঝতে 
পারবে তখন (আ*উযুবিল্লাহ পড়ে) তার অনিষ্ট হতে আল্লাহ্র কাছে আশ্রয় চেয়ে তিনবার তোমার বাম পাশে থু থু 


ফেলবে। তিনি বলেন, তারপরে আমি তা করলাম আর আল্লাহ আমার হতে তা দূর করে দিলেন। 
(ই.ফা. ৫৫৫০, ই.সে. ৫৫৭৫) 


Ee Ee ds 8 A ES Cp bs HE ES dl bh Loe ES (feo oY 
has KS HE A bald of sh GCE i SSG of be GION or LADS FANE 
TITY ET 
৫৬৩২-(../..) মুহাম্মাদ ইবনুল মুসান্নী ও আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... তিনি উসমান ইবনু 
আবুল ‘আস (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, নাবী 3%-এর নিকট এলেন। তারপর অবিকল (হাদীস) বর্ণনা 
করেছেন, কিন্তু সালিম ইবনু নূহ্‌ ‘তিনবার'-এর কথাটি তার হাদীসে বর্ণনা করেননি । (ই.ফা. ৫৫৫১, ই.সে. ৫৫৭৬) 
Ee GA ae be OGL COST 5 Se WS 3) 0 LOL ESS (fo 
Sa 5B. dl UD GH 08 Ln abd of oS ULE be 2 oh ie Lb 
৫৬৩৩-(../...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... “উসমান ইবনু আবুল আস্্‌-সাকাফী (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! ..... অতঃপর তাদের বর্ণিত হাদীসের অবিকল হাদীস বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৫৫৫২, ই.সে. ৫৫৭৭) 


GSE LALNG HGS fl2 dL v1 
২৬. অধ্যায় : প্রতিটি রোগের প্রতিকার রয়েছে এবং চিকিৎসা করা মুস্তাহাব 
Ay 09 Bo 1G cose 3 TA Aly So a5 ts DIA BE (rv. shajonrt 
A J be A6 be SES od Ce aes OH 3 CP - SB AS - S52 | 
EA Ob LA HS Gl BB 52 3 O60" U8 3 HE 


Wwww.waytojannah.com 


Contents 


২১০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৩৪-(৬৯/২২০৪) হারূন ইবনু মা'রফ এবং আবূ তাহির ও আহ্‌মাদ ইবনু ‘ঈসা (রহঃ) ..... জাবির 
(রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে বর্ণনা করেন যে, তিনি বলেছেন- প্রতিটি ব্যাধির প্রতিকার রয়েছে। 
অতএব রোগে যথাযথ ওষধ প্রয়োগ করা হলে আল্লাহ্র ইচ্ছায় আরোগ্য লাভ হয়। (ই.ফা. ৫৫৫৩, ই.সে. ৫৫৭৮) 


52 GOS ca CH ES SG ally Hs pax 0 by ES (r1.0.)-onve 
ES BLO U8 Eh SE al Ae 0 UG SG cj Se Choc YH TE 
"UE 5 0 09% BE a ILD Ss CB 
৫৬৩৫-(৭০/২২০৫) হারুন ইবনু মা'রফ ও আবূ তাহির (রহঃ) ..... ‘আসিম ইবনু ‘উমার ইবনু কাতাদাহ্‌ 
(রহঃ) বর্ণনা করেন যে, জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) আল-মুকান্না* (রহঃ)-কে অসুস্থতার দরুন দেখতে 


গেলেন কিছুক্ষণ পরে তিনি বললেন- যে পর্যন্ত না তুমি শিঙ্গা লাগাবে সে পর্যন্ত আমি স্থান ত্যাগ করব না। 
কারণ, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তাতে শিফা রয়েছে। (ই.ফা. ৫৫৫৪, ই.সে. ৫৫৭৯) 


be UL tA Ee ES Af ES Addl ae La HS (Myo 
LIB EI 2 BIO EEG UX Ul a al Se C5 0 GEL UB 3G oy a 05 wale 
dl ie UG El LL UA UB. ES SE UIE. CB SS gE 18s 
Ck Le Ss GBT imei 5 eed CL ty Aly U6. Lesa 3 Gl tf sf oN 
LE BIS SG tn st BOY U8 FE dl ID Chl od US DS ie LE sh 
204080 G8 5 Col UG BE 4 UFO ND SY TS be BAY pe 

+3 Ue CRS A Ss 


৫৬৩৬-(৭১/...) নাস্র ইবনু ‘আলী জাহযামী (রহঃ) ..... ‘আসিম ইবনু ‘উমার ইবনু কাতাদাহ্‌ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, একদা জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) আমাদের পরিবারে এলেন, তখন জনৈক লোক 
খুজলী-পাচড়ায় অথবা (বর্ণনা সংশয়)- তিনি বললেন, আঘাতে অসুস্থ হয়েছিল। তিনি বললেন, তুমি কি 
অসুস্থতাবোধ করছো? সে বলল- আমার খুজলি-পাচড়া আমাকে ভয়ঙ্কর অবস্থায় ফেলে দিয়েছে। তিনি তখন 
(খাদিমকে) বললেন, হে যুবক! আমার নিকট একজন শিঙ্গা প্রয়োগকারী (বৈদ্য) নিয়ে আসো। তখন তিনি তাকে 
বললেন, বৈদ্যকে দিয়ে আপনি কি করবেন, হে আবূ ‘আবদুল্লাহ? তিনি বললেন, আমি তাতে একটা শিঙ্গার নল 
ঝুলাতে চাই ৷ সে বলল, আল্লাহ্র শপথ! মাছি আমার শরীরে বসলে কিংবা কাপড়ের ছোয়া আমার শরীরে লাগলে 
তা-ই আমাকে বেদনা দেয় এবং আমার জন্য কঠিন হয়ে পড়ে- (তাহলে শিঙ্গার বেদনা কি করে সহ্য করবো)? 
তারপরে তিনি যখন এ ব্যাপারে তার ধৈর্যহারা লক্ষ্য করলেন তখন বললেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে 
শুনেছি যে, তোমাদের ব্যবস্থাপত্রের কোন কিছুতে যদি কল্যাণ থেকে থাকে তাহলে তা শিঙ্গার নল অথবা মধুর 
শরবত পান অথবা আগুনের সেঁকে রয়েছে। রসূলুল্লাহ 3% (আরও) বলেছেন- (নিতান্ত প্রয়োজন না পড়লে) আমি 
গরম লোহার সেঁক লাগিয়ে চিকিৎসা করা অপছন্দ করি। বর্ণনাকারী বলেন, সে একজন শিঙ্গাবিদ (বৈদ্য) নিয়ে 
এলো, সে তার শিঙ্গা লাগাল ৷ ফলে ব্যথানুভূতি বিদূরিত হয়ে গেল। (ই.ফা. ৫৫৫৫, ই.সে. ৫৫৮০) 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ২১১ 


a ue oil BE Co) wn Ee, Le [Eo Ds CH Fe Keel (YY. a/vv) -o1Yv 
+ 453 0 Lb 0 BE i Lb Gal SBE AULD SH LLU te 5 
BESS A CSE f EUS Ca WEE: UGA CG I 
৫৬৩৭-(৭২/২২০৬) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ এবং মুহাম্মাদ ইবনু রুম্‌হ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণনা করেন যে, উম্মু সালামাহ্‌ (রাধিঃ) রসূলুল্লাহ 3%-এর নিকট শিঙ্গা লাগানোর বিষয়ে অনুমতি চাইলেন। তখন 
রসূলুল্লাহ 3% তাকে শিঙ্গা লাগিয়ে দেয়ার জন্য আবূ তাইবাহ্‌ (রাযিঃ)-কে নির্দেশ করলেন। 
বর্ণনাকারী বলেন, আমার মনে হয় যে, তিনি (উর্ধ্বতন বর্ণনাকারী) বলেছেন যে, সে ছিল তার দুধ ভাই 
অথবা নাবালক কিশোর । (ই.ফা. ৫৫৫৬, ই.সে. ৫৫৮১) 
4 bir - AS U8 8 ss Es of ED 5G 3 CIS Ds FS BES (r1.vfvr)-oAYA 
4 U4 S54 U8 Dh be UGE of De OLS oo Bes 3d Bo SN Uy CAT 
+ Se HK Be Le li Cah 5k sd of FE 
৫৬৩৮-(৭৩/২২০৭) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ও আবু কুরায়ব 
(রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু উবাই ইবনু কাব (রাযিঃ)-এর নিকট জনৈক 


ডাক্তার প্রেরণ করলেন। সে তার একটি ধমনী কর্তন করে দিল, পরে লোহা গরম করে (রক্ত বন্ধ করার জন্য) 
তাতে সেঁক দিয়ে দিল । (ই.ফা. ৫৫৫৭, ই.সে. ৫৫৮২) 


We ie Ll VS, ALLY lie BY ce LASS cue Gal gS 

৫৬৩৯-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ), ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... আ'মাশ (রহঃ) 

হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তিনি ‘সে তার একটি ধমনী কর্তন করে দিল’- কথাটি 

বৰ্ণনা করেননি । (ই.ফা. ৫৫৫৮, ই.সে. ৫৫৮৩) 

CHA UN KS be — Dh OY pS — Lo Bo AE tty RS (ldo. 

abl Ge AYN EG id a 08 al Ae CH Cl 0 SEL Uf ei 106 SUL 

+ HE dl JD 

৫৬৪০-(৭৪/...) বিশ্র ইবনু খালিদ ..... আবূ সুফ্ইয়ান (রহঃ) বলেন, আমি জাবির (রাযিঃ)-কে বলতে 


শুনেছি যে, খন্দক যুদ্ধে উবাই (রাযিঃ)-এর হাত (কিংবা পা)-এর মূল ধমনীতে তীর লাগানো হলো, তাই রসূলুল্লাহ 
3% তাকে লোহা গরম করে দাগ দিলেন। (ই.ফা. ৫৫৫৯, ই.সে. ৫৫৮৪) 


US BEC A bP BE 5 CEs a) UES U5 2 Af Ec (rv.afve)j-onE) 
LSS - UN - ABS GS Be i Bl A Ub HE te HH of be HES Hf UAL Ss 
+ Al LS LB akin oa PEE 


Wwww.waytojannah.com 


Contents 


২১২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৪১-(৭৫/২২০৮) আহমাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, সাদ ইবনু মুআয (রাযিঃ)-এর মূল রগে তীর লাগানো হলো। বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ 
3 তার স্বহস্তে একটি তীর ফলক দ্বারা তার রগ কর্তন করে দাগ দিয়ে দিলেন। তারপরে তা ফুলে উঠলে 
দ্বিতীয়বার দাগ দিয়ে দিলেন। (ই.ফা. ৫৫৬০, ই.সে. ৫৫৮৫) 


Lh BS De tn Se [EE EE As 0 ty Al > (Yr. v/v) onEY 
Ey Ed BEAD ly Rin BEE GO Oe 0 of sf C2 oh thd Se US 
৫৬৪২-(৭৬/১২০২) আহ্‌মাদ ইবনু সাঈদ ইবনু সাখ্র দারিমী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 


রিওয়ায়াত করেন যে, রসূলুল্লাহ 38% (একবার) শিঙ্গা নিলেন ও শিঙ্গাবিদকে তার বিনিময় দিলেন এবং একবার 
তিনি নাকে ওঁষধের ফোটা নিলেন। (ই.ফা. ৫৫৬১, ই.সে. ৫৫৮৬) 


SO, 8s Es 5G 3 UG IS oo Rt of 28s sf BES (vovwivvy-ontr 
AL 0 Chas 108 {S| le 0h 52 LP ain be bs UO cb, - Ss 
TA Tl lis § UE HEE Al JO EE Uk 
৫৬৪৩-(৭৭/১৫৭৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আম্র ইবনু ‘আমির 
আনসারী (রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রহঃ)-কে বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 
3% শিঙ্গা নিয়েছিলেন- আর তিনি (যথার্থ পারিশ্রমিকও দিয়েছিলেন- কেননা, তিনি) মজুরির বিষয়ে কারো প্রতি 

যুল্ম করতেন না। (ই.ফা. ৫৫৬২, ই.সে. ৫৫৮৭) 

- Me A= 3 BS SG GE Lh Ly cia CDAD BED (rv. apn-ontt 
sy BS Lies pd be cl 105 BE Ll op LE oH cr Bb Al SE Le 
৫৬৪৪-(৭৮/২২০৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ইবনু ‘উমার 


(রাযিঃ)-এর সানাদে রসুলুল্লাহ 38 হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন : জ্বর হলো জাহান্নামের উত্তাপ, 
তাই পানি দিয়ে তাকে শীতল করো । (ই.ফা. ৫৫৬৩, ই.সে.৫৫৮৮) 


te Gs Ls df 8 3H BoC 5 0 So a BS Sd EH Bo (.f)-oto 
5 U8 BE Ld co Le SH OP Sb ie a Be US SU D2 Ls Loy SS Os dl 
+" sly WEL Le pd ci 
৫৬৪৫-(../...) ইবনু নুমায়র ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর 


সানাদে রসুলুল্লাহ 3% হতে বর্ণিত। তিনি বলেন, জ্বরের প্রচণ্ডতা আসে জাহারবামের তাপ হতে । তাই পানি দিয়ে 

তোমরা তাকে শীতল করবে । (ই.ফা. ৫৫৬৪, ই.সে. ৫৫৮৯) 

Lo Ey C DL ES Ay OF CT Cl as C0 BS Chea)- on 

Sf: Ge of oe pl be CASS — Uke 3 5 - Mt Ul As of 8 ES 3) 
+ sly GEL ee C5 on ch" 108 FE dl JD 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২১৩ 


৫৬৪৬-(৭৯/...) হারূন ইবনু সা”ঈদ আইলী ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) বর্ণনা 
ক্রেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন : জবর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই তাকে পানি দিয়ে নিভিয়ে দাও। 


(ই.ফা, ৫৫৬৫, ই.সে. ৫৫৯০) 
hac ed Be he Lh Lol EEG EH 09 dl Ae bs LAl BS (..fAjy-01EV 
oo © be 5 0h Lok oo hb be St Eo Et) Bo - 5 llr, - a ie bs bs 

+ py CL en poh in cb" 05 BG Al UO: 
৫৬৪৭-(৮০/...) আহমাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) এবং হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... 
স্থবনু ‘উমার (রাযিঃ) থেকে রিওয়ায়াত করেন যে, রসূলুল্লাহ সু বলেছেন : জবর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই 
তাকে পানি দিয়ে শীতল করে দাও । (ই.ফা. ৫৫৬৬, ই.সে. ৫৫৯১) 
Ei re rts ve Hs [9 & :3৬ ee 2 “ wn Ee Kl EE (YY /AYTONEA 
+ Ud BA Lee ph bn "08 BE A UU: Laie io 
৫৬৪৮-(৮১/২২১০) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 


রিওয়ায়াত করেন যে, রসুলুল্লাহ সন বলেছেন : জবর জাহান্নামের সঞ্চিত উত্তাপ; তাই তাকে পানি দ্বারা শীতল 
করো। (ই ফা. ৫৫৬৭, ই.সে. ৫৫৯২) 


te Ge UO 9 ey 0 3 IE CET GA Ch GEM BS (pyro 
+ be ALY Sg pls 
৫৬৪৯-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে অবিকল 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৫৬৮, ই.সে. ৫৫৯৩) 
tbe pl ie pln te UL tr ise Gs Ke dd bh 8 HB (orrpary-onte. 
+ 108 BE Al UL UY I Ve od Lah Uy Eh I dl A 55 CHS Uo sa 
-" ছে দেও)" 05." Oly GS 
৫৬৫০-(৮৬/২২১১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আসমা (রহঃ) হতে বর্ণিত যে, তার নিকট 
জবরাক্রান্ত কোন শ্ত্রীলোককে নিয়ে আসা হলে তিনি পানি নিয়ে আসতে বলতেন। এরপর তা তার বক্ষের উপর 
ঢেলে দিতেন এবং বলতেন- রসূলুল্লাহ 3 বলেছেন: তাকে পানি দিয়ে শীতল করো । তিনি আরও বলেছেন, তা 
জাহান্নামের সঞ্চিত উত্তাপ । (ই.ফা. ৫৫৬৯, ই.সে. ৫৫৯৪) 
SM fo. ALY ig pte C2 AL 8 5 2 ES A Hf ESS (../-y0n0) 
ie hn GH LU of Ses SKS Hy « Ue C89 Ce Ol Cla DS oO 
By i LL Hf BG 8 C3 CLAY EES bal US Sl ff 
—৩১ 


WwwwW.waytojannah.com 


Contents 


২১৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৫১-(../...) আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস রিওয়ায়াত 
করেছেন। তবে [আবূ কুরায়ব (রহঃ)-এর উর্ধ্বতন বর্ণনাকারী] ইবনু নুমায়র (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে- 
‘তার (রোগিনী) ও তার জামার ফাকা জায়গার মধ্যে পানি প্রবাহিত করে দিতেন’ । 

আর (অন্য উর্ধ্বতন বর্ণনাকারী) উসামাহ্‌ (রহঃ)-এর হাদীসে ‘তা জাহারামের সঞ্চিত তাপ’ কথাটি তিনি 
বর্ণনা করেননি। (ই.ফা, ৫৫৭০, ই.সে. ৫৫৯৫) 

a ie LF 3m OG CF ue3291 2 Ee Go 4 Ee (ry\v/ar)y-oloy 
USE ee D5 bn CD LY 109% BEE Al US) CHLOE pos 0 Ho 8 be Ll) 
0 stall 

৫৬৫২-(৮৩/২২১২) হান্নাদ ইবনু সারী (রহঃ) ..... ‘আবায়াহ্‌ ইবনু রিফা'আহ্‌ (রহঃ)-এর সানাদে তাঁর দাদা 
রাফি ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3ন্-কে আমি বলতে শুনেছি যে, জবর জাহান্নামের 
তীব্র উত্তাপের অংশ বিশেষ, তাই তোমরা তাকে পানি দ্বারা শীতল করো। (ই.ফা. ৫৫৭১, ই.সে, ৫৫৯৬) 

Bb 0 8 Hs SE ty LO Ed 0 LO He dfs Kf Bs, (Ag-oner 
EE SG HS Hy." Ul HEE GE Ligh S58 be cA 106 BE al UL Cis 
. =~ GMD SA NUN, 

৫৬৫৩-(৮৪/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ), মুহাম্মাদ ইবনু 
হাতিম (রহঃ) ও আবূ বাক্র ইবনু নাফি* (রহঃ) ..... রাফি‘ ইবনু খাদীজ (রাযিঃ) রিওয়ায়াত করেন, তিনি বলেন, 
আমি রসূলুপ্লাহ 3ু-কে বলতে শুনেছি যে, জ্বর জাহান্নামের উত্তাপ হতে (উদ্ভূত) । তাই তোমাদের পক্ষ হতে 
তাকে পানি দিয়ে শীতল করো। তবে বর্ণনাকারী আবূ বাক্র (রহঃ) ‘তোমাদের পক্ষ হতে’ অংশটুকু বর্ণনা 
করেননি। (ই.ফা. ৫৫৭২, ই.সে. ৫৫৯৭) | 

ASG gs AALS GL -YV 
২৭. অধ্যায় : মুখের কিনারা দিয়ে ওুঁষধ খাওয়া প্রসঙ্গে 
Sl 0 cnn FHA UBL be Me th G3 BL BE 0 LS ED (irfasy-olot 
+ SB YU Ob saa 08 HE Al UD BS: CH Le te dd Xe of Al SE be Lae 

৫৬৫৪-(৮৫/২২১৩) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
আমরা রসূলুল্লাহ 38%-এর অসুস্থতার সময় তার মুখের কিনারায় ওষধ ঢেলে দিলাম; তখন তিনি ইঙ্গিত করলেন 
যে, আমার মুখে ওষুধ দিও না। আমরা বললাম, এটা ওষুধের প্রতি রোগীর অনীহার কারণ। অতঃপর যখন তিনি 
জ্ঞান ফিরে পেলেন, তখন বললেন, তোমাদের সবার মুখের কিনারায় ওষুধ ঢেলে দেয়া হবে- তবে ‘আব্বাস ছাড়া; 
কেননা তিনি তোমাদের মাঝে উপস্থিত ছিলেন না। (ই.ফা, ৫৫৭৩, ই.সে. ৫৫৯৮) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8০) সালাম ২১৫ 


CL hy Gail Al gs EU -YA 
২৮. অধ্যায় : ভারতীয় চন্দন দ্বারা চিকিৎসা করা- সেটাই কুসৃত 
IRS SE es Le পা EE tll 3 8 3 BES (ravfany-on00 
ce Re 1 DU BS GSAS JE, USL 3 J - AY bil, - al Be 
ap EES ae ie ol ase vi pile a se 5 3 2 Gh 
2h pls eh ae OM all 8 3 BEE a JD ce 
৫৬৫৫-(৮৬/২৮৭) ইয়াহ্ইয়া ইবনু ইয়াহ্‌ইয় তামীমী, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, 
যুহায়র ইবনু হার্ব ও ইবনু আবু ‘উমার (রহঃ) ..... ‘উক্কাশাহ্‌ ইবনু মিহ্‌সান-এর ভগ্ন উম্মু কায়স বিনতু মিহ্‌সান 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি আমার এক ছেলেকে নিয়ে রসূলুল্লাহ 3-এর নিকট গেলাম, সে তখনও 
(সাধারণ) খাবার গ্রহণের বয়সে পৌছেনি- বাচ্চাটি তার শরীরে প্রস্রাব করে দিল। তিনি পানি আনালেন এবং তা 
ছিটিয়ে দিলেন। (স.ফা. ৫৫৭৪, ই.সে. ৫৫৯৯) 
URS LSE UR FU i Se cil SA of Be Es, EG (114.0101 
Ay FO Coe Ltd i Lh Ge 39 a 23 LB (ohh 3 gall ly CSE tS iy BEY 
1 Rh lh be 
৫৬৫৬-(../২২১৪) তিনি বলেন, আর একবার আমি আমার (এক) ছেলেকে নিয়ে তার নিকট প্রবেশ 
করলাম- যার গলদেশে ব্যথার কারণে আমি তার (নাসারন্দ্রে পাকানো নেকড়া দ্বারা) যন্ত্রণা সারানোর ব্যবস্থা 
করেছিলাম তিনি বললেন, নেকড়ার এ প্রক্রিয়ায় তোমাদের ছেলে-মেয়ের গলার ব্যথার চিকিৎসা করো কেন? 
তোমরা (বরং) হিন্দুন্তানী চন্দন ব্যবহার করবে। কারণ এতে সাতটি (রোগের) নিরাময় আছে। তন্মধ্যে একটি 
= $413 গলা ব্যথায় নাকে হিন্দী চন্দনের নির্যাস দেয়া হবে, আর =| £১ চোয়ালের এক পার্শ্ব দিয়ে ঢেলে 
দেয়া হবে। (ই.ফা, ৫৫৭৪, লেং ৫৫৯৯) | 
Ed 09 S59 Oh 08 GIB Ay CH CUS us 0 A Ee (favy-oney 
tn EIS, - EEC ie Le Al Se 03 dl SE OSL U6 sl 
- HA 2 Al ans gs le CA ns BE a UD TG GY ITN wn 
U8 - FOX be te CAE pols Ob Els 0 oe BE A JD dl GOAT 
URS LOE HE di JD J - db - oe ss 098 0 UES gh Cb wil iy 
hb Gin Bf Le 33 OB - ELE 2 ad - igh all ie HSE th iy LSS 
“nil 
৫৬৫৭-(৮৭/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... “উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্্াহু ইবনু 
মাস‘উদ (রাযিঃ) হতে বর্ণিত যে, উন্মু কায়স বিনতু মিহ্‌সান (রাযিঃ) তিনি ছিলেন রসূলুল্লাহ সু-এর হাতে 
বাই'আত এহণকারিণী প্রথম পর্যায়ের মুহাজির নারীগণের অন্যতমা। আর তিনি হলেন বানু আসাদ ইবরু খুঁধাইমার 


Wwww.waytojannah.com 


Contents 
২১৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


একজন সদস্য ‘উক্কাশাহ্‌ ইবনু মিহ্‌সান (রাযিঃ)-এর ভগ্ন । বর্ণনাকারী বলেন, তিনি (উম্মু কায়স) আমাকে সংবাদ 
জানিয়েছেন যে, তিনি তার একটি ছেলেকে নিয়ে রসূলুল্লাহ ুন-এর নিকট আসলেন, যে তখনও (সাধারণ) খাদ্য 
খাওয়ার উপযোগী হয়নি। আর তখন তিনি পাকানো নেকড়া নাসারন্দ্রে ঢুকিয়ে এ ছেলেটির গলা ব্যথা সাড়ানোর 
ব্যবস্থা করে ছিলেন। বর্ণনাকারী ইউনুস (রহঃ) বলেন, -&-[ অর্থ ৩১ অর্থাৎ- ঘাড়ের আশেপাশে ব্যথা বা 
রক্ত জমার আশঙ্কায় নাসিকারন্দ্রে নেকড়া ডুকিয়ে নিরাময়ের বন্দোবস্ত করেছিলেন। তিনি বলেন, তখন রসূলুল্লাহ 
সল্ট বললেন : তোমরা পাকানো নেকড়া ঢুকিয়ে তোমাদের বাচ্চাদের নিরাময়ের বন্দোবস্ত করো কেন? তোমরা 
(বরং) এ ভারতীয় চন্দন ব্যবহার করবে, কেননা তাতে নিশ্চয়ই সাতটি (রোগের) ওষুধ আছে। তার মধ্যে ৩১ 
ol একটি ৷ (ই.ফা, ৫৫৭৫, ই.সে. ৫৬০০) 


Al J) CS BE al UD 2 ph UU OS UE AOS dl YE JE (1Av/...y-oN0A 
+ LE By Hy LS le Li ps BG 
৫৬৫৮-(../২৮৭) বর্ণনাকারী “উবাইদুল্লাহ বলেন, তিনি আমাকে আরও জানিয়েছেন যে, তার ওঁ ছেলেটি 


রসূলুল্লাহ ধ্্-এর কোলে প্রস্রাব করে দিল। সে সময় রসূলুল্লাহ 3 সামান্য পানি নিয়ে আসতে বললেন এবং 
"চাল প্রস্রাবের উপর ঢেলে দিলেন, কিন্তু একেবারে পুরোপুরি তা ধুলেন না । (ই.ফা. ৫৫৭৫, ই.সে. ৫৬০০) 


HS pall aly ssi দে -1৭ 
২৯. অধ্যায় : কালো জিরা দিয়ে চিকিৎসাকরণ 
ie of oe ue ve cil wl EA am) 0 La Be (Y¥vo/AAyr old 
BE a U2 ce SUAS EA UO 5d Ls Sey Ga se Gs LH 
sl SA Aly. cd Ay oY) ps US a US ISL BOY AO" UH 
৫৬৫৯-(৮৮/২২১৫) মুহাম্মাদ ইবনু রুম্‌হ ইবনু মুহাজির (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) বৰ্ণনা করেন 
যে, তিনি রসূলুল্লাহ সু-কে বলতে শুনেছেন, কালো জিরায় সকল প্রকার রোগের উপশম আছে- তবে ‘আসৃসাম' 


ব্যতীত। আর 'আসৃসা-ম' হলো মৃত্যু। আর ‘আল হাব্বাতুস্‌ সাওদা' হলো (স্থানীয় ভাষায়) 'শূনীয়' (অর্থাৎ- 
কালো জিরা) । (ফা. ৫৫৭৬, ই.সে, ৫৬০১) 


ন 2) [8 {posh wil uy (9) Waal JU LA, Al x PRCA (de) ' 
ats Sl eo Ge od th ds Sf Es HE th CF A bo A 0h A 
USA sti Se COT ALA ti Se By C De UF OGL ES LE of OG FRG 
UF GA oe HS Uiet UAT og A GUAT capi Lat Xe 0 dl EE US, Ea 
+ HL LE ass ORL mh 9 BE SS Ba. BED GP UAAGOES 
+ SD HH 
৫৬৬০-(../...) আবু তাহির (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ সুর হতে (পূর্বোক্ত) 
‘উকায়ল (রহঃ)-এর হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। তবে (দ্বিতীয় সানাদে) সুফ্‌ইয়ান (রহঃ) ও (প্রথম 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২১৭ 


সূত্রে) ইউনুস (রহঃ)-এর হাদীসে ‘আল হাব্বাতুস্‌ সাওদা’ রয়েছে। (তার বিশ্লেষণে) তিনি “শূনীয়’ শব্দটি 
বলেননি । (ই.ফা. ৫৫৭৬, ই.সে. ৫৬০২) 


eM hs Jel &%: 1 es CG 2a CY SE 3 SS ) 3 BS (.. AAT 
SSD TE 8 YY sls ba la U8 BE ILO U: LEA of be sf te DOD CF - hh 
"a YY Ss Ae 


৫৬৬১-(৮৯/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ সঁঠ বলেছেন: মৃত্যু ছাড়া এমন কোন রোগ নেই কালো জিরায় যার 
আরোগ্যতা নেই । (ই.ফা. ৫৫১৫, ই.সে, ৫৬০৩) 


opal Ah aye Lt Gl -r 

৩০. অধ্যায় : তালবীনাহ্‌- (সাগড-বাৰ্লি তরল হালুয়া) রোগীর অস্তরের জন্য প্রশান্তিদায়ক 

UE RS GR Ce of CRS le 0 Oh 0 cet £9 AL Se Lk (rayon 
Ee Un te CA CC CS WH BG UD ES LEE be HR bo AS OH oF AS 
52) 
৫৬৬২-(৯০/২২১৬) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স ইবনু সা'দ (রহঃ) ‘উরওয়াহ্‌ (রহঃ) সূত্রে 
নাবী সুঁটু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, ভার নীতি ছিল যে, যখন তার পরিবারের কোন ব্যক্তি 
মৃত্যুবরণ করতো এবং সে প্রেক্ষিতে মহিলাগণ একত্রিত হত, তারপরে পরিবারের লোক ও বিশিষ্ট (আত্মীয়) ছাড়া 
অবশিষ্টরা চলে যেত, তখন তিনি এক ডেকচি তালবীনাহ্‌ রান্না করার আদেশ দিতেন। তা রান্না করা হত; 
অতঃপর ‘সারীদ' প্রস্তুত করে তালবীনাহ্‌ তার উপর ঢেলে দেয়া হত। অতঃপর তিনি বলতেন, এটা হতে তোমরা 


খাও। কারণ আমি রসূলুল্লাহ সুঠ-কে বলতে শুনেছি ‘তালবীনাহ্‌' রোগীর মনে প্রশান্তি দেয় এবং দুঃখ কিছুটা 
লাঘব করে। (ই.ফা, ৫৫৭৮, ই.সে. ৫৬০৪) 


Sahl ig gE ol -! 
৩১. অধ্যায় : মধু পানে চিকিৎসা প্রসঙ্গ 
5 NU - wd el bil, ~ Br GL EA) ty Lal Ge (ryivfar)y-onr 
a od OG 0 UU 5h ate of UF SE of be BB ie Ls Bs Di bs Le 
EL 0 OH 0 BCG 0 He 3 BG a UL IH HG GE AY 05 HGS 
LEH 4. Ue afl OU RN GO BS Efe CSG HH. TG YF 1d 
TA EG 0 al LL iE GLa" RE A JO UH. LE YES Hh 


Wwww.waytojannah.com 


Contents 


২১৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৬৩-(৯১/২২১৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আবৃ সা‘ঈ্দ খুদরী 
(রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, জনৈক লোক রসূলুল্লাহ ঠ-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের উদরাময় 
হচ্ছে। রসূলুল্লাহ সু বললেন : তাকে মধু পান করাও । সে তাকে মধুপান করালো । তারপর এসে বলল, আমি 
তাকে মধু পান করিয়েছি কিন্তু তার পীড়া আরও বেড়ে গেছে। তিনি এভাবে তাকে তিনবার বললেন। অতঃপর 
লোকটি চতুৰ্থবার এসে বললে, নাবী ন্ট বললেন, তাকে মধু পান করাও । লোকটি বলল, মধুপান করিয়েছি কিন্তু 
উদরাময় ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। অতঃপর রসূলুল্লাহ সু বললেন, আল্লাহই সত্য বলেছেন, তোমার ভাইয়ের পেটের 
যন্ত্রণাটি মিথ্যা । অতঃপর পুনরায় তাকে পান করালে সুস্থ হয়ে গেল । (ই.ফা. ৫৫৭৯, ই,সে. ৫৬০৫) 

LF a te - slo 9 5-H Se CST EU bt ILE SESS (ont 
Rib oe Al 0 OU BE Gl A S20 US Men of CF La IS off CF BI 
CS Poh chy. LE AE A JE 

৫৬৬৪-(.../...) ‘আমর ইবনু যুরারাহ্‌ (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদরী (রাযিঃ) বর্ণনা করেন, জনৈক লোক 
নাবী স্্ঠু-এর নিকট এসে বলল, আমার ভাইয়ের উদরাময় হয়েছে। তিনি বললেন, তাকে মধু পান করাও ৷... 
হাদীসের বাকী অংশটুকু শু'বাহ্‌ বর্ণিত হাদীসের অর্থেই বর্ণিত হয়েছে। (ই.ফা, ৫৫৭৯, ই.সে. ৫৬০৬) 

Way GSNs gly csgsliah Gl ry 
৩২. অধ্যায় : প্লেগ, লক্ষণ ও জ্যোতিষীর গণনা ইত্যাদির বিবরণ 

EE EY Eo 0 Zan Le AL se ys UU 2S LX ~~ [Ex (Y¥afarj-ouioe 

le A Gh CO IEG le 3 2d LF polly of 0 Ae 0 Ae be ASE TE Se 

Le 1 30 bla "3 al UD U6 : LL IE roel 5 BEE Al JAD bn Ct 

ah Es Ys Se 15% 5 wl 3 ae 13 L6G U5 the ce | TY of ce 
Re YAS BG Us 

Be TI YES I" I 3 

৫৬৬৫-(৯২/২২১৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আমির (রহঃ) হতে বর্ণিত। তিনি তাঁর আব্বা 
সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ)-কে এ মর্মে প্রশ্ন করতে শুনেছেন যে, আপনি 
রসূলুল্লাহ সু-এর নিকট প্রেগ সম্বন্ধে কি শুনেছেন? তখন উসামাহ্‌ (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3% বলেছেন: 
প্লেগ একটি ‘আযাব যা বানী ইস্রাঈল অথবা (বর্ণনা সংশয়) যারা তোমাদের আগে ছিল তাদের উপরে প্রেরণ 
করা হয়েছিল । অতএব তোমরা কোন মহল্লায় প্লেগের ব্যাপারে শুনলে সেখানে যেও না। আর কোন এলাকায় প্লেগ 
চোখে পড়লে এবং তোমরা সেখানে অবস্থানরত থাকলে সেখান হতে বের হয়ে যাবে না। 


বর্ণনাকারী আবৃ নায্র (রহঃ) বলেছেন, শুধু পলায়নের লক্ষ্যে সে জায়গা ছেড়ে যেও না। 
(ই.ফা. ৫৫৮০, ইসে. ৫৬০৭) 


Ay — xd OBL SY Mele Of LEE CBS cf Ll Lh Al EE EBS (ance 
Ld 2 polis of 0 As 05 ale be Sal of CP — AM SO A 09 UB 5 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২১৯ 


Hes viele tn Lb 3 UX Te dl ok ONT tle 38% Al UL O80 Lo 
"elk Si Uy Bl pal i Se 1S Sy 
ECE ET 
৫৬৬৬-(৯৩/...) ‘আবদুল্লাহ ইবনু মাস্লামাহ্‌ ইবনু কা‘নাব ও কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... উসামাহ্‌ 
ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: প্লেগ শাস্তির প্রতীক । মহীয়ান গরীয়ান 
আল্লাহ তা'আলা তা দ্বারা তীর বান্দাদের কতিপয় ব্যক্তিকে পরীক্ষায় ফেলেছেন। তাই কোন অঞ্চলে এর প্রভাবের 
খবর পেলে তোমরা সেথায় যেও না এবং তোমরা কোন অঞ্চলে অবস্থানকালে সেখানে প্লেগ লক্ষ্য করলে সেখান 
থেকে পালিয়ে যাবে না। 
এ বৰ্ণনা কা'নাব (রহঃ)-এর ৷ আর কুতাইবাহ্‌ (রহঃ)-এর বর্ণনাও সে রকম। (ই.ফা. ৫৫৮১, ই.সে, ৫৬০৮) 


Ue EE of Le ie UR CEG of UE G5 09 a Xe ty LoL Be (pao 
1 5 5 ih ce ble a Lolly ix ty" BG Al UL OGG TL te BL oh ae 
«WES 5 a 05 1 a LG Cie 15S Sb af OY UY 5 ue 
৫৬৬৭-(৯৪/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... উসামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : এ প্লেগ একটি গযব, যা তোমাদের পূর্বেকার লোকদের উপরে অথবা বানী 


ইস্রাঈলের উপরে চাপিয়ে দেয়া হয়েছিল। সুতরাং কোন অঞ্চলে তা লক্ষ্য করলে তা থেকে পালানোর জন্য সে 


অঞ্চল ছেড়ে যেও না এবং কোন অঞ্চলে প্লেগ লক্ষ্য করলে সেথায় অনুপ্রবেশও করো না। 
a (ই.ফা. ৫৫৮২, ই.সে. ৫৬০৯) 


0 28 GOB FOR CF ET 8 Ls Lt UES 5 0 Le ES (fae) 011A 
0 3 ts Ld U8 oly op ally od Ch Be I SD HI A Cae Hf Sis 
bf OUD ob bn HL GE AL 50 US oh 38 4 UL) OU AE wil 
+ VIO ie LAOS DE LE US UY 2 Wl SG ul a al 1h EG 1 
৫৬৬৮-(৯৫/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আমির ইবনু সা'দ (রহঃ) হতে বর্ণিত। জনৈক লোক 
সা'দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ)-কে প্লেগ সম্বন্ধে প্রশ্ন করলে উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) বললেন, আমি সে 
ব্যাপারে তোমাকে সংবাদ দিচ্ছি। রসূলুল্লাহ 3 বলেছেন : তা একটি গযব অথবা একটি মহামারী যা আল্লাহ 
তা'আলা বানী ইস্্‌রাঈলের একটি উপদল কিংবা তোমাদের পূর্বেকার কোন একদল ব্যক্তির উপরে প্রেরণ 


করেছিলেন। অতএব কোন অঞ্চলে তার কথা তোমরা জানলে সেথায় তোমরা প্রবেশ করো না; তদ্রপ কোন 
অঞ্চলে তোমাদের উপর তা এসে পড়লে সেখান থেকে পালিয়ে যেও না। (ই.ফা. ৫৫৮৩, ই.সে. ৫৬১০) 


TAD OF hy HS ES IU Das 0 LEE S95 C5 OCR ol sf BESS, C.p..j-0114 
53 EO OH ALE Dio Of 354 UF TASS ie ts OGL Gs os of Gs 58 ff Es 


= 


Wwww.waytojannah.com 


Contents 


২২০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৬৯-(../..) আৰু রাবী* সুলাইমান ইবনু দাউদ, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আবূ বাক্র ইবনু আবু 
শাইবাহ্‌ (রাযিঃ) ‘আম্র ইবনু দীনার (রহঃ) হতে ইবনু জুরায়জ (রহঃ)-এর সূত্রে তার বর্ণিত হাদীসের অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫৮৪, ইসে. ৫৬১১) 

AOS hy 0 En SG Gs th LS se Gs Aly FIEE JA) 

Ug: 105 A BE al 1 Co 2 oh Cd te Ale LB nde GTS] ole BH oF bd) 

5d 0 A LS AG pay DS OB LS pil sy be 5 fa 
"4 Hi 1 5 Si Ug AS al Ly ay Le LAL DU al 2 ie 

৫৬৭০-(৯৬/...) আরাফ আহ্‌মাদ ইবনু ‘আমর ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... উসামাহ্‌ ইবনু 
যায়দ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন, এ রোগ একটি মহামারী যা 
দ্বারা তোমাদের পূর্ববর্তী অনেক উম্মাতকে শাস্তি দেয়া হয়েছে। অতঃপর তা জমিনেই রয়ে গেছে, তাই এক সময় 
তা চলে যায় ও আরেক সময় তা ফিরে আসে। অতএব যে লোক কোন অঞ্চলে এ রোগের কথা শুনতে পায় সে 
যেন কোনক্রমেই সেখানে না যায়, আর যে লোক কোথাও থাকা অবস্থায় সেথায় তা এসে পড়ে সেখান হতে যেন 
সে পালিয়ে না যায়। (ই.ফা. ৫৫৮৫, ই.সে. ৬২ 
0 ia te ~ ASO ST mh Se Es Goa ls 3 ES, (fe) 0 

+ 2 5 a8 AL G5 

৫৬৭১-(../..) আবু কামিল জাহ্‌দারী (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে ইউনুস (রহঃ)-এর সূত্রে তার বর্ণিত 

হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫৮৬, ই.সে. ৫৬১৩) 


AUD 


Byaly lS 8 32 bo th pe of 9 BS EAN Sah HS JAY) -e1VY 
EXEL 08 BB Al UL UIE B03 tr He IH BAL 5 ob 5 
5 le 13 Tle kf U5 DE CRY 
Hd tangs Ob Cd ac C9 ard Al Cl - 08 ~ Tk 11% 4550 OU 2p CASS A 

4 db sf SE fen Y 1098 BE Al J) Cs 1G els SS 
IS ah BE Ch aS Hy PR Std 

S85: UTE YAS Tels CESS LAL Clas CS ATSY CS Cs U6 
৫৬৭২-(৯৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... হাবীব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা 
মাদীনায় ছিলাম । তখন আমার নিকট সংবাদ আসলো যে, কুফায় প্লেগের প্রাদুর্ভাব হয়েছে। তখন ‘আতা ইবনু 
ইয়াসার (রাযিঃ) প্রমুখ সহাবাগণ আমাকে বললেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যখন তুমি কোন অঞ্চলে অবস্থান 
করবে সেখানে তা গ্রকাশ পেলে সেখান থেকে বের হয়ো না। আর যদি তোমার নিকট খবর পৌছে যে, তা কোন 
অঞ্চলে রয়েছে, তাহলে সেখানে গমন করো না । বর্ণনাকারী বলেন, আমি বললাম- এ বর্ণনা কার পক্ষ হতে? তারা 
বললেন, ‘আমির ইবনু সা'দ (রহঃ) হতে- তিনি তা বর্ণনা করে থাকেন। বর্ণনাকারী বলেন, তখন আমি তার 
নিকট গেলাম। তারা বলল, তিনি গৃহে নেই। তখন আমি তার ভাই ইব্রাহীম ইবনু সা'দ (রহঃ)-এর সঙ্গে সাক্ষাৎ 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২২১ 


করে তাকে প্রশ্ন করলাম । তিনি বললেন, উসামাহ্‌ (রাযিঃ) যখন সা‘দকে হাদীস শুনাচ্ছিলেন, তখন আমি উপস্থিত 
ছিলাম । তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, এ রোগ একটি মহামারী অথবা একটি ‘আযাব 
ংবা ‘আযাবের অবশিষ্টাংশ- যা দ্বারা তোমাদের পূর্বেকার কতিপয় লোককে শাস্তি দেয়া হয়েছিল। অতএব কোন 
অঞ্চলে তোমাদের অবস্থানকালে যদি তা থাকে সে সময় সেখান থেকে তোমরা বের হয়ো না। আর যদি 
তোমাদের নিকট খবর আসে যে, তা কোন অঞ্চলে দেখা দিয়েছে, তবে সেখানে গমন করো না। 
হাবীব (রহঃ) বলেন, তখন আমি ইব্রাহীম (রহঃ)-কে বললাম, আপনি কি শুনেছেন যখন উসামাহ্‌ (রাষিঃ) 
সা'দ (রাযিঃ)-এর নিকট হাদীস বর্ণনা করছিলেন, আর তিনি তা অস্বীকার করেননি? তিনি বললেন, হ্যা । 


(ই.ফা. ৫৫৮৭, ই.সে. ৫৬১৪) 
Has KG HAE Ay ie Ls ES of ES Boe Lh A Se BES Cafe) 
+ Sh J a LS oh se 
৫৬৭৩-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ..... শু'বাহ্‌ (রহঃ)-এর সূত্রে হাদীস রিওয়ায়াত 
করেছেন। তবে তিনি হাদীসের শুরুতে ‘আতা ইবনু ইয়াসার (রহঃ) সম্পর্কিত ঘটনা পেশ করেননি। 


(ই.ফা. ৫৫৮৮, ই.সে, ৫৬১৫) 
Lo OF ALY be S32 Ue UB be BS) CES Ls Cn DG Hf BES (..fayconvt 
+ et Bh cing BE Al J) U1 35) 0 LLL, oh 05 DSS Cs 0 is be 
৫৬৭৪-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সাদ ইবনু মালিক (রাযিঃ) খুযাইমাহ্‌ ইবনু 
সাবিত (রাযিঃ) ও উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) হতে বর্ণিত তাঁরা বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : অতঃপর 
শু‘বাহ্‌ (রহঃ)-এর হাদীসের অনুরূপ অর্থবোধক হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৫৮৯, ই.সে. ৫৬১৬) 
be LES oF as Le TASS ATL CF GELS Ls of CH ULE EGS, (../..y-0ve 
UN: JE EE CLA Ly 35 C3 LU OS: UM oly of 0 LL 8 ATS be 32 
- bs 5 BE Al J) 
৫৬৭৫-(.../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ইব্রাহীম ইবনু সাদ 
ইবনু আবূ ওয়ান্ধাসম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) ও সা'দ (রাযিঃ) বসে বসে 
আলাপ করছিলেন। তারা উভয়ে বললেন, রসূলুল্লাহ 3% বলেছেন : (পূর্বোল্লেখিত) বর্ণনাকারীদের হাদীসের 


মতো । (ই.ফা. ৫৫৯০, ই.সে, ৫৬১৭) 
0 EA be BL co — UBL 3 - IE UAT A Lh Uy ESS (fea) 
+ HS Ss. BE OF 3 be MC 3 SC GS A be 3 
৫৬৭৬-(.../...) ওয়াহ্‌ব ইবনু বাকিয়্যাহ্‌ (রহঃ) ..... ইব্রাহীম ইবনু সা‘দ ইনু মালিক (রাযিঃ) তাঁর পিতা 
(সা‘দ)-এর সানাদে রসূলুল্লাহ 3% হতে উণরোল্লিখিত বর্ণনাকারীদের হাদীসের হুবহু বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৫৫৯০, ই.সে. ৫৬১৮) 
Xe Le le fl oF SIL se HB: NM dll SE 5S BS (rrvafaaj-01VV 
FB AE be Bp C3 SO Ch A AE ofl AE Le ES Oh 35 OH SA SE C5 aah 
_৩২ i 
Wwww.waytojannah.com 


Contents 


২২২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


CI bs GE ff A A LE EL 06 A ld ER cll ts EY te 
Gs SUS sl Yd 

SEU ASSL, AEG EES. CAN Call ES LE JE le 3 UN 
oli Lg ce Hs UU . LE RHO SFT SS CROSS Ln UB ks pL LI 
MES UNE. ED UB. 0 sk pesk bl SS Vy BE dl I LO, 
UB. ge 1 UB LIES LEST, Caalgall Use SLE AOE LPS Lai 
SE OA Se SS EES pl EON bn EA BL tb Uh GUS dE 
Le ALA Sh ck Eich fd ON GSE SSE. SU i ce Hak Yo lL 5 
£8 LE US - EGE UU ll we 1 7 OB tal D5 Le LH CVAD CGE Sf U8 
as CATS) be Uy CE J SBE dl SH YAS Le Rs Ds 
204 05 al 2k Vie) Hl Cie) Oo al Sb Ve) Lash i WO GS SAS 
HE a I Cha Cle 1 ie Gre OUR SAE 5 UGS He i AN Se 
tia TYR LASS i es Ly al 9 1 Le LE HG wl ss BAY UH 

US Abs 55 EH SO UM 
৫৬৭৭-(৯৮/২২১৯) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন যে, ‘উমার (রাযিঃ) শামের (সিরিয়ার) দিকে রওয়ানা হলেন। ‘সার্গ’ নামক স্থান পর্যন্ত পৌছলে 
‘আজনাদ’ অধিবাসীদের (প্রতিনিধি ও অধিনায়ক) আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জার্রাহ্‌ ও তার সহকর্মীগণ তার সাথে 

দেখা করলেন । তখন তারা সংবাদ দিলেন যে, শামে মহামারী আরম্ভ হয়েছে। 

ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, তখন ‘উমার (রাযিঃ) বললেন- প্রাথমিক যুগের মুহাজিরদের আমার নিকট 
ডেকে আন। আমি তাদের ডেকে নিয়ে আসলে তিনি তাদেরকে সংবাদ দিলেন যে, শামে মহামারী আরম্ভ হয়ে 
গেছে। এ বিষয়ে তীদের কাছ থেকে পরামর্শ চাইলেন। অতঃপর তারা দ্বন্দে পড়ে গেল । তাদের কেউ কেউ বলল, 
আপনি একটা বিশেষ কাজের উদ্দেশে বের হয়েছেন, তাই আমরা আপনার ফিরে যাওয়া যথাযথ মনে করি না। 
আর কেউ কেউ বললেন, আপনার সঙ্গে অনেক প্রবীণ লোক এবং রসূলুল্লাহ $-এর সহাবীগণ রয়েছেন। তাই 
আমরা তাদেরকে এ মহামারীর সম্মুখে ছেড়ে দেয়া যুক্তিসঙ্গত মনে করি না। তিনি বললেন, আপনারা উঠুন! 
তারপর বললেন, আনসারীদের আমার নিকট ডেকে আনো । আমি তাদেরকে তাঁর নিকট ডেকে নিয়ে আসলে তিনি 
তাঁদের কাছেও পরামর্শ চাইলেন । তারা মুহাজিরদের পস্থা অনুকরণ করলেন এবং মুহাজিরগণের মতো তাদের 
মধ্যেও দ্বিমত সৃষ্টি হলো। তিনি বললেন, আপনারা উঠুন! তারপর তিনি বললেন, (মাক্কাহ্‌) বিজয়ের পূর্বে 
হিজরতকারী কুরায়শের মুরুব্বীদের যারা এখানে আছেন, তীদের আমার নিকট পাঠাও। আমি তাদেরকে ডেকে 
আনলাম ৷ তাদের দু'জনও কিন্তু ভিন্নমত পোষণ করলেন না। তারা (সকলেই) বললেন, আমরা যুক্তিযুক্ত মনে করি 
যে, আপনি লোকদের নিয়ে ফিরে যান এবং তাঁদেরকে এ মহামারীর দিকে ঠেলে দিবেন না। তখন ‘উমার (রাযিঃ) 
লোকদের মাঝে ঘোষণা দিলেন, আমি ভোরে সওয়ারীর উপর থাকবো, তোমরাও ভোরে সওয়ারীর উপর আরোহণ 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ২২৩ 


করবে । তখন আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জার্রাহ্‌ (রাযিঃ) বললেন, আল্লাহর তাকদীর হতে ভেগে যাওয়া? তখন ‘উমার 
(রাযিঃ) বললেন, হে আবূ ‘উবাইদাহ্‌! তুমি ছাড়া অন্য কেউ এমন বললে, (রাবী বলেন) ‘উমার (রাযিঃ) তার 
বিরুদ্ধাচরণ অপছন্দ করতেন। (তিনি বললেন) হ্যা! আমরা আল্লাহ্র তাক্‌দীর হতে আল্লাহ্রই তাক্দীরের দিকে 
পলায়ন করছি। তোমার যদি একপাল উট থাকে আর তুমি একটি উপত্যকায় অবতীর্ণ হও যার দু'টি প্রান্তর 
রয়েছে, যার একটু সবুজ শ্যামল, অপরটি তুণশূন্য; সে ক্ষেত্রে তুমি যদি সবুজ শ্যামল প্রান্তরে (উট) চরাও, 
তাহলে আল্লাহ্র তাকদীরেই সেখানে চরাবে আর যদি তুণশূন্য প্রান্তরে চরাও, তাহলেও আল্লাহ্‌র তাকদীরেই 
সেখানে চরাবে। রাবী বলেন, এ সময় ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) এলেন, তিনি (এতক্ষণ) তার কোন 
প্রয়োজনে অনুপস্থিত ছিলেন। তিনি বললেন, এ বিষয়ে আমার নিকট (হাদীসের) ‘ইল্ম রয়েছে। আমি রসূলুল্লাহ 
3%-কে বলতে শুনেছি, যখন তোমরা কোন এলাকায় সেটার খবর শুনতে পাও, তখন তার উপরে (দুঃসাহস 
দেখিয়ে) এগিয়ে যেয়ো না। আর যখন কোন দেশে তোমাদের সেখানে থাকা অবস্থায় তা দেখা দেয়, তখন তা 
হতে পলায়ন করে বেরিয়ে পড়ো না। . 
বর্ণনাকারী বলেন, তখন ‘উমার (রাধিঃ) আল্লাহ্‌র প্রশংসা করলেন। অতঃপর চলে গেলেন। 

(ই.ফা. ৫৫৯১, ই.সে. ৫৬১৯) 

Uy BS or) 53 ON AS Lt Se gH Ss LLG A s SEY Bos C. AA) 7° AVA 
UN a Ss 5 IT ML ES IS. ALY ie ae Uys IN Se UST cAI 
A OG 13 Cd U6. 5 UG I CS LS SH, GAN 205A CSA, 
Leib Bl U2 id Uh a U5. Ih ia TEL A 
৫৬৭৮-(৯৯/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ), মুহাম্মাদ ইবনু রাফি ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
মা‘মার (রহঃ) উপরোক্ত সূত্রে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। মা‘মার (রহঃ)-এর হাদীসে 
অতিরিক্ত বলেছেন। বর্ণনাকারী বলেন [‘উমার (রাযিঃ)] আবূ ‘উবাইদাহ্‌কে আরো বললেন, বলো তো, সে যদি 
তুণশূন্য উপত্যকায় চড়ায় আর সবুজ শ্যামল উপত্যকা পরিত্যাগ করে তাহলে তুমি কি তাকে ব্যর্থ সাব্যস্ত করবে? 
তিনি বললেন, হ্যা! তিনি বললেন, তাহলে এবার চলো । বর্ণনাকারী বলেন, পরবর্তীতে সফর করে তিনি মাদীনায় 


এসে বললেন, এটি অবস্থান স্থল অথবা তিনি বললেন, ইনশাআল্লাহ, এটি অবতরণ স্থূল । 
হক ৫৫৯২, ই.সে. ৫৬২০) 


a se od Se bilo. eed Gal el OS sy ie cet os 

৫৬৭৯-(.. /..) আবূ তাহির (রহঃ) ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ইবনু শিহাব (রহঃ) হতে 

উপরোল্লিখিত সানাদে হাদীস রিওয়ায়াত করেছেন। তবে তিনি বলেছেন, ‘আবদুল্লাহ ইবনুল হারিস এটি বর্ণনা 
করেছেন। তিনি বলেননি যে, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ বর্ণনা করেছেন (ই.ফা. ৫৫৯২, ই.সে. ৫৬২১) 


5 dl Ae Le let 0 op MC ce Yj: UN IS Lh 3 BSS. A) "UA 

4 Esl. pla ly S50 { 0 AL EL 0 Cb Lt oD EDS SE Uf LD Ae 

A bo 15 uh ss ee tH 00 BE 4 IL: HF 5 Sa 
+ En bn oY tLe 2. "He VAS ie 


Wwww.waytojannah.com 


Contents 


২২৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


OF GED AE S32 be My Ga OY TE Ud Se 08 Bs be AS OH FY 
+ 4 
৫৬৮০-(১০০/...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আমির ইবনু রাবী‘আহ্‌ হতে 
বর্ণিত যে, ‘উমার (রাযিঃ) শামের দিকে সফরে বের হলেন, ‘সারৃগ’ পর্যন্ত গমন করলে তার নিকটে (খবর) আসল 
যে, শামে মহামারী লক্ষ্য করা গেছে। তখন ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাধিঃ) তাকে সংবাদ দিলেন যে, 
রসূলুল্লাহ 38% বলেছেন : তোমরা যখন কোন অঞ্চলে মহামারীর (সংবাদ) শুনবে, তখন তার দিকে অগ্রসর হবে 
না। আর যখন কোন অঞ্চলে সেটা দেখা দিবে, আর তোমরা সেখানে রয়েছো, তাহলে সেখান থেকে পালিয়ে বের 
হয়ে যেও না । অতঃপর ‘উমার ইবনুল খাত্তাব (রাধিঃ) সার্গ হতে প্রত্যাবর্তন করলেন। 
সালিম ইবনু ‘আবদুল্লাহ (ইবনু ‘উমার) (রাযিঃ) হতে ইবনু শিহাব (রহঃ)-এর বর্ণনাতে রয়েছে যে, ‘আবদুর 
রহমান ইবনু ‘আওফ (রাযিঃ)-এর হাদীসের অনুসরণে ‘উমার (রাধিঃ) লোকদের নিয়ে প্রত্যাবর্তন করেছিলেন। 
(ই.ফা. ৫৫৯৩, ই.সে. ৫৬২২) 
Usk J9 FS Is ha Jy Ln Vg Eb V9 SIP Y GG rr 
ah cf Laan G3 YS 
৩৩. অধ্যায় : সংক্ৰমণ, কুলক্ষণ, হামাহ্‌, অনাহারে পেট কামড়ানো কীট, নক্ষত্রের প্রভাবে বর্ষণ ও 
পথ বিভ্রমের ভূত-প্রেতের অস্তিত্‌ নেই; তবে অসুস্থ উটের মালিক তার তার উট 
সুস্থ উটের কাছে নিয়ে আসবে না 


x El J - nly ee) b= BIL aly EF Ee (Yrv./v.))-o7A) 

Bl JD Ji bm TOA af OF ED Ae ty CL Sf ESS Ss 0 IM Ld Sl 

Cs TA A 08 J UG CF a ILD Ua IB "ih Ys Ha Ys ss NY 50 
TORN sf Cad 106 CUS i Us OSG URS dh to sk 


৫৬৮১-(১০১/২২২০) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাধিঃ) হতে 
বর্ণিত । (এ হাদীস সে সময়ের) যখন রসূলুল্লাহ 8% বলেন : সংক্রামক ব্যাধি, ক্ষুধায় পেট কামড়ানো পোকা (বা 
সফর মাসের অগ্রপশ্চাৎকরণ) ও মৃত মানুষের আত্মা হতে পেঁচার জন্ম বলতে কিছু নেই । সে সময় জনৈক বেদুঈন 
বলল, হে আল্লাহর রসূল! তাহলে সে উট পালের কি অবস্থা, যা কোন বালুকাময় ভূমিতে থাকে যা ব্যাধিমুক্ত, 
বলবান। অতঃপর সেখানে খোচ-পাচড়া আক্রান্ত (কোন) উট এসে তাদের মধ্যে প্রবেশ করে তাদের সবগুলোকে 
পীচড়ায় আক্রান্ত করে দেয়? তিনি বললেন, তাহলে প্রথম (উট)টিকে কে সংক্রামিত করেছিল? 


(ই.ফা. ৫৫৯৪, ই.সে. ৫৬২৩) 

Sh aS OAs - 3G BS IU IGE CLES SE 3 LO GES (fot) 0AY 
UGE GU IES GoD AE 3 CL AOS AA OH oF oF lo ie of BS - Ss 
as BUD Ga UB. LEY Ko YE Vy soe 3" 08 BE Al ILO 
O42 > 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ২২৫ 


৫৬৮২-(১০২/...) মুহাম্মাদ ইবনু হাতিম ও হাসান আল হুল্‌ওয়ানী (রহঃ) আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর 
রহ্মান ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন : সংক্রামক ব্যাধি, 
কুলক্ষণ, অনাহারে পেট কামড়ানো পোকা ও হামাহ্‌- এসবের কোন অস্তিত্ব নেই । সে সময় জনৈক বেদুঈন আরব 
বলল, হে আল্লাহর রসূল! বর্ণনাকারী ইউনুস (রহঃ) কর্তৃক রিওয়ায়াতকৃত হাদীসের অবিকল । 


(ই.ফা. ৫৫৯৫, ই.সে. ৫৬২৪) 


S58 2 CID ED UU GAD OF AS LR. play Udy Pd Bes KS. a 
ER Ys Ka Vy S38 S08 BED es eal 
৫৬৮৩-(১০৩/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, নাবী 3% বলেছেন : সংক্রমণ বলতে কিছু নেই ..... । সে সময় জনৈক বেদুঈন আরব 
দণ্ডায়মান হলো, ..... এর পরের অংশ ইউনুস ও সালিহ্‌ (রহঃ)-এর হাদীসের মত বর্ণনা করেছেন। (পূর্বোক্ত 
সূত্রে) যুহ্রী (রহঃ) বলেন, সায়িব ইবনু ইয়াযীদ ইবনু উখৃতু নামির (রহঃ) বলেছেন, নাবী 3% বলেন: সংক্রামক 
ব্যাধি, অনাহারে পেট কামড়ানো পোকা এবং হামাহ্‌ বলতে কোন অস্তিত্ব নেই । (ই.ফা. ৫৫৯৬, ই.সে. ৫৬২৫) 
As ol wal JG - Lin wi LE, = iL all si Es (YYvifi.t)-o1AE 
Yr 08 BE Al IADB: HS eS SAD Se LLU AS 5 Oo U3 A 
+ eh she nj 553 "UN HE A JD 0: 5S. Se 
be OB 3 0 5 coca i FE al JD be Ces COSY 50 Sf US LL 3 JG 
- cb af 0 SOY JE I. ah sf bah DIY Ur by. SIE Y AG 
Lio CES AT Bd Pahl Lk ea ESS TOA UG Sl CSS - LA oe OAS 
baja DHT UG BS Gs LA Hl. GSE SY BE Al IAD UH UE CS 
le G55 SOU JE BAD CERIO Hf et SM SB SION US. ahs ce 
CE ok. FA HON. YONI 
SA. GE SUG BE 4 UDO ESS Oh A OSS Gal LL Hf UN 
TAY OHA Sl Ls A fl 
৫৬৮৪-(১০৪/২২২১) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান ইবনু 
- ‘আওফ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: সংক্রমণ (এর অস্তিত্ব) নেই । তিনি আরও বলেন যে, 


রসূলুল্লাহ 3% বলেছেন : ব্যাধিযুক্ত উটপালের মালিক (অসুস্থ উটগুলোকে) সুস্থ উটপালের মালিকের (উটের) 
ধারে কাছে আনবে না । (ই.ফা. ৫৫৯৭, ই.সে. ৫৬২৬) 


Wwww.waytojannah.com 


Contents 
২২৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আবু সালামাহ্‌ (রহঃ) বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) এ দু'টি হাদীসই রসূলুল্লাহ সন হতে রিওয়ায়াত 
করতেন। অতঃপর আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) তাঁর (প্রথম হাদীসের) ‘সংক্রমণ নেই’ বলা হতে চুপ থাকেন এবং 
অসুস্থ উটপালের মালিক সুস্থ উটপালের মালিকের নিকট আনবে না- এ বর্ণনায় অটল থাকেন। বর্ণনাকারী বলেন, 
(একদিন) আল্‌ হারিস ইবনু আবু যুবাব (রহঃ)- তিনি আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর চাচাত ভাই বললেন, হে আবূ 
হুরাইরাহ্‌! আমি তো আপনাকে বলতে শুনতাম, আপনি এ হাদীসের সঙ্গে আরও একটি হাদীস আমাদের নিকট 
বৰ্ণনা করতেন, যা বর্ণনায় আপনি এখন নিশ্চুপ রয়েছেন। আপনি বলতেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন: ‘সংক্রমণ 
নেই’ । তখন আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) অস্বীকার করলেন এবং বললেন, অসুস্থ পালের মালিক সুস্থ পালের মালিকের 
নিকট নিয়ে যাবে না’ । তখন হারিস (রহঃ) এ নিয়ে তার সাথে তর্কে লিপ্ত হলেন। ফলে আবু হুরাইরাহ্‌ (রাষিঃ) 
গোস্বা হয়ে হাবশী ভাষায় কিছু একটা বললেন তিনি হারিস (রহঃ)-কে বললেন, তুমি কি বুঝতে পেরেছো আমি 
কি বলেছি? তিনি বললেন, না। আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, আমি বলেছি, আমি অস্বীকার করছি। 

আবু সালামাহ্‌ (রহঃ) বলেন, আমার জীবনের কসম! আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) নিশ্চয়ই আমাদের নিকট 
হাদীস রিওয়ায়াত করতেন যে, রসূলুল্লাহ 38% বলেছেন ‘সংক্রমণ নেই’ । এখন আমি জানি না যে, আবূ হুরাইরাহ্‌ 
(রাযিঃ) ভুলে গেলেন, নাকি একটি দ্বারা অপরটিকে রহিত করে দিয়েছেন।** (ই.ফা. ৫৫৯৭, ই.সে. ৫৬২৬) 


UE > So U8 AS LY Se IB UL BD ts Lo HS (fi c)-oo 
Al ls 59 2 pile 0 of ph - Bs oF ATS OFC STs sis BS ASI 
LAN. sey" U8 BE dl ILO: CS A Ua © AD ie ty LL 
O53 Eph Ba. atl se baad S83" 
৫৬৮৫-(১০৫/...) মুহাম্মাদ ইবনু হাতিম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন: সংক্রমণ (-এর বাস্তবতা) নেই- এ সঙ্গে এও বর্ণনা করতেন, পালের মালিক 


(তার) অসুস্থ উট অন্য মালিকের সুস্থ উটপালের নিকট নিয়ে আসবে না। অবশিষ্টাংশ বর্ণনাকারী ইউনুস (রহঃ)- 
এর হাদীসের হুবহু । (ই.ফা. ৫৫৯৮, ই.সে. ৫৬২৭) 


oe Glen Go ough sf CUS Lad SA Se C3 dl Ke HES (.fej-0TAT 
«E55 ALY Se GAM 
৫৬৮৬-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত 
সূত্রে হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৫৯৯, ই.সে. ৫৬২৮) 
0 bss - del Bo DS CNG Es Ef 3 SS BS (rvv.px)-o1AY 
Vo 23 VG LG Vy S52 Y "108 BE al U2 0: 0 of bk sf SF D0 cp - he 


৮ খর মূলতঃ কথা হলো যে, সংক্রমণ বলতে কিছু নেই। এটাই বাস্তব সত্য ও ইসলামী ‘আকঝ্মীদাহ্‌। তবে অসুস্থ উটপালকে সুস্থ উটপালের 
নিকট নিয়ে যাওয়ার নির্দেশটি সংক্রমণের প্রতি বিশ্বাস করে নয়; বরং সতর্কতা ও পরিচ্ছন্নতার প্রতি লক্ষ্য করে এ নির্দেশ দেয়া হয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২২৭ 


৫৬৮৭-(১০৬/২২২০) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন: সংক্রামক ব্যাধি, কুলক্ষণে পেঁচা, নক্ষত্র (প্রভাবে বর্ষণ) ও (ক্ষুধায় পেট 
কামড়ানো) পোকা- এসবের অস্তিত্ব নেই । (ই.ফা. ৫৬০০, ই.সে. ৫৬২৯) 
eS Be CT 8 be 3 Hf EES Cay EES ag 2 TA CES (rrryps.v)y-oTAA 
Yb Vs So Y "3 Al J) UU UG HE be DES ol be TES A UT Ss 

"Je 

৫৬৮৮-(১০৭/২২২২) আহ্‌মাদ ইবনু ইউনুস ও ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন: সংক্রামক ব্যাধি, কুলক্ষণ ও (মাঠে ময়দানে পথ ভুলানো নানা রঙে 
রূপধারী) ভূত-প্রেত (এর অস্তিত্ব) নেই । (ই.ফা. ৫৬০১, ই.সে. ৫৬৩০) 

ES - AN Ay — Bs En C505 EES OES co pla Ld Se EES (fn 
"Xo VY de Yo S52 3 8 al JD U5 08 Ho SD 3H 

৫৬৮৯-(১০৮/...) ‘আবদুল্লাহ ইবনু হাশিম ইবনু হাইয়্যান (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । 
রসূলুল্লাহ 3% বলেছেন : সংক্রামক ব্যাধি, পথ ভুলানো ভূত এবং ক্ষুধায় পেট কামড়ানো পোকা (এর অস্তিত্ব) 
নেই । (ই.ফা. ৫৬০২, ই.সে. ৫৬৩১) 

Es) Hf OS pi 0 ES CE LED EES 0 0 Loe GS .)- 014, 
JV Se IGE YT 108 BE A Cis 1098 dl AE CHE ae 

+ 05 an Bo 8 U8 . "Xo Ys" I HL 0 US EG is 
wd Und on 3 sf. Und LE U6. OM 3 J US J TLS SOS IH 
re 

৫৬৯০-(১০৯/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি নাবী 
3%-কে বলতে শুনেছি যে, সংক্রামক ব্যাধি, অনাহারে পেট কামড়ানো পোকা ও পথ ভুলানো ভূত (এর অস্তিত্ব) 
নেই। 

(বর্ণনাকারী বলেন) আমি আবূ যুবায়র (রহঃ$)-কে তার শিষ্যদের নিকট নাবী 3%-এর বাণী ১০ ১৮ এর 
ব্যাখ্যা দিতে শুনেছি। আবু যুবায়র (রহঃ) বলেছেন, '%]| হলো ০১১ 192 পেটের পোকা । জাবির (রাযিঃ)- 
কে প্রশ্ন করা হলো- কি রকম? তিনি বললেন, ‘কথিত পেটের পোকাসমূহ'’ । বর্ণনাকারী বলেন, তিনি ০5- এর 
বিশ্লেষণ করেননি। আবু যুবায়র (রহঃ) বলেছেন, তা সেসব ভূত-প্রেত, যারা বিভিন্ন রূপ ধরে মানুষকে রাস্তা 
ভুলায় । (ই.ফা. ৫৬০৩, ই.সে. ৫৬৩২) 


Bod 45 098 UG dig 5k LL - Yt 
৩৪. অধ্যায় : অবাক, দা তধা জায়া বররন 
us. tS iE he BA Uses 
"Sf Gs an kh OB bh Cy dl J 


WwwwW.waytojannah.com 


Contents 


২২৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৬৯১-(১১০/২২২৩) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, নাবী 3¥%-কে আমি 
বলতে শুনেছি, তিনি বলেন, কোন কুলক্ষণ নেই । তবে তার মাঝে উত্তম হলো ফাল তথা শুভ-লক্ষণ ৷ বলা হলো, 


হে আল্লাহর রসূল! ‘ফাল’ কি? তিনি বললেন, (যেমন) এমন কিছু কথা উত্তম, যা তোমাদের কেউ শুনতে পায় । 
(ই.ফা. ৫৬০৪, ই.সে. ৫৬৩৩) 


IS Lh SE ES GE Lk of ES Ol OF iat Lt AL EE ASS (dj oAY 
lie GAD oo UhSs Cit UST old 3 GUST Cad GAL) Ae th dl Se HSS C 
Abe. sy 
3 Gl Als 108 Gt BD oy - Cha I iT. HE dl ISD UP JE SS 
+ axa JG LS 
৫৬৯২-(../...) আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স, ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী 
(রহঃ) যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হুবহু হাদীস বর্ণনা করেছেন। 
তবে বর্ণনাকারী 'উকায়ল (রহঃ)-এর হাদীসে আছে যে, ‘রসূলুল্লাহ }%% হতে বর্ণিত’ । তিনি ‘আমি শুনেছি’ 
বলেননি। আর রাবী শু‘আয়ব (রহঃ) তীর হাদীসে বলেছেন, ‘নাবী }%%-কে আমি বলতে শুনেছি’, যেমন মা'মার 
(রহঃ) বলেছেন। (ই.ফা. ৫৬০৫, ই.সে. ৫৬৩৪) 
3 al oS Hol ie 5S Ee B52 0 nl 2s A ty Ula BL (rrr) cody 
+ Gn Cah Loh Leh ih ands Hb Yo se J "UN 
৫৬৯৩-(১১১/২২২৪) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী $ বলেছেন 
: সংক্ৰমণ ও কুলক্ষণ বলতে কিছু নেই; তবে ফাল ও শুভলক্ষণ (অর্থাৎ ভাল শব্দ তথা উত্তম কথা) আমাকে 
বিমোহিত করে। (ই.ফা. ৫৬০৬, ই.সে. ৫৬৩৫) 
pt ES hs ts Lt is JG og Oy cdl Lh Soe ESS, Capo 
i Ais Eb Vy Se 3 108 BRE A oe HC Cf ol ie SOS IG Cals 
MERE ASA TA RIAA 
৫৬৯৪-(১১২/...) মুহাম্মাদ ইবনুল মুসাননা (রহঃ) ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ)-এর সানাদে মালিক (রহঃ)-এর সূত্রে নাবী সর হতে বর্ণিত। তিনি বলেন, সংক্রমণ ও কুলক্ষণ (এর 
বৈধতা) নেই । তবে আমাকে আনন্দ দেয় ফাল ও সুলক্ষণ । 
বর্ণনাকারী বলেন, তখন বলা হলো, ফাল কী? তিনি বললেন, উত্তম কথা । (ই.ফা. ৫৬০৭, ই.সে. ৫৬৩৬) 
EE (y Ss all Ie SL xd a ab Ec EA EAE > (vrvs/yir)-ol40 
Yo ss 3" 3 A UD UB U8 EA of Uk Dap i LOL US Ge ty Ss BS 
ean i tls 3 
৫৬৯৫-(১১৩/২২২৪) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
সংক্ৰমণ ও অশুভ লক্ষণ নেই । আর আমি পছন্দ করি উত্তম ফাল তথা ভাল কথা । (ই.ফা. ৫৬০৮, ই.সে. ৫৬৩৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২২৯ 


Hk Lp LS Ch Ode UT LU C5 Sh ES FA IRS FS (fir -01N 
di nly 3 Yo Lk Yo Se S38 Al USD OU LA of Ce be 
ial 
৫৬৯৬-(১১৪/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


সংক্রমণ, পেঁচা ও কু-ধারণা (বিশ্বাসের বৈধতা) নেই; আর আমি ভাল ‘ফাল' পছন্দ করি। 
(ই.ফা. ৫৬০৯, ই.সে. ৫৬৩৮) 


& Cc of EG EES od op LLG 2 Al Le EL (Yrvefve) oA 
Af ede A SE (EE IE Ta SAE GDM EEDA IE Er Shea EE SSE 
te 0 Al Ae Uo AE 02 Al AE Al Aly 542 OF Sle of UF HL le SK UN 2 
* DOs Hd 0 6 L308 BE a 0 
৫৬৯৭-(১১৫/২২২৫) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব ও ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : অশুভ লক্ষণ আছে ঘর, নারী ও 
ঘোড়ায়। (ই.ফা. ৫৬১০, ই.সে. ৫৬৩৯) 
ue TR sal Ay wl Ee IMLS HLL, aly x Bs, C. JODY ONAA 
Yi HE at UL Hl: TE A ie Lo TE Ae Lh Ly ES bo cls 
tJ OE Hd BSE a Ly UY Eb Vy S32 
৫৬৯৮-(১১৬/...) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : সংক্রমণ ও অশুভ বলতে কিছু নেই; তবে অশুভ লক্ষণ আছে তিনটি 
বস্তুতে স্ত্রী, ঘোড়া ও বাড়িতে ৷ (ই.ফা. ৫৬১১, ই.সে. ৫৬৪০) 
be dl Ae LY TS A be GA oe BL BL LE al 8 BS, (./..)-0144 
GAD of UR te SUA UAT Sl Sey 3 08 3 SS C FE ll co Loge 
be of EBS Dl 0 ATS C2 CoG BG gly Se Bn c BEL of 4 be AL Le 
0 AL Se ES C HE GA op Tb Ol Ae GH BIAS pls be les oF pla 
GE 3 08 3 ES C AL Lh iE RD GR be of ED Bs OF Cf St 
Hf GA Lad cr Ae 5 dl EE EAC GE of AN AE LF Sail tp 
Y SL Ps Ba. 255 8 BE oF 23 CF A be GAD op Hk Cs LST ol 
CEB B05 2 TIL GIS LE OF PS SB hen DKS 
৫৬৯৯-(.../...) ইবনু আবু ‘উমার (রাযিঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর দু’পুত্র সালিম ও হামযাহ্‌ (রহঃ) 
(রহঃ) সালিম (রহঃ) তার পিতার সানাদে নাবী 3% থেকে, ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 


৩৩ 
Wwww.waytojannah.com 


Contents 


২৩০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


(রাযিঃ)-এর সানাদে নাবী স্ঠ থেকে, ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স (রহঃ), ইয়াহ্‌ইয়া ইবনু 
ইয়াহইয়া (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী (রহঃ) সালিম (রহঃ) তীর পিতার সানাদে নাবী 
থেকে অশুভ লক্ষণের ব্যাপারে বর্ণনাকারী মালিক (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। বর্ণনাকারী ইউনুস 
ইবনু ইয়াযীদ ছাড়া এঁদের কেউ ইবনু ‘উমার (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে সংক্রমণ ও অশুভ উল্লেখ করেননি। 


(ই.ফা, ৫৬১২, ই.সে. ৫৬৪১) 
ob Xb Kos Bo Ds LOL BG Oh of A XE ty Tl Bo, C. AV) cov. 
Sa Het In LSU OU BE oo Te 5 op SSG pl 5D gs te 
YJ AY 08 8 


৫৭০০-(১১৭/...) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ)-এর সূত্রে নাবী 
%% হতে বর্ণিত যে, তিনি বলেছেন : যদি কোন কিছুতে অশুভ বলতে কিছু থাকে, তা হবে ঘোড়া, গৃহ ও মেয়ে 
লোক এটা সত্য । (ই.ফা. ৫৬১৩, ই.সে. ৫৬৪২) 


Hs he aly Gt Be HAE GED BS dl 3 C3 OU DD (dodo, * 
‘5 
৫৭০১-(../..), হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) শু'বাহ্‌ (রহঃ) উপরোল্লিখিত সূত্রে একই হাদীস বর্ণনা 
করেছেন। কিন্তু তিনি “5৯ (এটা সত্য) শব্দটি বলেননি । (ই.ফা. ৫৬১৪, ই.সে. ৫৬৪৩) 
oS Dy bs LO Gal HA CH Be GOL Ci 8G Hf HSS CfATOYY 
doy Ha OU BE Al 0 0: so be DE 5A Ae oh TS bo po ts 
SA SEA, od hf 


৫৭০২-(১১৮/...) আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... হামযাহ্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
সানাদে তার পিতা হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : যদি অশুভ লক্ষণ কোন কিছুতে থেকে থাকে, 
তাহলে তা রয়েছে ঘোড়া, ঘর-বাড়ি ও নারীর মাঝে। (ই.ফা. ৫৬১৫, ই.সে. ৫৬৪৪) 


0 de ue ajo ul EE ALEC id cf ALL 2 dl LE En, (ryyfa)-ever 
CLE od" CELA OA Hh oh OS CY " BE a UD UB UN A 
৫৭০৩-(১১৯/২২২৬) ‘আবদুল্লাহ ইবনু মাস্লামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... সাহল ইবনু সা'দ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : যদি তা থাকে তাহলে নারী, ঘোড়া ও ঘর-বাড়ি অর্থাৎ অশুভ 
লক্ষণ । (ই.ফা. ৫৬১৬, ই.সে. ৫৬৪৫) 
of bP Dn 0 Hw EEG C865 53 Lal Bo 2 G8 3 BS (.f.jovt 
+ He BE a oF As 09 en be p50 
৫৭০৪-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ)-এর সানাদে নাবী 
সু হতে হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৬১৭, ই.সে. ৫৬৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২৩১ 


[5 ol oe 20 Gals ual “dba ABN sa Ree (ryrvpir.)y ovo 
PENG SED bb rt od OEY UN FE Al ILD Ce GS Tye po 8 HD 3 A 
"AAS 
৫৭০৫-(১২০/২২২৭) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্‌যালী (রহঃ) আবু যুবায়র (রহঃ) ..... জাবির (রাষিঃ) 
থেকে শুনেছেন যে, রসূলুল্লাহ খু বলেছেন : কোন কিছুতে যদি (অশুভ লক্ষণ) থেকে থাকে, তাহলে ঘর 

(আবাসস্থল), খাদিম ও ঘোড়া (এ তিনটি জিনিসে) রয়েছে। (ই.ফা. ৫৬১৮, ই.সে. ৫৬৪৭) 
OU OUTS LUA pas ly - re 
৩৫. অধ্যায় : জ্যোতির্বিদ্যা ও জ্যোতিষীর কাছে গমনাগমন নিষিদ্ধ 

ur REE sl As ul Val SG ES Ao nln sh ES (ervhivi) ove 
BUD GOH UG alll GES 05 Bde LF 0 GA AE on LL A be A OH 
"08. LG BS CG 08. 0 OGG ir 0G. Sh ob US WE od Watas ls ral 
"LEG Hi Al SO es Hi OS 
৫৭০৬-(১২১/৫৩৭) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... মু'আবিয়াহ্‌ ইবনু হাকাম সুলামী 
(রাষিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রসূল! কিছু কর্মকাণ্ড আমরা অজ্ঞতার যুগে করতাম, 
(তার মধ্যে একটি হল) আমরা জ্যোতিষীদের নিকট যেতাম । তিনি বললেন, আর জ্যোতিষীর নিকটে যেয়ো না। 


আমি বললাম, আমরা (নানা পদ্ধতিতে) ভাগ্য গণনা করতাম তিনি বললেন, সেটি এমন একটি জিনিস, যা 


তোমাদের কেউ তার মনে উপলব্ধি করে, তবে সেটি যেন তোমাদের (কাজ-কর্ম হতে) বিরত না রাখে। 
(ই.ফা. ৫৬১৯, ই.সে. ৫৬৪৮) 


Ue ie Co ES - EO 3 — UD FD I) OD LOL RDS (dea)r0Y 
0 8 Hf GSC a UIST 3h Se UAT SU ALA 3 EE PATS Ch GEM BSS 
we 0 SEY Gl HUM Soe St Be bs Bo Uso 
by ae sf EL Te EE a iss ay lg GA of Hk WL Ul 
- Br 15 43 Os 
৫৭০৭-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম, ‘আবৃদ ইবনু হুমায়দ ও আবূ বাক্র ইবনু 
আৰু শাইবাহ্‌ (রহঃ) ..... যুহ্রী (রহঃ) হতে উপরোক্ত সূত্রে ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। 
কিন্তু বর্ণনাকারী মালিক (রহঃ) তীর বর্ণিত হাদীসে “শুভাশুভ’ এর কথা উল্লেখ করেছেন। তাতে ‘জ্যোতিষী’-এর 
ব্যাপারটি উল্লেখ নেই । (ই.ফা. ৫৬২০, ই.সে. ৫৬৪৯) 
C3 As — Belt ES SU LE of 8 Hs CE Ly Le UE (fea j co VA 
LAIN Be O32 Gh ce US GS 2 SEY Bo, c a ria - H 


Wwww.waytojannah.com 


Contents 


২৩২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


A pO 5 Bie Le DCG 05 sls te La of OF Da Lk DS ff OF 3 be LAD 
of OF PS Pe BITS Lyle te LL Sf be GAD eo ch. BE 
+ SALE GH, 8 L5G US on Los OK UE CSG JE Bes ©: 
৫৭০৮-(../...) মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ (রহঃ) ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম 
(রহঃ) ..... মু'আবিয়াহ্‌ ইবনু হাকাম সুলামী (রাযিঃ)-এর সানাদে নাবী টু থেকে, মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) হতে আবূ 
সালামাহ্‌ (রহঃ)-এর সানাদে যুহরী (রহঃ)-এর অবিকল বর্ণনা করেছেন। কিন্তু ইয়াহ্‌ইয়া ইবনু কাসীর (রহঃ) 
বর্ধিত করে বলেছেন, আমি (মু‘আবিয়াহ) বললাম, আমাদের মধ্যে কিছু লোক এমন রয়েছে, যারা রেখা এঁকে 
(ভাগ্য নির্ধারণ) করে থাকে। তিনি বললেন, নাবীদের মধ্যে একজন নাবী রেখা অঙ্কন (ভাগ্য নির্ণয়) করতেন। 
সুতরাং যার রেখা তার (রেখার) অবিকল হবে তা সেরূপই (সত্যই) । (ই.ফা. ৫৬২১, ই.সে. ৫৬৫০) 


SS be GAM BY gD ul yl Ee Sl A Ly Lie GS (rrrapry)-oV. 4 


od ly GSS 1 OGY a UF GES Le te of te HN Bk GS 
RS Re Ud S559 SL oF 8 VEE nh Vis Ges) Ah Lk dr ON 
CELUI amr or ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
বললাম, হে আল্লাহর রসূল! জ্যোতিধীরা কোন ব্যাপারে আমাদের কোন কথা বলত, অতঃপর তা আমরা বাস্তবে 
প্রত্যক্ষ করতাম । তিনি বললেন, সেটি একটি বাস্তব সত্য কথা, যা কোন জিন চুরি করে এনে সেটি তার দোসর 
ঠাকুরের কর্ণে প্রবেশ করাতো, আর সে তার সঙ্গে একশ’টি অবাস্তব মিথ্যা জুড়ে দিত । (ই.ফা. ৫৬২২, ই.সে. ৫৬৫১) 
- dl Ae 00s - UB Ee Col C3 CLA Ue et th Ll ES (prn)-0VN 
5 BE a UDO es ie SHG IHEP BLS US SAGAN 
L8G Hl UL ORS LE BILD Us Uh pits Lh BE dl UL id OB oh 
5 ST oH 8 OLR Lh Wess Onl ow OY db HE AULD. 
"BS Be be Fl Gs Us 
৫৭১০-(১২৩/...) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রাযিঃ) বলতেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
বলেছেন, একদল লোক রসূলুল্লাহ 3-এর নিকট জ্যোতিযীদের ব্যাপারে জানতে চাইলো। সে সময় রসূলুল্লাহ 
3 তাদের বললেন, ওরা (বাস্তব) কোন কিছুর উপরে (প্রতিষ্ঠিত) নয়। তারা বলল, হে আল্লাহর রসূল! তারা তো 
প্রায় সময় এমন কিছু বিষয়ে (আগাম) কথা বলে, যা বাস্তব হয়ে যায়৷ রসূলুল্লাহ 3 বললেন : এঁ (একটি) কথা 
বাস্তব সত্যের অন্তর্ভুক্ত, যা জিনেরা চুরি করে নিয়ে আসে এবং মুরগীর মতো কুট্‌ কুট্‌ করে তা তার দোসরের 
শ্রবণশক্তিতে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে তারা তার সঙ্গে শতাধিক মিথ্যা জুড়ে দেয়। (ই.ফা. ৫৬২৩, ই.সে. ৫৬৫২) 
Of oe de 0 Lo ISL oy Ll SE UAT nly 3h ESS (dro) 
GAT SF Ee BD SS AY ig et OH OF ph 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ২৩৩ 


৫৭১১-(../...) আবূ তাহির (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে যুহ্রী (রহঃ) হতে 
মা‘কিল (রহঃ)-এর হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬২৪, ই.সে. ৫৬৫৩) 
Le UE Uy BG CLS UG ALL 3 BE LAA Le 5 DLS EES (rrvapvv)-ov\y 
ULL bie GES Sl 0 op pila be of CE Bs 08 PAS C3 UG RS IL Lj 
EE Uh 4 C5 Dah be HE a EL be OD OE I le Gd Se 
DY eC SLA Hs ioe BE al UD Hl JR TLL os 0 3 i 
Al UMD UB Lhe UX) CL ple Uo Bl Ys U8 US pl AL dl 196. "Hk as 
HE ER 1d od HY OE RY EEO SET SE Wp AT = 

ALE ok ca OB Gn UL ph A El ES 2 Hb CA CL OM EB A 
Cas TA Al Uns SL — U6 - U8 BC HESS TED U8 iC A ES 
oh 3 1A CS 3 UA HE df DG EL bpd GSS GAY LCL 958 SD ES 

"0855 3 U8 ES S68 429 j 

৫৭১২-(১২৪/২২২৯) হাসান ইবনু ‘আলী আল হুল্ওয়ানী (রহঃ) ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ...... 
‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, নাবী 3%-এর সহাবীগণের মধ্যে আনসারদের জনৈক ব্যক্তি আমাকে 
সংবাদ দিয়েছে যে, তারা এক রাত্রে নাবী 3%%-এর সাথে বসা ছিলেন। সে সময় একটি নক্ষত্র পতিত হলো, যার 
দরুন আলোকিত হয়ে উঠল ৷ তখন রসূলুল্লাহ 3% তাদের বললেন, এ ধরনের (তারকা) পতিত হলে অজ্ঞতার 
যুগে তোমরা কি বলতে? তারা বলল, আল্লাহ এবং তার রসূলই অধিক ভাল জানেন । আমরা বলতাম, আজ রাতে 
মনে হয় কোন মহান লোকের ভূমিষ্ঠ হয়েছে অথবা কোন মহান লোক মৃত্যুবরণ করেছেন। তখন রসূলুল্লাহ 38% 
বললেন: জেনে রাখো যে, তা কারো মৃত্যু কিংবা কারো জন্মের কারণে পতিত হয় না; কল্যাণময় ও মহান নামের 
অধিকারী আমাদের প্রতিপালক যখন কোন বিষয়ের সমাধান দেন, তখন ‘আর্শ বহনকারী ফেরেশ্তারা তাসবীহ্‌ 
পাঠ করে। অতঃপর তাসবীহ্‌ পাঠ করে সে আকাশের ফেরেশ্তারা, যারা তাদের পার্শ্ববর্তী; পরিশষে তাসবীহ্‌ পাঠ 
এ নিকটবর্তী (পৃথিবীর) আসমানের অধিবাসীদের পর্যন্ত পৌছে। অতঃপর ‘আর্শ বহনকারীদের (ফেরেশৃতা) 
পার্শ্ববর্তী যারা তারা ‘আর্শ বহনকারীদের বলে তোমাদের প্রতিপালক কি বললেন? সে সময় তিনি তাদের যা কিছু 
বলেছেন, তারা সে সংবাদ বর্ণনা করে। বর্ণনাকারী বলেন, পরে আসমানসমূহের অধিবাসীরা একে অপরকে 
সংবাদ আদান-প্রদান করে। পরিশেষে এ নিকটবর্তী আকাশে সংবাদ পৌছে। সে সময় ভ্বনেরা অতর্কিতে গোপন 
খবরটি শুনে নেয় এবং তাদের দোসর জ্যোতিধীদের নিকট পৌছিয়ে দেয়, আর সাথে অতিরিক্ত কিছু জুড়ে দেয়। 
ফলে যা তারা ঠিকঠাকভাবে নিয়ে আসতে পারে, তাই ঠিক হয়; তবে তারা তাতে (কথামালা) সুবিন্যস্ত ও 
সংযোজন করে। (ই.ফা. ৫৬২৫, ই.সে. 50৫8) 


dl J) 


EEE AU EEN ANE AL ASG Bra = he HE ol 


Wwww.waytojannah.com 


Contents 
২৩৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


53 C4 Ly" LATHL Ss bs DLA bn dl ID EL IB FOBT Ae 0 
SAP BI NG O53 SHS SING OSS SS UHR LEST Oy PRS 3: "ORY 
U8 US Js So ye Drive beim AGN 196 355) Ub BC 1 ei UF EF 
+ CG SS OH Ley" el TN 
৫৭১৩-(../..) যুহায়র ইবনু হার্ব আবূ তাহির, হারমালাহ্‌ ও সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... যুহ্রী 
(রহঃ) হতে উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু ইউনুস (রহঃ) বলেছেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
থেকে রসূলুল্লাহ 3%-এর আনসার সহাবীগণের কতিপয় লোক আমাকে বলেছেন। আর আওয়া'ঈ (রহঃ)-এর 
বর্ণিত হাদীসে রয়েছে, তবে তারা সেটার মধ্যে (কথামালা) সুবিন্যস্ত ও সংযোজিত করে দেয়। আর ইউনুস 
(রহঃ)-এর হাদীসে আছে, এতে তারা অতিরিক্ত ও অতিরঞ্জিত করে। ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসে বাড়িয়ে 
বলেছেন, আল্লাহ তা'আলা বলেছেন, “পরিশেষে যখন তাদের অন্তর হতে সংশয় দূর করে দেয়া হয, সে সময় 
তারা বলে, তোমাদের স্রষ্টা কি বললেন? তারা বলে, ঠিকই বলেছেন"- (সূরাহ্‌ সাবা ৩৪: ২৩) আর মা*কিল (রহঃ) 
বর্ণিত হাদীসে আওয়া‘ঈ (রহঃ) যেমন বলেছেন, ‘তবে তাতে তারা সুবিন্যস্ত ও সংযোজিত করে' এরই উল্লেখ 
আছে। (ই.ফা, ৫৬২৬, ই.সে. ৫৬৫৫) 
Sl Ae Ue mm OF ST [Ec G5 al ty LoL BS (rrpvve)y-0V) 
Hs te SCG Gre A ta" 108 HE a of BE La Gl oa bo Be Uo pS ie 
৫৭১৪-(১২৫/২২৩০) মুহাম্মাদ ইবনুল মুসান্না ‘আনাধী (রহঃ) ..... নাবী 3ু্-এর কতক স্ত্রীর সানাদে নাবী 
3% হতে বর্ণিত। তিনি বলেন, যে লোক ‘আর্রাফ**-এর (গণকের) নিকট গেল এবং তাকে কোন ব্যাপারে প্রশ্ন 
করল, চল্লিশ রাত্রি তার কোন সলাত গ্রহণযোগ্য হবে না। (ই.ফা. ৫৬২৭, ই.সে. ৫৬৫৬) 


192 asia AED 2-11 
৩৬. অধ্যায় : কুষ্ঠ প্রভৃতি রোগাক্রান্ত ব্যক্তি হতে বেঁচে থাকা 
Ee 2 “i a EE sf ES, Cc ih Esl 2 LEY E2 (rrrfivn)y-ov)o০ 
Hy dO UR ad Ue Al 0h 9542 UP ple 0H bs OF Dd 0 EX Al Ae 0 BS 
EL EGS BE a SY TN 0 
৫৭১৫-(১২৬/২২৩১) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... “আম্র ইবনু 
শারীদ (রাযিঃ)-এর সানাদে তীর পিতা হতে বর্ণিত। তিনি বলেন, সাকীফ সম্প্রদায়ের প্রতিনিধি দলের মধ্যে 


জনৈক কুষ্ঠ রোগী ছিলেন। নাবী 3 তার নিকট (খবর) পাঠালেন যে, আমরা তোমাকে বাই'আত করে নিয়েছি; 
তুমি ফিরে যাও ।“* (ই.ফা. ৫৬২৮, ই.সে. ৫৬৫৭) 


৯ হারানো জিনিসের সংবাদদাতা । 
** হাদীসে কুষ্ঠরোগীর সাথে একত্রে পানাহার ও উঠা বসার বিবরণ পাওয়া যায় । অতএব সুন্নাহ্‌ মতে, তাদের ঘৃণা ও একঘরে না করে সম্ভাব্য ও 
সাধারণ সতর্কতা অবলম্বন বিধেয় j 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২৩৫ 


WEY cial JH GG -rY 
৩৭. অধ্যায় : সর্প ইত্যাদি হত্যা প্রসঙ্গ 
Cs te A LY oul 2 Ee [ES CIE SE ০ ( (rrrv/iyv)j ev 

Sil G3 Se BE Al J Al Cl Lae to as be Hn Gis te Es IK 3 
+ TY wei Lah nls 45 
৫৭১৬-(১২৭/২২৩২) আবু বাক্র ইবনু আবু শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 পিচে দু'টি শুভ্র রেখাযুক্ত বিষধর সর্প হত্যা করার আদেশ দিয়েছেন। কারণ 

সেটি চোখের জ্যোতি হরণ করে নেয় এবং গর্ভস্থিত সন্তানের উপর পার্শপ্রতিক্রিয়া ফেলে। 


(ই.ফা. ৫৬২৯, ইসে, ৫৬৫৮) 
UE ALY i soa US] di ff Go AD y SE i, Gctrevi 
+ cist 33s ন) 


৫৭১৭-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) হিশাম (রহঃ) ..... উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেন 
এবং বলেন, ‘লেজবিহীন পিঠে দু'টি শুদ্র রেখাযুক্ত সর্প' । (ই.ফা. ৫৬৩০, ই.সে. ৫৬৫৯) 


LEN 


Ee gs GAD op Ge Uk Go ig tos ts Si Gg LAA 
"Sah Lily Soll ny UE AST cgi 1p cia ok" EE Ll oo an 
AG SY 50 Dl se bo A TL CE BS Sk St UG Uh 
LO A Le 0S URLS 
৫৭১৮-(১২৮/২২৩৩) ‘আম্‌র ইবনু মুহাম্মাদ আন্‌ নাকিদ (রহঃ) ..... সালিম (রহঃ) তার পিতা সূত্রে নাবী 
সু হতে বর্ণিত । তিনি বলেন, এমন সব সাপ যেগুলোর পিঠে দু'টি শুভ্র রেখাযুক্ত ও লেজবিহীন সাপ মেরে 
ফেলে। কারণ, এ দু'টি গর্ভপাত ঘটায় এবং চোখের দৃষ্টি কেড়ে নেয়। 
বর্ণনাকারী বলেন, তাই ইবনু ‘উমার (রহঃ) যে কোন সর্প পেলে সাথে সাথে তাকে মেরে ফেলতেন। 
(একদিন) আবূ লুবাবাহ্‌ ইবনু ‘আবদুল মুন্যির (রহঃ) কিংবা যায়দ ইবনু খাত্তাব (রহঃ) তাকে লক্ষ্য করলেন যে, 
তিনি একটি সাপ মারার জন্য ছুটছেন। তখন তিনি [আবূ লুবাবাহ্‌ বা যায়দ (রহঃ)] বললেন, রসূলুল্লাহ 3 ঘর- 
বাড়িতে বসবাসকারী (সাপ) হত্যা করতে বারণ করেছেন! (ই.ফা. ৫৬৩১, ই.সে. ৫৬৬০) 
SOA GA cf GAD op > Lh LoL BES AT ts Lal BS (..phva)- EAR! 
Ah 15k 156 SE Ss 12 BEE A UD Cad 0 Sb 08 Oo dt Se Ls A 
" EELS, Tah Lk CL AGT, cin 1 1 kr, Cs 
- Bel dlrs Ugh in OD GO GAS J 


Wwww.waytojannah.com 


Contents 
২৩৬ সহীহ্‌ মুসলিম (৫ম খণ্ড) 


eh tn Us EE SU OF GG GAs Vy Gr EE AY Chl LE Lo dl Se UN AC U6 
UL SE. al Se GN: IB GS OF 2 0d ALS EG eo 
+O IGS CE cS BE dl UD HUN. bells ol Hl 

৫৭১৯-(১২৯/...) হাজিব ইবনু ওয়ালীদ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38-কে আমি কুকুর ধ্বংসের নির্দেশ প্রদান করতে শুনেছি- তিনি বলতেন, সাপ আর কুকুরগুলো মেরে 
ফেল। আর (বিশেষত) পিঠে ডোরাকাটা ও লেজকাটা সাপ মেরে ফেল। কেননা, এ দু'টি মানুষের চোখের শক্তি 
কেড়ে নেয় এবং গর্ভবতীদের গর্ভপাত ঘটায় ৷ (সানাদের মধ্যবর্তী) 

বর্ণনাকারী যুহ্রী (রহঃ) বলেন, আমাদের অনুমানে সেটি তাদের বিষের কারণে; তবে এ ব্যাপারে আল্লাহ 
তা‘আলাই সৰ্বাধিক জ্ঞাত । 

বর্ণনাকারী সালিম (রহঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) বলেছেন, তারপরে আমার অবস্থা এমন 
হলো যে, কোন সর্প দেখলেই আমি তাকে হত্যা না করে ছাড়তাম না। একদিনের ঘটনা, আমি গৃহে অবস্থান করে 
এমন একটি একটি সাপ ধাওয়া করছিলাম । তখন যায়দ ইবনু খাত্তাব (রাযিঃ) অথবা আবু লুবাবাহ্‌ (রাযিঃ) আমার 
নিকট দিয়ে যাচ্ছিলেন, আর আমি ধাওয়া করছিলাম । তিনি বললেন, থামো! হে ‘আবদুল্লাহ! তখন আমি বললাম, 
রসূলুল্লাহ 3% তো এদের হত্যা করার আদেশ দিয়েছেন। তিনি বললেন, রসূলুল্লাহ 3 ঘর-বাড়িতে অবস্থানকারী 
সাপ ধ্বংস করতে বারণও করেছেন। (ই.ফা. ৫৬৩২, ই.সে. ৫৬৬১) 


0 He Eo C US AIS hy OF GOAL os bh A SES Capreyovy. 
ks le be of Bn U8 BS LGB CLS Eo C Ta CSL 5 Se COAT kd 
: YG Abs 0559 Dd Xe bo 2 3 oD cf I CI UY GE ALY iy GA oF 
oe I be cS A 

+ BS Sis be 4. ed 1 Db Sat hs 
৫৭২০-(১৩০/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া, ‘আব্দ ইবনু হুমায়দ ও হাসান হুলওয়ানী (রহঃ) যুহ্রী (রহঃ) 
হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তবে (শেষ সানাদে) বর্ণনাকারী সালিহ্‌ (রহঃ) বলেছেন, 
‘পরিশেষে আবূ লুবাবাহ্‌ ইবনু ‘আবদুল মুন্যির (রাযিঃ) এবং’ যায়দ ইবনু খাত্তাব (রাযিঃ) আমাকে প্রত্যক্ষ 

করলেন ..... এবং তীরা উভয়ে বললেন যে, তিনি ঘর-বাড়িতে অবস্থানকারী সাপ হত্যা করতে বারণ করেছেন। 


আর (প্রথম সূত্রের) বর্ণনাকারী ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসে রয়েছে- ‘সব ধরনের সাপ মেরে ফেল’ তিনি 
‘পিঠে ডোরাকাটা বিশিষ্ট ও লেজকাটা সাপ’ কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ৫৬৩২, ই.সে. ৫৬৬২) 


&5 4 ily, Da C2 Ee Es, Cc cil Ua Ken) x LS Ef (7) -°YY) 

UE Lb BG SL dS CRG 8 UGLY SE CS UH 3b te SS 

8 eH Olah S54 LE ce BEE AN USL OB EEE Y U0 A OG. 2k 2 ah dl Se J 
oe 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪০) সালাম ২৩৭ 


৫৭২১-(১৩১/...) মুহাম্মাদ ইবনু রুম্‌হ ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... নাফি‘ (রহঃ) হতে বর্ণনা 
করেন যে, আবু লুবাবাহ্‌ (রাযিঃ) ইবনু ‘উমার (রাযিঃ)-এর সঙ্গে তীর গৃহে তার জন্য একটি দরজা খুলে নেয়ার 
বিষয়ে কথা বলছিলেন- যেটা দ্বারা তিনি মাসজিদের দিকে চলাচলের রাস্তা কাছাকাছি করতে পারবেন। তখন 
কিশোররা (দেয়াল খুড়তে গিয়ে) একটি সাপের খোলস পেল । সে সময় ‘আবদুল্লাহ (রাযিঃ) বললেন, ওটিকে 
সন্ধান করে বের করে হত্যা কর। তখন আবু লুবাবাহ্‌ (রাযিঃ) বললেন, তোমরা সেটিকে হত্যা করো না। কারণ, 
রসূলুল্লাহ 3 ঘর-বাড়িতে অবস্থানকারী সাপগুলোকে হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৫৬৩৩, ই.সে. ৫৬৬৩) 
Uy 4b CUS UB HHL ES oS 3 ne ES ES C3 OEE BE, Cufirny-ovyry 
S38 b> 5 CP ce BE IAD Ol: GI Rd AE C3 Hf Gn CD LS lah 

৫৭২২-(১৩২/...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... নাফি‘ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ইবনু ‘উমার 
(রাযিঃ) সব ধরনের সাপ মেরে ফেলতেন। পরিশেষে আবূ লুবাবাহ্‌ ইবনু ‘আবদুল মুন্যির আল-বাদ্রী (রাযিঃ) 
আমাদের হাদীস শুনালেন যে, রসুলুল্লাহ সু গৃহের সাপগুলোকে হত্যা করতে বারণ করেছেন। অতঃপর তিনি 
[ইবনু “উমার (রাযিঃ)] তা থেকে সংযত রইলেন। (ই.ফা. ৫৬৩৪, ই.সে. ৫৬৬৪) 

EL UA Al AE Le — OLAS - CES ES tll ty Lo Gs (Cprrj-ovrr. 
+ Oia 5 ie ce BE A UD 0: SE HDS GG Ue 

৫৭২৩-(১৩৩/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ..... নাফি‘ (রহঃ) খবর দিয়েছেন যে, তিনি আবূ লুবাবাহ্‌ 
(রাযিঃ)-কে ইবনু ‘উমার (রাযিঃ)-এর নিকট (হাদীসের) সংবাদ দিতে শুনেছেন এ মর্মে যে, রসূলুল্লাহ 38% গৃহের 
(ছোট-খাটো) সাপগুলো হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৫৬৩৫, ই.সে. ৫৬৬৫) 

Lo dl HE Bn ole 5 Ud Gis GLa cng C3 GEL] ESS (pro-ovyt 

ead HLL 09 Son 5 a Se AS C BEE a of Cl be TE oh Al Xe Lo gl 

oo bh Bie a BE AULD Ol: ATS Ul al Ae be pb be Loi Bo 
Mee 

৫৭২৪-(১৩৪/...) ইসহাক্‌ ইবনু মূসা আনসারী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) আবূ লুবাবাহ্‌ 
(রাযিঃ)-এর সানাদে নাবী ু্ঠ থেকে ..... (ভিন্ন সূত্রে) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা যুবা‘ঈ (রহঃ) 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে এ মর্মে বর্ণিত যে, আবূ লুবাবাহ্‌ (রাযিঃ) তাকে (হাদীসের) সংবাদ দিয়েছেন যে, 
রসূলুল্লাহ 3 বাড়ী-ঘরে অবস্থানকারী সাপগুলো হত্যা করতে বারণ করেছেন। (ই.ফা. ৫৬৩৬, ই.সে. ৫৬৬৬) 

OF 3 CAs UR I GG — Ah Ke ES cdl th LOL BS (..phroj-ovyo 
~ Bh od UE pl die Sy — Goal Eh Ae ST UH ES US Ub me 
Hf ES GES AG el ale te BS A YS Eb LC UL JE Lh dl Ke Uh 
—৩৪ 
Wwww.waytojannah.com 


Contents 


২৩৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


SA ofl Ch Us Ell G5 AS Si Alo - mt MP bh bre oo SY HG 
LANG SEO, Sd 
৫৭২৫-(১৩৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... নাফি' (রহঃ) সংবাদ দিয়েছেন যে, আবূ লুবাবাহ্‌ 
ইবনু ‘আবদুল মুন্যির আনসারী (রাযিঃ) কুবায় বসবাস করতেন । অতঃপর তিনি স্থান পরিবর্তন করে মাদীনায় 
(মাসজিদে নাবাবীর সন্নিকটে) আসলেন। এমতাবস্থায় যে, ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) তীর [আবূ লুবাবাহ্‌ 
(রাধিঃ)-এর] সঙ্গে উপবিষ্ট ছিলেন এবং তীর জন্য ছোট আকারে একটি দরজা খুলছিলেন। অকস্মাৎ সে সময় 
তারা বাড়ি ঘরে অবস্থানকারী একটি সাপ লক্ষ্য করলেন। তারা ওটিকে হত্যা করতে অগ্রসর হলে আবু লুবাবাহ্‌ 
(রাযিঃ) বললেন, রসূলুল্লাহ কন সেগুলো মেরে ফেলতে বারণ করেছেন। তিনি (ওগুলো বলে) বাড়ি-ঘরে 
অবস্থানকারী সাপ বুঝাতে চেয়েছেন। আর লেজকাটা ও পিঠে দু’টি সাদা দাগ বিশিষ্ট সাপ মেরে ফেলার নির্দেশ 
দিয়েছেন। বলা হয় যে, সে (সাপ) দু*টি এমন, যারা চোখের জ্যোতি নষ্ট করে দেয় এবং নারীদের গর্ভপাত 
ঘটায়। (ই,ফা, ৫৬৩৭, ই.সে. ৫৬৬৭) 
As — elt Ee ae 0 Lok US] fal Ly JOLY FS (pryrovrn 
Laifs Sf ph Se Uy Ta C9 Al SE US UN sf Lo gl gs TE LP — Dh CH Up 
ie oh BE Al ILD Cod Cd GAN UG. Ek Ell lin ad UB 
03d ob Ce OES Fahl ss oll UE cil 5 HSU YY eh BUS a ola 
ssL 
৫৭২৬-(১৩৬/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদিন 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) তাঁর ভেঙ্গে ফেলা একটি দেয়ালের নিকট ছিলেন। অতঃপর একটি সাপের খোলস 
দেখতে পেয়ে বললেন, একে সন্ধান করে তা হত্যা কর। আবু লুবাবাহ্‌ আনসারী (রাযিঃ) বললেন, আমি রসূলুল্লাহ 
সু-কে বলতে শুনেছি যে, তিনি সেসব সাপ হত্যা করতে বারণ করেছেন যেগুলো বাড়ি-ঘরে অবস্থান করে; কিন্তু 
লেজ কাটা ও পিঠে দু'টি সাদা দাগযুক্ত সাপ (হত্যা করতে বলেছেন) । কারণ, এ দু*টি এমন যারা দৃষ্টি শক্তি 
কেড়ে নেয় এবং স্ত্রীলোকদের গর্ভপাত ঘটায়। (ই.ফা. ৫৬৩৭, ই.সে. ৫৬৬৮) 


U0 ae Gal Lf Ld ESD oy Ll UES GEN 2s C8 DDR ES (f-j-oVTV 

8 2 Bd 5 BS LG ES 0 FE D3 Sie G5 ph Bo AG TE Hb Sa 
৫৭২৭-(../...) হারুন ইবনু সা‘ঈদ আইলী (রহঃ) ..... নাফি* (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একবার 

আবু লুবাবাহ্‌ (রাযিঃ) ইবনু ‘উমার (রাযিঃ)-এর নিকট দিয়ে গেলেন । সে সময় তিনি ‘উমার ইবনু খাত্তাব (রাযিঃ)- 

এর গৃহের নিকট অবস্থিত দালানের কাছে ছিলেন। তখন তিনি একটি সাপ হত্যা করার জন্য লুকিয়ে ছিলেন। 

শেষাংশ লায়স ইবনু সা'দ (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীসের মতো। (ই.ফা. ৫৬৩৯, ই.সে. ৫৬৬৯) 

- PAS 0 SES SO Sy ES a C2 D8 Hy GS CS ES (rr aprv)-oVYA 

CF PAYS CF eS of od Sf ES AYN UE CA GEL 3 UN - PY bil 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২৩৯ 


WEL. (E cD Se Sd 5 JE 8 BE a Ee US UB dl So OP 5 
+ BE Al UL UE EELS GEE GUL "ie UR LS Ue CEOS 3 BD 3 i 
+ US Sy UE ES Hl UL, 
৫৭২৮-(১৩৭/২২৩৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ 
ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা নাবী 3-এর সঙ্গে একটি 
(পাহাড়ী) গুহায় ছিলাম । সে সময় কেবল ধু ৮ ০১০; ২/5} (সূরা আল-মুরসলাত) তার উপরে অবতীর্ণ হয়েছিল, 
আর আমরা তীর কণ্ঠ থেকে তা সতেজভাবে (সরাসরি) শুনছিলাম । অকস্মাৎ একটি সাপ আমাদের সম্মুখে বের 
হয়ে আসলো। তিনি বললেন, তোমরা ওটাকে হত্যা করো। আমরা হত্যা করার জন্য তার পিছনে দৌড় 
প্রতিযোগিতা আরম্ভ করলাম। কিন্তু সে আমাদের হারিয়ে দিয়ে পালিয়ে গেল। তখন রসূলুল্লাহ 3% বললেন: 
আল্লাহ তাআলা ওকে তোমাদের অনিষ্ট থেকে হিফাযাত করেছেন, যেমন তিনি তোমাদের হিফাযাত করেছেন তার 
অনিষ্ট হতে । (ই.ফা. ৫৬৪০, ই.সে. ৫৬৭০) 
lik 8 ULES op ae ES VG Rs of 0 OUEESs 2s Ls KGS ES (cpa) VYA 
+ hie SLY 
৫৭২৯-(../...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে 
উপরোল্লিখিত সূত্রে হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৪১, ই.সে. ৫৬৭১) 
ml or ued 5 - Se ol Vala [EC lS HH BE, (rrp raj oVY 
+ chs BS Sy Cee TA FEE Al UU: Al Se be A 
৫৭৩০-(১৩৮/২২৩৪) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3% এক 
“ুহ্রিম’ লোককে মিনায় একটি সাপ হত্যার নির্দেশ দিয়েছিলেন। (ই.ফা. ৫৬৪২, ই.সে. ৫৬৭২) 
oF PAS RD ULES) Bie of UES pg 0 ook 0 Pb Dy (rrrep..)y-ovr) 
+ Bh offs 2 Se0 dog « FE 0 BE a I Ee CS CG OS al i oo Gl 
৫৭৩১-(../২২৩৫) ‘উমার ইবনু হাফ্স ইবনু গিয়াস (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সঙ্গে একটি (পাহাড়ী) গুহায় অবস্থান করছিলাম । বাকী অংশ জারীর (রহঃ) ও 
আবু মু‘আবিয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের মতই । (ই.ফা. ৫৬৪৩, ই.সে. ৫৬৭৩) 
sl Ax Al Lie ual Cn OX se CL al All si Ef (ryeafira)-ovtY 
EA of lw else HLA Hf OBL - El 9 la Ute A - le LF pl bh UL 
Cd He ks CB EE CLES hal SL: UU SS GSD eo cb 3 
Cb CLE. a of Ld TOG EY CE BS BG CE wil LoL a Lm fSS 
Se LD be AB 0: U6. 5: CH toh Vx AUG J AFG dM Ia 
Lil FE dl U4 CIES A OB UG GD oY HE A ILD Ea BOS UB ps 


Wwww.waytojannah.com 


Contents 


২৪০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Le Al oH eS We Se BE AULD SUR Uy EG anf dH 
SCHL ED CY SAG Ll oi Ck Sa BH) EGS KN SG. 
ES GS. SH LBS GS CED Sy Coe!) Me Cig) : 4 oll Ee 
Se Ohl J 0 EKA ER Ey UAE lly CY SAL A se Lyi Lake 
ES Gy 41k GUS BG Al JD od ind: Ub CA of AD a EI OS Ut SS CS 
Us Heke Ef TG Ll 4 Gy Sl 1 08h. SAC EA OB Ua dl 
+ OBES A Ul Ea Ms 55 60 1 Ob olf RSG t pil 

৫৭৩২-(১৩৯/২২৩৬) আবূ তাহির আহ্মাদ ইবনু ‘আমর ইবনু সারৃহ্‌ (রহঃ) ..... হিশাম ইবনু যুহ্রাহ্‌ 
(রহঃ)-এর মুক্ত গোলাম আবূ সায়িব (রহঃ) হতে বর্ণিত যে, তিনি আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ)-এর নিকট তার 
গৃহে ঢুকলেন তিনি বলেন, সে সময় আমি তাকে সলাতরত অবস্থায় পেলাম এবং তীর সলাত শেষ করা পর্যন্ত 
তার অপেক্ষায় বসে থাকলাম। সে সময় গৃহের কোণে রেখে দেয়া খেজুর ডালের স্তুপের মাঝে কিছু একটার 
নড়াচড়ার শব্দ শুনতে পেলাম । আমরা দেখতে পেলাম যে, এটি একটি সাপ । আমি সেটিকে হত্যা করার জন্য 
লাফ দেয়ার জন্য প্রস্তুত হলাম। তখন তিনি (সলাতে থেকেই) ইঙ্গিত করলেন যে, বসে থাকো । সলাত সমাপ্ত 
করে গৃহের একটি ঘরের দিকে ইশারা করে বললেন, এ ঘরটি কি তুমি দেখতে পাচ্ছ? আমি বললাম, হ্যা! তিনি 
বললেন, সেখানে নববিবাহিত আমাদের এক যুবক থাকত । বর্ণনাকারী বলেন, অতঃপর আমরা রসুলুল্লাহ ক্ৰ-এর 
সঙ্গে খন্দক যুদ্ধে বের হলাম । এঁ যুবক মধ্যাহ্নের সময় রসূলুল্লাহ $%%-এর নিকট অনুমতি চেয়ে নিত এবং তার 
পরিবারের নিকট ফিরে যেত। একদিন সে (যথারীতি) রসূলুল্লাহ স-এর নিকট অনুমতি কামনা করলে তিনি 
তাকে বললেন, তোমার যুদ্ধান্্র তোমার সঙ্গে নিয়ে যাও। কারণ, আমি তোমার উপরে বানু কুরাইযাহ্‌ (ইয়াহুদীদের 
আক্রমণ)-এর সংশয় করছি । ব্যক্তিটি তার অস্ত্র নিয়ে (গৃহে) প্রত্যাবর্তন করল । সেখানে সে তার (সদ্য বিবাহিতা) 
স্ত্রীকে দু'দরজার মাঝে দণ্ডায়মান অবস্থায় লক্ষ্য করল এবং (তার প্রতি সন্দিহান হয়ে) তাকে বল্লম দিয়ে আঘাত 
হানার উদ্দেশে তা তার দিকে স্থির করে ধরল । আত্মসম্মানবোধ তাকে পেয়ে বসেছিল। তখন সে (স্ত্রী) বলল, 
তোমার বল্লমটি নিজের নিকট সংযত রাখো এবং ঘরে প্রবেশ করো । তুমি যাতে তা দেখতে পারো, যা আমাকে 
বের হতে বাধ্য করেছে । সে গৃহে ঢুকেই দেখতে পেল যে, এক বিশালাকার সাপ বিছানার উপরে কুণ্ডলী পাকিয়ে 
রয়েছে। সে এর প্রতি বল্লম স্থির করে তার মাধ্যমে এটিকে গেঁথে ফেলল । অতঃপর বের হয়ে তা (বল্লমটি) বাড়ীর 
মধ্যেই পুঁতে রাখল । সে সময় তা নড়ে চড়ে তাকে ছোবল মারলো এবং (ক্ষণিকের মধ্যে) সাপ কিংবা যুবক এ 
দু'জনের কে বেশি দ্রুত মৃত্যুবরণকারী ছিল তা আঁচ করা গেল না । বর্ণনাকারী [আবূ সা‘ঈদ (রাযিঃ)] বলেন, 
আমরা রসূলুল্লাহ $%-এর কাছে যেয়ে ঘটনাটি বিবরণ দিয়ে তাকে বললাম, আপনি আল্লাহ্‌র নিকট দু'আ করুন, 
তিনি যেন আমাদের মাঝে তাকে আবার তাজা করে দেন। সে সময় তিনি বললেন, তোমরা তোমাদের সঙ্গীর জন্য 
ক্ষমা প্রার্থনা করো। তারপর বললেন, মাদীনায় কিছু জিন রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই, (সাপ 
ইত্যাদিরূপে) তাদের কিয়দংশ তোমরা লক্ষ্য করলে তাকে তিন দিন সাবধান সংকেত দিবে; তারপরে তোমাদের 


সম্মুখে (তা) প্রকাশ পেলে তাকে হত্যা করবে । কারণ, সে একটি (অবাধ্য) শাইতান, (অর্থাৎ, সে মুসলিম নয়) । 
| (ই.ফা. ৫৬৪৪, ই.সে. ৫৬৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২৪১ 


ci 10 0 BS HS 0 nh Oi RS BS 3) bs Le ES (hey-evrr 
Mel od fe Gs 05 - es Hf Ge Ay - CA A UH Ja) be Sy Ae Cr ela 
a ahs Cl By Eo Nh URE EA oe EDS ale SY nes US UES GS 
ie Gs A Bb ate oh oie 0 HE A UD UB 33 JE ie bP HL > 
ERLE MEAS Ld OG" TS EE YY TAS Cf EE Ue 1S 
৫৭৩৩-(১৪০/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... (আবূ) সায়িব (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 
আবু সা'ঈদ খুদ্রী (রাযিঃ)-এর নিকট গমন করলাম। আমরা উপবিষ্ট ছিলাম, এমতাবস্থায় অকস্মাৎ তীর খাটের 
নীচে একটা নড়াচড়ার শব্দ শুনতে পেলাম। তাকিয়ে দেখি যে, সেটা একটা সাপ ..... ঘটনা সহ হাদীসটি 
(পূর্বোল্লিখিত) সাইফী (রহঃ) হতে মালিক (রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু এতে তিনি 
বলেছেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন: এসব গৃহে আরও কতক অধিবাসী রয়েছে। সুতরাং সে রকমের কোন কিছু 
তোমরা লক্ষ্য করলে তাদের প্রতি তিনবার সাবধান বাণী উচ্চারণ করবে, এতে যদি (তারা) চলে যায় তো ভাল! 
নতুবা তোমরা তাকে হত্যা করবে। কারণ সে কাফির (অবাধ্য) । আর তিনি তাদের র (মৃত ব্যক্তির অভিভাবকদের) 

বললেন, তোমরা চলে যাও এবং তোমাদের সঙ্গীকে দাফন করো। (ই.ফা. ৫৬৪৫, ই.সে. ৫৬৭৫) 

be ile CHD CHEE OH OF Mel 3 GPG BS AA TAD ESS Chevy-oVrt 
S25 bn UR Ll 0" BEE A UD UE ON Le GIST Ane oof Cf ol of 
0 DS 2 AE 5 4 5 Cl CSE LS DAG oh on Be sh dtl 


৫৭৩৪-(১৪১/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 38 বলেছেন: মাদীনায় জিনদের এমন একটি দল রয়েছে, যারা ইসলাম গ্রহণ করেছে। তাই যে লোক 
এসব গৃহের অধিবাসী (সাপ ইত্যাদির রূপধারী) এ ধরনের কোন কিছু দেখতে পায়, সে যেন তাকে তিনবার 
সাবধানী সংকেত দেয়; তারপরও যদি তার সম্মুখে তা প্রকাশ পায় তবে সে যেন তা হত্যা করে ফেলে, কারণ 
একটা (অবাধ্য) শাইতান। (ই.ফা. ৫৬৪৬, ই.সে. ৫৬৭৬) 

EIN SB LALA Gl TA 
৩৮. অধ্যায় : কীকলাস (টিকটিকি) মেরে ফেলা মুস্তাহাব 
LE od Hs PA Ss GELS Si Se HS ol 0 28 Hf EES (usrvphevy-ovre 
Ch ae Lo KS 0 SS OF ae 5 op Lie Ls UGE BS CASI UE, Gs SE Ub 
ETN Sk WA BE As fl oe 
ALS df HPSS Ss 

৫৭৩৫-(১৪২/২২৩৭) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আম্র আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু 
আবু ‘উমার (রহঃ) ...... উন্মু শারীক (রাষিঃ) হতে বর্ণিত যে, নাবী সু তাকে কীকলাস মেরে ফেলতে নির্দেশ 
দিয়েছেন। 


Wwww.waytojannah.com 


Contents 


২৪২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


কিন্তু ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে (শুধু) ‘নির্দেশ করেছেন’ রয়েছে, (অর্থাৎ, ‘তাকে’ শব্দটি 
নেই) । (ই.ফা. ৫৬৪৭, ই.সে. ৫৬৭৭) 
Sr Lo ESS C EA CF AOA Ay OF COST aly ff ESS (panj-ovr 
Ww SOE Ds HO EST oft C5 Sele 0 RS 05 Lh mh Se OE A 
+ kt Al 85h 5 8 FE sl 
ED SS 0 AY HS of OH SS Di GH. ty 0 Ae 5 ss GH] As Hh 
Re nh 
৫৭৩৬-(১৪৩/...) আবূ তাহির, মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) 
উম্মু শারীক (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী ঈৰ-এর কাছে কাকলাস হত্যা করার বিষয়ে বিধান জানতে 
চাইলেন, তখন তিনি তাকে তা মেরে ফেলার নির্দেশ দিলেন। 
উন্মু শারীক (রাযিঃ) হলেন বানু ‘আমির ইবনু লুওয়াই সম্প্রদায়ের জনৈক স্ত্রীলোক। এ হাদীসের 
রিওয়ায়াতে ইবনু আবূ খালাফ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ)-এর শব্দ অভিন্ন। আর ইবনু ওয়াহ্‌ব (রহঃ) (প্রথম 
সূত্রে)-এর বর্ণিত হাদীস (এর শব্দ)-এর পাশাপাশি । (ই.ফা. ৫৬৪৮, ই.সে. ৫৬৭৮) 
"as EGE SM te LA JU Maa Cn Lio Br sd ER) Er (YYvA/N££)-0VYV 
+ Cs LG ET i A BE nl Of aff CP AC 0 AE LR GAT ce 
৫৭৩৭-(১৪৪/২২৩৮) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আমির ইবনু সাঈদ 
(রহঃ)-এর পিতা [সা*ঈদ (রাযিঃ)] হতে বর্ণিত যে, নাবী 3% কাকলাস হত্যা করার নির্দেশ দিয়েছেন এবং তাকে 
‘ছোট্ট ফাসিক' “ক্ষুদে দুষ্কৃতিকারী’ নাম দিয়েছেন। (ই.ফা. ৫৬৪৯, ই.সে. ৫৬৭৯) 


2 


GAM ue GS sl of) [5 Ll rE Ls ES sl ~ (YYra/Nto)-0VYA 
+" S98" E590 UU BE dl U0 Hl: Lae te 2 tr 
+ A Hd aad HT cll es 5 
৫৭৩৮-(১৪৫/২২৩৯) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 
$% কাকলাসকে ‘ছোট্ট ফাসিক' বলেছেন। 
হারামালাহ্‌ (রহঃ) বর্ধিতাকারে বর্ণনা করেন যে, তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেছেন যে, (তবে) আষি তাকে 
তা হত্যা করার আদেশ দিতে শুনিনি । (ই.ফা. ৫৬৫০, ই.সে. ৫৬৮০) 


of be 4 be Bee Cp dl AE C3 IE UIST 5 5 3 BSS (reney-ovrd 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪০) সালাম ২৪৩ 


৫৭৩৯-(১৪৬/২২৪০) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : প্রথম আঘাতে যে লোক কাঁকলাস মারবে, তার জন্য রয়েছে এত এত পরিমাণ 
সাওয়াব। আর যে লোক দ্বিতীয় আঘাতে তাকে হত্যা করবে, তার জন্য এত এত পরিমাণ সাওয়াব, প্রথমবারের 
চাইতে কম । আর যদি তৃতীয় আঘাতে হত্যা করে ফেলে, তাহলে তার জন্য এত এত পরিমাণ সাওয়াব, তবে 
দ্বিতীয়বারের থেকে কম । (ই.ফা. ৫৬৫১, ই.সে. ৫৬৮১) 

Cah Be nb TAS SEA C Be Hf ES ace 5 RB EES A EY)y PVE 
UL be 6 Be 5s Sf oy CHES Us ded Bo pi ts Loe BS 
2 Ve I) Se LF AS SD ois HE Ll of LA of Ce Sf CF de OF Hl 
b EU YS 
ah 

৫৭৪০-(১৪৭/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ ও আবূ কুরায়ব 
(রহঃ) ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী সু থেকে সুহায়ল (রহঃ) হতে সংকলিত খালিদ (রহঃ) বর্ণিত 
হাদীসের মর্মার্থ সম্পন্ন হাদীস বর্ণনা করেছেন। কিন্তু শুধুমাত্র (অনুরূপ সানাদের) বর্ণনাকারী জাবীর (রহঃ) (এর 
বর্ণনায় ভিন্নতা রয়েছে), তীর বর্ণিত হাদীসে আছে, যে লোক প্রথম আঘাতে কাকলাস হত্যা করবে, তার জন্য 
একশ' সাওয়াব লেখা হয়, আর দ্বিতীয় আঘাতে এর চেয়ে কম আর তৃতীয় আঘাতে তার থেকে কম (সাওয়াব 
লেখা হয়) I হোক: ৫৬৫২, ই.সে. ৫৬৮২) 
cl SE ov) 

HE min Hn 0 8" U6 2 HE Dl cP FA of be 
৫৭৪১-(../...) মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 
বর্ণিত । তিনি বলেন, প্রথম আঘাতে (হত্যা করতে পারলে) সত্তরটি সাওয়াব। (ই.ফা. ৫৬৫৩, ই.সে. ৫৬৮৩) 
Ja Sh oe cE EL - ৭ 
৩৯. অধ্যায় : পিঁপড়া মারার নিষেধাজ্ঞা 
ur a! sl ys [s) EGR JG ~~ x FU: al i > (Yrevfieaj-eVErY 
0 5 4d J be A of Ce GAD AE of Lb of EL 0 ms be AE SH 
ol Chl is a SY Bl AS CEL Sn ks Al sh oe BS SG Ss 
+ TELS SY ime 

৫৭৪২-(১৪৮/২২৪১) আবূ তাহির ও হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... Srila (ale 
সূত্রে নাবী সু হতে বর্ণিত যে, একটি পিঁপড়া নাবীদের কোন নাবীকে কামড় দিলে তিনি পিঁপড়ার বসতি সম্বন্ধে 
আদেশ দিলেন, ফলে তা জ্বালিয়ে দেয় হলো। সে সময় আল্লাহ তা'আলা তীর নিকট এ প্রেক্ষিতে ওয়াহী নাযিল 
করলেন যে, একটি (মাত্র) পিঁপড়া তোমাকে কামড় দিল, তাতেই কিনা সমস্ত উন্মাত ও সৃষ্টিকূলের এমন একটি 
সৃষ্টি জাতিকে জ্বালিয়ে দিলে যারা আল্লাহর তাসবীহ্‌ পাঠ করছিল? (ই.ফা. ৫৬৫৪, ই.সে. ৫৬৮৪) 


0 Li i Uh oh BH bs ALD ie LS Hn J] ETS SH 


Wwww.waytojannah.com 


Contents 
২৪৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


sf be - Aad SAD AE OH BG — El EES 2 Ly LEH ES (.peay-over 
As SE Ft CAS GI ow Gh UF" UU BE GY A of be EFS oe 5 
+ nly HS DG 25 A 20 SEAL Uy TL MS ie EAL jan li 
৫৭৪৩-(১৪৯/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সু 
বলেছেন : নাবীদের মধ্যে কোন একজন নাবী একটি বৃক্ষের নিচে অবস্থান নিলেন, সে সময় একটি পিঁপড়া তাকে 
কামড় দিল। তিনি এ ব্যাপারে নির্দেশ করলে তার আসবাবপত্র গাছ তলা হতে সরিয়ে ফেলা হলো। তারপর 
তাদের পিঁপড়া সম্বন্ধে নির্দেশ দিলে তাদের বাসা জ্বালিয়ে দেয়া হলো। তখন আল্লাহ তা'আলা তার নিকট ওয়াহী 

প্রেরণ করলেন, এমতাবস্থায় একটি মাত্র (অপরাধী) পিঁপড়াকে (শাস্তি) দিলেন না কেন? 

(ই.ফা, ৫৬৫৫, ই.সে. ৫৬৮৫) 

Ih OG 2 of glk Le Le CSL GPL Le EG a3) Lo LL BS (upesjcovet 
HE Ce a U5 BE a UL UE, Wie COT KS BG Al JL te LA A EL 
dl A - 0 - Jind EAL Us ly US tne EAL sas All HG Lk os Ck 
+ nly SN x 
৫৭৪৪-(১৫০/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, এ হলো সেসব হাদীস যা আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3 হতে আমাদের নিকট বর্ণনা করেছেন, এ 
বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করলেন, (সেগুলোর একটি হলো) রসূলুল্লাহ স্ঠ বলেছেন: নাবীকূলের একজন 
নাবী একটি বৃক্ষের নিচে অবস্থান করলেন, তখন একটি পিঁপড়া তাঁকে কামড় দিল, সে সময় তিনি তার 
আসবাবপত্র (বের করার) বিষয়ে আদেশ দিলে তা বৃক্ষের নিচ থেকে বের করা হলো এবং তিনি নির্দেশ দিলে 
পিঁপড়াগুলো আগুনে জ্বালিয়ে দেয়া হলো। তিনি বলেন, তখন আল্লাহ তা'আলা তীর নিকট ওয়াহী প্রেরণ করলেন, 

এহেন অবস্থায় একটি মাত্র পিঁপড়াকে (শাস্তি) দিলেন না কেন? (ই.ফা. ৫৬৫৬, ই.সে. ৫৬৮৬) 


Bog Sb oS CUE 
৪০. অধ্যায় : বিড়াল হত্যা করা হারাম 

ib be sll ty i Ee ata LOL of SS Gd HE ES (raxfory-ovto 
2 3 IE GS CES CHE MEL Fn a SI" 100 BE di UD bf: dl xe be 
+" DAN ALES Loe USB GAC an Vy UE YY Gy Ua 
৫৭৪৫-(১৫১/২২৪২) ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা যুবা‘ঈ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন : এক স্ত্রী লোককে একটি বিড়ালের জন্য ‘আযাব দেয়া হয় এজন্য যে, সে 
বিড়ালটিকে আটকে রেখেছিল, পরিশেষে সে-টি মারা গেল। যার জন্য সে জাহান্নামে গেল। যে মেয়ে লোকটি 


বিড়ালটিকে বেঁধে রেখেছে, নিজেও পানাহার করায়নি আর সেটিকে সে ছেড়েও দেয়নি, যাতে সে জমিনের পোকা- 
মাকড় খেয়ে বাচতে পারে। (ই.ফা. ৫৬৫৭, ই.সে. ৫৬৮৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪০) সালাম ২৪৫ 


SU be Je oh Al AE Lk SEY SE BS LAB Le Lh as GES (fer VE 
- i Bas BE ol OF TA off CP GE Ae bP Te 0 
৫৭৪৬-(../...) নাস্র ইবনু ‘আলী জাহ্‌্যামী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% 
হতে উপরোক্ত হাদীসের সমার্থবোধক হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৫৮, ই.সে. ৫৬৮৮) 
be HL Lo coe 0 Cn be Ah OF Al EES dl AE CF USA ES (fjcoVtV 
+ BE Ll co Ab 0 ce pil 
৫৭৪৭-(../..) হারুন ইবনু ‘আবদুল্লাহ ও ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার (রহঃ) ইবনু ‘উমার (রাযিঃ)-এর 
সানাদে নাবী কু হতে এ রকম বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৫৯, ই.সে. ৫৬৮৯) 
UD 0: EA of be 3 Ce pln bp TSE BG GLK Hf ES (rrerpon-oVEA 
"ASN LEE in SE US HT UES HT Cons 58 8 A Sb UN BG dl 
৫৭৪৮-(১৫২/২২৪৩) আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 


বলেছেন : একটি মেয়ে লোককে একটি বিড়ালের কারণে শাস্তি দেয়া হয়। সে নিজেও বিড়ালটিকে পানাহার 


করায়নি এবং তাকে ছেড়েও দেয়নি যাতে করে সে (নিজে) জমিনের পোকা-মাকড় খেতে পারে। 
{ই.ফা, ৫৬৬০, ই.সে, ৫৬৯০) 


GIG Bs Edt LA BS, E I HB = Hi ES (jo VEA 
' hl SE Li A Se "AbD" Geis io LY) ls foe ES oh 
৫৭৪৯-(../..) আৰৃ কুরায়ব ও মুহাম্মাদ ইবনুল মুসাননা (রহঃ) ..... হিশাম (রহঃ) উপরোল্লিখিত সূত্রে 
হাদীস বর্ণনা করেছেন। তাদের উভয়ের বর্ণিত হাদীসে আছে, ‘সে তাকে আটকে রাখল'। (এছাড়া প্রথম 
সানাদের) বর্ণনাকারী আবু মু'আবিয়াহ্‌ (রহঃ)-এর বর্ণিত হাদীসে আছে, জমিনের ‘কীটপতঙ্গ’ ৷ (অর্থাৎ- ১১ 
শব্দের স্থানে -!-,4২ (অর্থ একই) শব্দ আছে। (ই.ফা. ৫৬৬১, ই.সে. ৫৬৯১) 
Lie হু AY (52) BES wal ie Ub > x Ye, oD < 50 CVE oS (de) Ye. 
dl JD be al be AD Ae 0 ID Ee GAD 8 U6 U5 a Le) BID 
+ EP CF lin Pa cies PE 
৫৭৫০-(../..) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃ্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর 
সানাদে রসূলুল্লাহ 3% 3% হতে (পূর্বোল্লিখিত সানাদের) বর্ণনাকারী হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের 
মর্মে বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৬২, ই.সে. ৫৬৯২) 
ং Lr PA [5 rs Ur a Us dN Xe Er BY Sr ৬, (aj eYel 
+ hee 53 FE a) ce SLA 
৫৭৫১-(../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3% থেকে 


পূর্ব বৰ্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৬৬৩, ই.সে. ৫৬৯৩) 


—৩৫ 
Wwww.waytojannah.com 


Contents 


২৪৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ahs LEXY ag la Lb Gly - tN 
8১. অধ্যায় : যে কোন পশু-পাখিকে পান করানো ও খাবার দেয়ার ফাষীলাত 
df da LA Lp Le LGA Cg 5 CY MIL Lo es C9 LG CES (rresfv0rj-oVoy 
Ae Hal Hobs od JR) Ui" 08 BE Al ID Uf: IA of Ce SEL le fr 
E58 0 UB Hh tn sh U8 CGE Cl BY ED BC G3 UH RS 
fd FD oo 5 Cd BC LS SOG I A BEE UL 
Lb) SK" OES UE o5h a8 BLY SUDO GI. A hl EE Cal 


nf 


৫৭৫২-(১৫৩/২২৪৪) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% বলেছেন : জনৈক লোক কোন রাস্তা দিয়ে হাটছিল, এমতাবস্থায় সে খুব তৃষ্ণার্ত হলো। সে একটি কূপ 
দেখতে পেয়ে তাতে নেমে পড়ল এবং পানি পান করল । তারপর সে বেরিয়ে এলো। সে সময় দেখতে পেল যে, 
(তৃষ্ণায় কাতর) একটি কুকুর জিভ্‌ বের করে হাঁপাচ্ছে আর মাটি চাটছে। লোকটি (মনে মনে) বলল, কুকুরটিকে 
আমার মতো তীব্র তৃষ্ণায় পেয়েছে। তখন সে কুয়ায় নামল এবং তার (চামড়ার) মোজায় পানি ভরল। তারপরে 
সে তার মুখে বন্ধ করে উপরে উঠল এবং কুকুরটিকে পান করাল। মহান আল্লাহ তার (এ ‘আমালের) কদর 
করলেন এবং তাকে মাফ করে দিলেন। (সহাবীগণ) প্রশ্ন করলেন, হে আল্লাহর রসূল! তাহলে কি আমাদের জন্য 
এসব প্রাণীর ব্যাপারেও (সদাচরণে) সাওয়াব রয়েছে? তিনি বললেন, প্রতিটি ‘তাজা কলিজায়’ সাওয়াব রয়েছে। 
(ই.ফা. ৫৬৬৪, ই.সে. ৫৬৯৪) 
le Loe  plta oF SS AE Sf ES Ks ol 0 8 3 EES (rreepvetj-oVvor 
HELD oe US hy ls TS LG dd CE of Ga tl BE oo A 
"O85 Ui 8 ce 
৫৭৫৩-(১৫৪/২২৪৫) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 
3% হতে বর্ণিত যে, এক বেশ্যা নারী কোন এক গরমের দিনে একটি কুকুরকে একটি কুয়ার পাশে ঘুরতে দেখতে 
পেল । সেটি তৃষ্ণায় তার জিভ্‌ বের করে হাঁপাচ্ছিল। তখন সে তার (চামড়ার) মোজা দ্বারা তার জন্য পানি তুলে 
আনল এবং পান করাল । অবশেষে তাকে ক্ষমা করে দেয়া হলো । (ই.ফা. ৫৬৬৫, ই.সে. ৫৬৯৫) 
ae HY re Gn sl EA Gs ally 3 SS (..h00)-0Vot 
+ 4g a 55d BM AEG as DELL a CE YY os GG te iris SOY Aba As 
৫৭৫৪-(১৫৫/...) আবূ তাহির (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 8% 
বলেছেন : একটি কুকুর একটি (পানি ভর্তি) কূপের চতুর্দিকে ঘুরপাক খাচ্ছিল। তৃষ্ণায় যে প্রায় মৃত্যু পথযাত্রী 
হয়েছিল। সে সময় বানী ইসরাঈলের পতিতাদের এক পতিতা তাকে লক্ষ্য করলো এবং (দয়ার্দ হয়ে) সে তার 
(চামড়ার) মোজা খুলে ফেলল এবং ভার জন্য পানি উঠিয়ে এনে তাকে পান করিয়ে দিল । যার কারণে তাকে ক্ষমা 
করে দেয়া হলে। । (ই.ফা. ৫৬৬৬, ই.সে. ৫৬৯৬) 


www.waytojannah.com 


Contents 


Des 


BIE 2 Ca BUN) Gls —t\ 
পর্ব (8১) শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার 


AY Gn be cl EG -\ 
১. অধ্যায় : সময় ও কালকে গালি দেয়া নিষিদ্ধ 


se 


wl EGA JU IS EVENS [2৮ ৯ th Tl Aly 33 EE LL ME 
UD SAL TIA SH ON: 108 A se LL el < ) 5 of Ss s 
"ey Sh Gs a Us AGS LA LLG O25 52 dl U6 1058 BE dl 
৫৭৫৫-(১/২২৪৬) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারৃহ ও হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3%-কে আমি বলতে শুনেছি, মহান আল্লাহ বলেন, 
আদাম সন্তান সময় ও কালকে গালি-গালাজ করে, অথচ আমিই সময়, আমার হাতেই রাত্রি ও দিবস (এর 
পরিবর্তন সাধিত হয়) । (ই.ফা. ৫৬৬৭, ই.সে. ৫৬৯৭) 
GEL KH - LE SY Bily- TE ON Pal 0 GED HES, (..1)-ovon 
RE MULT A of 2 SE gS GA oF UL BS Se od UH 
eg, lh Ll AS GF A LLG BON se AOE UN 
৫৭৫৬-(২/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । রসূলুল্লাহ নন বলেছেন: মহান আল্লাহ বলেন, আদাম সন্তান আমাকে দুঃখ দেয়, সে সময়কে গালি দেয়, 
অথচ আমিই সময়, রাত ও দিন আমিই পরিবর্তন করে থাকি। (ই.ফা. ৫৬৬৮, ই.সে. ৫৬৯৮) 


i) Sf SF GAD 0 a Ul dM Le GUS SA Ly Ee GB (.../0)-oVov 
5%. ADE GURL BH Ro FP dl FE a ID 8 I ol be 
" UE chs 3 EGE AB Ch EA HE) cb - AD Ls bil ar 


Wwww.waytojannah.com 


Contents 


২৪৮ সহীহ মুসলিম (চম খণ্ড) 


৫৭৫৭-(৩/...) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন: পবিত্র ও মহান আল্লাহ বলেন, আদাম সন্তান আমাকে দুঃখ দেয়, সে বলে, ‘হায় সময়ের 
দুর্ভাগ্য! (আমার সময় মন্দ)! তোমাদের কেউ যেন ‘হায় সময়ের দুর্ভাগ্য’ না বলে। কারণ, আমিই তো সময়; আর 
রাত্রি ও দিবস আমিই পরিবর্তিন করে থাকি; আমি যখন ইচ্ছা করি তখন তাদের দু'টিকে সংকুচিত করে দেই। 


(ই.ফা. ৫৬৬৯, ই.সে. ৫৬৯৯) 
el Le ERY oF Ay of be GAL ie Ly al BS 8 GS (ye-ovon 
ORDA SCH. AD LE US Uk Ly" 08 BE Ad: A 


৫৭৫৮-(৪/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% 
বলেছেন: তোমাদের কেউ যেন ‘হায়! ‘সময়ের ধ্বংস’ না বলে৷ কারণ আল্লাহ সময়ের নিয়ন্ত্রক । 
(ফা. ৫৬৭০, ই.সে, ৫৭০০) 


0 5 “ং LF om Of OF i! be Hs EY Be SEB) 2 (../0y-0v০৭ 
CASA WAS LY Ub BE 
৫৭৫৯-(৫/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... EE HG PG এর সানাদে নাবী 3% হতে বর্ণিত । 


তিনি বলেন, তোমরা সময়কে গালি-গালাজ করো না । কারণ, আল্লাহ সময়ের পরিবর্তনকারী। 
(ই.ফা. ৫৬৭১, ই.সে. ৫৭০১) 


Us inl Aad IaLS ly —Y 
২. অধ্যায় : এ আন্জুরকে £45 নামকরণ মাকরহ 
5 Er লচ ve oi 1 55): 4s GS ote 5 Sa ) UL 
ED BE TY 


৫৭৬০-(৬/২২৪৭) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... or etle GR eae 

রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের কেউ সময়কে গালি দিবে না! কারণ, আল্লাহ সময়ের নিয়ন্ত্রক । আর 
মদের কেউ আদুরকে (বুঝাবার জন্য) ৬-এর পরিবর্তে [9 বলবে না। কারণ, £4 বদান্যতা ও 
মর্যাদা হলো মুসলিম লোক ।** (ই.ফা. ৫৬৭২, ই.সে. ৫৭০২) 


od be me bo oA oF Ds US SU oe ol CG SL sje BES (j-oV1N 
"oad Ci FO. 25 1556 3" U5 BEE Lo of Ok 


0১,5 শব্দের অর্থ হলো, বদান্যতা, আভিজাত্য ও মর্যাদা । অতএব শব্দের অর্থানুযায়ী একজন মুসলিমই এ নামে সম্বোধন পাওয়ার যোগ্য : 
কারণ, আল্লাহ তা'আলার নিকট একজন মুসলিমই এ সম্মানের অধিকারী । একটি বস্তু যা সে যুগে মদের উৎস ও উপকরণ ছিল তা এ নাম 
পেতে পারেনা। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪১) শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার ২৪৯ 
৫৭৬১-(৭/...) ‘আমর আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে 
নাবী 3% হতে বর্ণিত । তিনি বলেন, তোমরা (আঙ্গুরকে) ‘আল কার্ম’ বলো না, কারণ ‘কার্ম’ হলো মু'মিনের 
অন্তর । (ই.ফা. ৫৬৭৩, ই.সে. ৫৭০৩) 
Sf EA of Sk Cm OOo pln CF ah BS A UGA ESS (aevay 
LALA I EE FY Cie 1 SY "05 FE oh 
৫৭৬২-(৮/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3% হতে বর্ণিত। 
তিনি বলেন, আঙ্গুরকে +4! (আল-কার্ম) নামে ডেকো না। কারণ ‘আল কার্ম' হলো মুসলিম ব্যক্তি | 
(ই.ফা, ৫৬৭৪, ই.সে. ৫৭০৪) 
EX Ck A fl 02 FE ES eb Ee A 0 A BS CaycoYnr 
C0 on CE 6h CO. 8 ESL OY" BEE Al J) HT A ob 
৫৭৬৩-(৯/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
ফু বলেছেন : অবশ্যই তোমাদের কেউ যেন (আঙ্গুরকে) ‘আল-কার্ম' না বলে। কারণ ‘আল-কার্ম’ হলো 
মু'মিনের অন্তর । (ই.ফা, ৫৬৭৫, ই.সে. ৫৭০৫) 
Lik UG 2 of pla ie ae US SN Se Ee ary OF BS (.pyrovt 
bel SST LS BE al IAD US Wie SHOT KG. FE A I CR SIR BS 
ALY OR EA CY. BSH 
৫৭৬৪-(১০/...) ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বৰ্ণিত । তিনি বলেন, এ হলো 
সে সব হাদীস যা আবূ হুরাইরাহ্‌ (রাধিঃ) রসূলুল্লাহ 38 হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা বলে তিনি 
কতিপয় হাদীস বর্ণনা করেন, সে সবের একটি হলো- রসূলুল্লাহ 3% বলেছেন: তোমাদের কেউ আঙ্গুরকে কখনো 
24 (আল-কার্ম) বলবে না। ‘আল-কার্ম’' তো মুসলিম লোক । (ই.ফা. ৫৬৭৬, ই.সে. ৫৭০৬) 
dn be Ld be — O50 BS sme CUB GOES LF ae ES (rriafiyy-ovio 
od. Sh AHS. LA ASE SY 08 BE 5 oF Sd bk OS ch Ll Up AD 
৫৭৬৫-(১১/২২৪৮) ‘আলী ইবনু খাশ্রাম (রহঃ) ..... ‘আল্কামাহ্‌ ইবনু ওয়ায়িল (রহঃ), তার পিতার 
সানাদে নাবী 3% হতে বর্ণিত । তিনি বলেন, তোমরা (আঙ্গুরকে) ‘আল-কার্ম' বলো না বরং [=] ‘আল- 
হাবালাহ’ বলো । (বর্ণনাকারী বলেন,) তিনি এ কথা বলে আঙ্গুরের প্রতি ইঙ্গিত করেছেন। 


(ই.ফা. ৫৬৭৭, ই.সে. ৫৭০৭) 
Laas 108 San te Ls Us pb th ULE US AA CTR SESS (fi)-0VIN 


0 HEY Cie LA OSG. LA UAE SY" 08 BE 2 0 ol bk OH Gs Lie 


Wwww.waytojannah.com 


Contents 


২৫০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৭৬৬-(১২/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) শু‘বাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, ‘আলকামাহ্‌ ইবনু 
ওয়ায়িল (রহঃ)-কে তার পিতার সানাদে নাবী টু হতে রিওয়ায়াত করতে শুনেছি। তিনি বলেন, তোমরা 
(আন্গুরকে) “‘আল-কার্ম’ বলো না। তবে বলো ২151 (আল হাবালাহ) ও (-৯৷ (আল ‘ইনাব)।*২ 

(ই.ফা, ৫৬৭৭, ই.সে. ৫৭০৮) 
alg olay Ly iad LEE DH) a0 2 -Y 
৩. অধ্যায় : আল-‘আবৃদ, আল-আমাত (দাস-দাসী) এবং আল-মাওলা, 
আস্্‌-সাইয়্যিদ শব্দসমূহ ব্যবহারের বিধান 
2 OF Shs — UeULy ES 1 0 Cs LE Chl 0h 3 EES (rviapr)-ovay 
Sk ls pie ESL Yr 08 BEE Al 020 SIA of be of SF D0 oF - 
" AE Sy hh OE UH Ly dl EU LES OF 4 Se 

৫৭৬৭-(১৩/২২৪৯) ইয়াহ্‌ইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেছেন : তোমাদের কেউ যেন আমার ‘আবৃদ ও আমাত তথা আমার বান্দা, 
আমার বান্দী’ না বলে। কারণ তোমাদের সকল পুরুষই আল্লাহ্‌র বান্দা এবং তোমাদের সকল নারীই আল্লাহ্‌র 
বান্দী। সুতরাং বলবে, গোলামী, ওয়া জারিয়াতী, ওয়া ফাতায়া, ওয়া ফাতাতী’ অর্থাৎ, আমার সেবক, আমার 
সেবিকা । (ই.ফা. ৫৬৭৮, ই.সে. ৫৭০৯) 

Th af be ple 3 be EEN) op nt & iA OI) EDS (Ch OVI 

DEY. SE I LS al Spe HG. sxe Sf 2 y" BE al 0) UN: Ul 

" GL JSS 


৫৭৬৮-(১৪/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : অবশ্যই তোমাদের কেউ যেন ‘আমার দাস' না বলে। কারণ, তোমাদের প্রত্যেকেই 
আল্লাহ্‌র দাস ও বান্দা । তবে সে বলবে ‘আমার সেবক’ । আর কোন ‘আবৃদ যেন তার মনিবকে আমার 'রব্ব’ না 
বলে বরং বলবে আমার সাইয়্যিদ (মনিব ও নেতা) । (ই.ফা. ৫৬৭৯, ই.সে. ৫৭১০) 


Me HC Le ff SS SE Sx Ho ES Gs ES Hf ESS C.../..)-0v1A 
tS 5 Sl OF Vg" gins ods LY ig LBS op TASS LS ES Eth 

9 Fe HTS LB Ge of SS SI 
৫৭৬৯-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও আবূ সা*ঈদ আশাজ্জ (রহঃ) ..... আ'‘মাশ 


(রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। তবে তীদের উভয়ের বর্ণনাতে রয়েছে, গোলাম তার 
সাইয়্যিদ ও মনিবকে ‘আমার মাওলা’ বলবে না। 


eec—_ 


*২ {151 আল হাবালাহ্‌ আঙ্জুরের একটট প্রচলিত নাম । যার অর্থ- আঙ্গুর বৃক্ষ বা তার শাবা-প্রশাখা। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪১) শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার ডি ২৫১ 
এবং (প্রথম সূত্রের) বর্ণনাকারী আবূ মু‘আবিয়াহ্‌ (রহঃ)-এর বর্ণিত হাদীসে বর্ধিত উল্লেখ করেছেন যে, 
‘কারণ, তোমাদের মাওলা হলেন আল্লাহ্‌’ । (ই.ফা. ৫৬৮০, ই.সে. ৫৭১১) 
3k UG Ais of alk Up ie USL BIN Ee BS dl) Lh Ls EES, (..p0)y-0VV. 
SSD HY BE Al IAD UE Via CHET KS. BE a JZ be HA SH ESL 
Al Ge SD 5 VY GYR Ge Kh, DEA LYS. DL 
ADE I lh IY, 
৫৭৭০-(১৫/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এ হলো সেসব হাদীস, যা আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 38% হতে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা 
বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেছেন। (সে সবের একটি হলো) রসূলুল্লাহ 3% আরও বলেন, তোমাদের 
কেউ (মনিব সম্পর্কে এভাবে) বলবে না যে, তোমার রব্বকে পান করাও, তোমার রব্বকে খাবার দাও, তোমার 
রব্বকে ওযু করাও । তিনি আরও বলেন, তোমাদের কেউ যেন না বলে আমার রব্ব এবং বলবে আমার সাইয়্যিদ 
তথা সরদার বা নেতা, আমার মাওলা বা মনিব। আর তোমাদের কেউ যেন না বলে, আমার দাস আমার দাসী, 
বরং বলবে, আমার সেবক, আমার সেবিকা । (ই.ফা. ৫৬৮১, ই.সে. ৫৭১২) 
A CES OU) Ib AALS Cb -t 
8. অধ্যায় : কোন মানুষের (নিজের দুরবস্থা প্রকাশে) ‘আমার মন খবীস হয়ে গেছে' বলা মাক্রূহ 
Ee i We, Cc Le 0 GL ES Ls 038 EE (rro./1n)-ovv)N 
ESI" ea 02 8 lie tp of ee fi io Ss 0d Ee 
Yh CLD IE og, lh 
"08 SSH. BE oF 5 Hf IH ES of C2 Ti 
৫৭৭১-(১৬/২২৫০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কেউ (নিজের দুরবস্থা প্রকাশে) বলবে না- 
আমার মন খবীস (পিশাচ-ইতর-নিকৃষ্ট) হয়ে গেছে; বরং বলবে, আমার মন সংকুচিত ও ভারাক্রান্ত হয়ে গেছে। 
এ ভাষ্য আৰু কুরায়ব (রহঃ) বর্ণিত হাদীসের । আর আবু বাক্র (রহঃ) নাবী 3 থেকে যা উল্লেখ করেছেন তাতে 
(5% (কিন্তু, তবে) শব্দটির উল্লেখ নেই। (ই.ফা. ৫৬৮২, ই.সে. ৫৭১৩) 
Ly ie ote Hf GG OS Hf ESS, (....)-0VVY 
৫৭৭২-(../...) আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ মু'আবিয়াহ্‌ (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে অত্র হাদীস 
বৰ্ণনা করেছেন। (.ফ. ৫৬৮৩, ই.সে. ৫৭১৪) 
[) [e Ee Een ao) (8) Wal ৬ LAS xl ee Eg (Yrevfiv)-ovvr 
Led CHA SD HY" 08 HE dl IO: PET FEO 


Wwww.waytojannah.com 


Contents 


২৫২ সহীহ মুসলিম (হেম খণ্ড) 


৫৭৭৩-(১৭/২২৫১) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবূ উমামাহ্‌ ইবনু সাহ্ল ইবনু হুনায়ফ (রহঃ) 
তার পিতা [সাহ্‌ল (রাযিঃ)]-এর সানাদে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন: তোমাদের কেউ, ‘আমার 


আত্মা খবীস হয়ে গেছে বলবে না; বরং ‘আমার মন সংকুচিত ও বিমর্ষ হয়ে গেছে’ বলবে। 
(ই.ফা. ৫৬৮৪, ই.সে. ৫৭১৫) 


sly EL 1 AK ek GH Ay tah Jad Ub -o 
€. অধ্যায় : মিশৃক (আস্বর) ব্যবহার, এটিই শ্রেষ্ঠ সুগন্ধি এবং ফুল ও সুগন্ধি 
প্রত্যাখ্যান মাকরূহ্‌ হওয়া প্রসঙ্গে 
ue As 0 SE AS sie El Ee us dG ss E (YYev/yA) co VVE 
FES Td BHO 8 3 bn Ha 5 + 08 HE A Cp GAS Ae of C2 = a 
i 9 Ce in B 5s Shi ad toe Uy mk toe hy SE Shh 
LLL "16k sy CAR hd HB cH 0 CLS sl 
৫৭৭৪-(১৮/২২৫২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ সাঈদ খুদূরী (রাযিঃ)-এর সানাদে 
নাবী 38% হতে বর্ণিত । তিনি বলেন, বানী ইসরাঈলের খাটো আকৃতির একটি স্ত্রীলোক দু'জন দীর্ঘাঙ্গী 
মেয়েলোকের সঙ্গে হেঁটে যাচ্ছিল। সে (উঁচু হওয়ার জন্য) এবং লোকদের চোখে ধরা না পড়ার জন্যে কাঠের দু'টি 
পা তৈরি করে নিল এবং সোনা দিয়ে একটি বড় আংটি প্রস্তুত করে পরে তার ভিতরে মিশৃক ভরে দিল। আর তা 
হলো সুগন্ধি কূলের সেরা সুগন্ধি । পরে সে এঁ দু’ মেয়েলোকের মধ্য থেকে চলতে লাগলো এবং লোকেরা তাকে 
চিনতে পারল না। সে সময় তার হাত দিয়ে এভাবে ঝাড়া দিল। (এ কথা বলে) বর্ণনাকারী শু'বাহ্‌ (রহঃ) তার 
হাত ঝাড়া দিলেন (এবং স্ত্রীলোকটির হাত ঝাড়ার ধরণ নকল করলেন) । (ই.ফা. ৫৬৮৫, ই.সে. ৫৭১৬) 
ls DS 0 5 io Kt Lo U8 Lh 5s ES Sg) se ES. 1)" oVvVo 
UG 8 bn Hn HS BE MILO S: US a OF ESS BSS VA 
+ 3h GG aly Cs ls ts 
৫৭৭৫-(১৯/...) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 38% 
বানী ইসরাঈলের এক নারীর কথা বর্ণনা করলেন যে, তার আংটিটি মিশৃক ভরাট করে রেখেছিল । (এ বিষয়ে তিনি 
বললেন) আর মিশ্ক হলো সর্বোত্তম সুগন্ধি । (ই.ফা. ৫৬৮৬, ই.সে. ৫৭১৭) 
8 sf U6 tsk se LADS ETS SE TE SE BS (vrovfr- )-°YVYN 
SA Ae 0 he of GA SE AS Cd of Se C2 bh ga s2 Ll Bo 
Sh Hs A $Y NUE Le Ln Ua" FE dl JD JB UN 4 be cdl 
ee FE 
৫৭৭৬-(২০/২২৫৩) আৰূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : কারো নিকট কোন ফুল আনা হলে সে যেন তা 
ফিরিয়ে না দেয়। কারণ, তা ওজনে হালকা এবং ঘ্রাণ উত্তম । (ই.ফা. ৫৬৮৭, ই.সে. ৫৭১৮) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8১) শব্দচয়ন ও শব্দ প্রয়োগে শিষ্টাচার ২৫৩ 


Ee Lf U6 sie CH Ll Alb a hl Des 0 Ug ES (yrot/yN)-oVvYV 
AE AE 1 Lb US OS UN 3 Le 3h Ok LO AOA ks 03 CST AY UE, 
+ HE Al UL ALS OS UU BE a SOG DAES Pe Si PN 
৫৭৭৭-(২১/২২৫৪) হারূন ইবনু সাঈদ আইলী, আবূ তাহির ও আহ্মাদ ইবনু ‘ঈসা (রহঃ) ..... নাফি' 
(রহঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ইবনু ‘উমার (রাযিঃ) অভ্যস্ত ছিলেন যে, যখন তিনি সুগন্ধির ধোয়া নিতেন, 
তখন সুগন্ধিযুক্ত কাঠের উদ (চন্দন কাঠ) ধোয়া নিতেন। তিনি এর সাথে কোন কিছু মিলাতেন না। আবার 
(কখনো) চন্দন কাঠের সঙ্গে কর্পুর ছিটিয়ে দিতেন। তারপর বলতেন, রসূলুল্লাহ 3% এ রকমভাবে সুগন্ধি 
জ্বালাতেন। (ই.ফা. ৫৬৮৮, ই.সে. ৫৭১৯) 


৩৬ 


Wwww.waytojannah.com 


Contents 


[Eee LE HUG Le 8 op LASS LE 5s SE 3 BLS (vveo/1)-20YYA 

ty ee TLE 352 CF Ea Ch PADD be OU 

EAT IE "U8: On is oa of 6 ps be 
ob a HB A. Ay" «U8 Es Atl 


৫৭৭৮-(১/২২৫৫) ‘আম্র আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ‘আম্‌র ইবনু শারীদ (রহঃ)-এর : 
সানাদে তীর পিতা [শারীদ (রাযিঃ)] হতে বর্ণিত । তিনি বলেন, একদিন আমি রসূলুল্লাহ 3%-এর (বাহনে) 
সফরসঙ্গী হলাম । তিনি বললেন, তোমার স্মৃতিতে (কবি) উমাইয়াহ্‌ ইবনু আবুস্‌ সালৃত-এর কবিতার কোন কিছু 
‘ আছে কি? আমি বললাম, হ্যা! তিনি বললেন, পড়ো। আমি তখন তাকে একটি লাইন আবৃত্তি করে শুনালাম। তিনি 
বললেন, বলতে থাকো, তখন আমি তাঁকে আরও একটি শ্লোক পাঠ করে শুনালাম। তিনি আবার বললেন, বলতে 
থাকো। শেষ অবধি আমি তাঁকে একশ'টি ছন্দ আবৃত্তি করে শুনালাম। (ই. ৫৬৮৯, ই.সে. ৫৭২০) 


x ABN ur ine nl ur LCI xe ( LA, > S16) A (../-.) 0 YVAN 


CS. Al BE a ID GE UR spl op pale 0 kd 5 np 0 ape be EI 


Ales 
৫৭৭৯-(../..) যুহায়র ইবনু হার্ব ও আহ্‌মাদ ইবনু ‘আবৃদাহ্‌ (রহঃ) ..... ita HG Ee বত 
তিনি বলেন, রসূলুল্লাহ স্ আমাকে তার (বাহনে) পশ্চাতে সহ-আরোহী বানালেন। ..... তারপর তারা 


পূর্বোল্লিখিত হাদীসের হুবহু উল্লেখ করেন। (ই.ফা. ৫৬৮৯, ই.সে. ৫৭২১) 

EL Ep AD BC Ss 2 ih Ul SS BS (1. OVA. 

Ul FS GE RU SIE GRE CUE 

Ol DS 3° "SY "UN 5 de 3 AT ES HE Al J) 
+ sd ob BS SS Hin UN Lie 


Wwww.waytojannah.com 


Contents 
২৫৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৭৮০-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আম্র ইবনু শারীদ তার পিতা 
শারীদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু আমাকে কবিতা আবৃত্তি করে শুনাতে বললেন, তারপর 
(উপরোক্ত) বর্ণনাকারী ইব্রাহীম ইবনু মাইসারাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল হাদীস বর্ণনা করেছেন। আর 
এছাড়াও তিনি বর্ধিত বলেছেন, তিনি (সু) বললেন : ‘সে তো মুসলিম হয়ে গিয়েছিল প্রায়’। আর (অন্য 
সানাদের) বর্ণনাকারী ইবনু মাহ্‌দী (রহঃ) বর্ণিত হাদীসে আছে, তিনি বললেন, সে তো তার কবিতায় মুসলিম 
হওয়ার নিকটবর্তী হয়ে গিয়েছিল । (ই.ফা. ৫৬৯০, ই.সে. ৫৭২২) 

Ub Sd UF bd Gil 2 0 des Cal Lh LS BL Hf GED (rrex/y)y-0VA\ 
"U8 FE Cd CF FO of CP ls off UP DE 0 ML Xe be Bs COS OS OH 
" JHU ASE Ce pit YN: ad Lk Gall We CG Ik as 

৫৭৮১-(২/২২৫৬) আবু জা‘ফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌ ও ‘আলী ইবনু হুজুর সাদী (রহঃ) ..... আৰু 
হরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3 হতে বর্ণিত। তিনি বলেন, আরবদের কবিতামালার মধ্যে সবচেয়ে বেশী 
কাব্যময় বাণী হচ্ছে লাবীদের এ উক্তি। যেমন- ৮ | ১১ ৬৪,৩ 4 | “জেনে রেখ, আল্লাহ ছাড়া যা 
কিছু রয়েছে সব বাতিল” (ই.ফা. ৫৬৯১, ই.সে. ৫৭২৩) 

Sf ML 5 be UR bp dee OF EES od 05 p55 Lh Loe ES (./r-oVAY 
yf: Ad Ls p02 GN Ls Gl SE dl dD U8 SEIN of be LL # Es ye 
LLG A HEC pt US 

"Sd etal 5 HWS, 

৫৭৮২-(৩/...) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত } তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: কবির কবিতার মাঝে সর্বাধিক সত্য বাণী লাবীদের কথা- PES SS 
১5 4% ‘আল্লাহ ব্যতীত যা রয়েছে পৃথিবীতে সব বাতিল” 


জার উম হয হর অরুন সাল তো গার দুয়রিম ভরে যিরছিরাম ৯৭৫৮৪) 
FAA el ur Bn SL AL Ae ue? 5 EB ur i BL 6 “i [8% EA (.../2)- 2 VAY 
Susi elt AG 5 Gl" 05 BE an I 0 BLO ol OF SAD AE oy 
LUG al 
"3 ota ONS 
৫৭৮৩-(৪/...) ইবনু আৰু ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, বেসূলুল্লাহ 3% 
বলেছেন: সবচেয়ে বেশী সত্য শ্লোক যা কোন কবি বলেছেন (তা হলো) ১৮৮ 4! ১5. ১ ৬৪:০5 8 | "আল্লাহ 
ব্যতীত যা কিছু আছে, সব ব্যৰ্থ ও বাতিল’ । 
আর ইবনু আবুস্‌ সালৃত তো প্রায় মুসলিম হয়ে গিয়েছিল। (ই.ফা. ৫৬৯৩, ই.সে. ৫৭২৫) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪২) কবিতা ২৫৭ 


Se 6 AL ie be Ks ES O55 by Lo BS ED Lak BESS, (fey -OVAE 
MSE Lp dS: BY tl AG es GL" 06 BED CF A of be Hl be 
bb 
৫৭৮৪-(৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে নাবী 3 হতে 


বর্ণিত । তিনি বলেন, কবিগণ যা বলেছেন, তার মধ্যে সবচেয়ে বেশী সত্য পংক্তি হলো- 4 ১২ ০ ৪৯ 4 ১ 
১৮৮ “জেনে রেখ, আল্লাহ ছাড়া আর যা কিছু আছে সব বাতিল ও ধ্বংসপ্রাপ্ত ।” (ই.ফা. ৫৬৯৪, ই.সে. ৫৭২৬) 


ch AL XE ie LL be ESD bs 3 GIS 3S 2 si Bx Cn) -oVvAo 
gs 105% BE Al UD Cs 108 FA Uf cae 108 SA AE ch LL 0 OF Dk 
UBC ASE Cpt kl: 2 Hk els GE LS Sl 
. ce EBA) 
৫৭৮৫-(৬/...) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রক্ু্াহ ইট কে বলতে শুনেছি কোন কবি যা বলে তার মধ্যে অধিকতর সত্য কথা হলো লাৰীদ- -এর কথা- 
(৮৮ 2 ১3 ৬ ৪,5 05 9 “জেনে রেখ! আল্লাহ ব্যতীত যা কিছু আছে, তা বাতিল ।” 
এ রাবী এর বেশি বলেননি । (ই.ফা. ৫৬৯৫, ই.সে. ৫৭২৭) 
E 2 si Bn, c Le Hh ae BS TS jy 3 53 Ec (YYev/V)- OVA 
tk pla te UES) BS LS, ES ESN 2 Hl BS, CE Sl cp CASS Los 3 
Laan Sd doh i Sl add PR BE 4 JAD SUSI 
"2 REI EEE 
৫৭৮৬-(৭/২২৫৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব ও আবূ সাঈদ আল আশাজ্জ (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন লোকের পেট পুঁজ দিয়ে ভর্তি 
হয়ে যাওয়া যা তার পেট পঁচিয়ে বিনষ্ট করে দেয়, তা (পেট) কবিতায় ভর্তি হওয়ার চাইতে উত্তম। 


বর্ণনাকারী আবু বাক্র (রহঃ) বলেন, তবে (আমার উন্তায বর্ণনাকারী) হাফ্স (রহঃ)-এর বৰ্ণনাতে £৯ 
তথা ‘পঁচিয়ে বিনষ্ট করে দেয়’ কথাটি বলেননি । (ই.ফা. ৫৬৯৬, ই.সে. ৫৭২৮) 


POD 


Ls ES he 0 So NG Dn th En cE th La BL (Yveafa)s OVAY 
Kl Us ES 59° 108 HE Gp SSC A GY Le Le GE OSS be BL 
+ Vt GE bn IE 3 CH 


৫৭৮৭-(৮/২২৫৮) মুহাম্মাদ ইবনুল মুসার ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... সা'দ (রাষিঃ) সূত্রে নাবী 
$ু% হতে বর্ণিত । তিনি বলেন, কোন লোকের পেট পুঁজ দিয়ে ভরাট হয়ে যাওয়া যা তার পেটকে পঁচিয়ে বিনষ্ট 
করে দেয়, তা কবিতায় ভর্তি হওয়ার চেয়ে উত্তম। (ই.ফা. ৫৬৯৭, ই.সে. ৫৭২৯) 


Wwww.waytojannah.com 


Contents 


২৫৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 

0 coh olga AY 5 Ah of op CEES Ll aes by HE LES (rvoafa)-oVAA 

IE Sy pls Ga SY EA FE Al JL 2 Dos US UG EGS 2s off CP DD 

LES 0 te SE CG ORG Th RG OY Can LS Opn 155" BE dl UD 
৫৭৮৮-(৯/২২৫৯) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ সাকাফী (রহঃ) ..... আবু সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । 

তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3-এর সঙ্গে ‘আর্জ অঞ্চলে ভ্রমণ করছিলাম । সে সময় এক কবি কবিতা আবৃত্তি 

করতে করতে আসতে লাগল । তখন রসূলুল্লাহ 3 বললেন : শাইতানটাকে ধরে ফেল, অথবা (বর্ণনায় সংশয় 

তিনি বললেন) শাইতানটাকে বাধা দাও। কোন ব্যক্তির পেট পুঁজ ভর্তি হয়ে যাওয়া কবিতায় ভর্তি হওয়া হতে 

উত্তম ৷ (ই.ফা, ৫৬৯৮, ই.সে. ৫৭৩০) 


RELA dl as bl 1 
১. অধ্যায় : পাশা খেলা হারাম হওয়া প্রসঙ্গ 
oh Lio ip UE be ite 03 A Se Un AA LAD GES (ovnepej-oVAd 
"0 5 
৫৭৮৯-(১০/২২৬০) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... বুরাইদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সুঁঠ বলেছেন: 


যে লোক পাশা খেলা খেলল, সে যেন তার হাত শুকরের গোশৃত ও রক্তে রঙিন করে তুলল। 
(ই.ফা. ৫৬৯৯, ই.সে. ৫৭৩১) 


WwwwW.waytojannah.com 


Contents 


es yor oto) os 


Us ls - ty 
পর্ব (৪৩) স্বপ্ন 


- EE fe bs Es pal 0 GES gl 3 E, (ryi/N)c 2১৭. 

Sk Ge cl Uy sd ek NCL df te GAD cp UL BS Lb fC SN bil, 
le G3: 0% HE al UD Ce 0H SU GGG YEG LY 
SU ate toe shy Sly Eb 0 ie Shhh 6 Cb SO] Go TG gla on LY 


ESE 
Lo) 


৫৭৯০-(১/২২৬১) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ), ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ও ইবনু আবূ ‘উমার (রহঃ) 
line আবু সালামাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম যাতে ভয় পেয়ে জ্বর জ্বর ভাব 
অনুভব করতাম । তবে আমাকে কম্বল দিয়ে ঢাকতে হতো না। অবশেষে আমি আবূ কাতাদাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে 
দেখা করলাম এবং এ বিষয়টি তার নিকট বর্ণনা করলাম ৷ তিনি বললেন, আমি রসূলুল্লাহ 38%-কে বলতে শুনেছি 
9) সু-স্বপ্ন আল্লাহূর তরফ হতে, আর আর ১ খারাপ স্বপ্ন শাইতানের তরফ হতে । অতএব তোমাদের কেউ যখন 
এমন স্বপন দেখে, যা সে পছন্দ করে না, তখন যেন সে তার বাম পাশে তিনবার থু থু ফেলে এবং এর অনিষ্ট থেকে 
আল্লাহ্‌র কাছে আশ্রয় প্রার্থনা করে (অর্থাৎ- আ‘উযুবিল্পাহ্‌ পড়ে), তাহলে সেটি তার ক্ষতি করবে না। (ই.ফা. 
৫৭০০, ই.সে. ৫৭৩২) 


Ae Ble J fe SA Ae ch Lo ie UR Eo ab al C8 ES (fe) 00a) 
HI, hse FE a oF BE od be LE be Ll 5 0 Oh LOS De il PDH 
CEI AE Ce SA GN SH eK LL of TH ene dS 
৫৭৯১-(../...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে হুবহু 
হাদীস বর্ণনা করেছেন। তবে এঁরা এদের বর্ণিত হাদীসে (পূর্বোল্লিখিত হাদীসের) বর্ণনাকারী আবূ সালামাহ্‌ 
(রহঃ)-এর কথা- আমি স্বপ্ন দেখে ভয় পাওয়ার দরুন জ্বর ভ্বর ভাব দেখা দিতো, কিন্তু আমাকে কম্বল দিয়ে 
ঢাকতে হতো না’ কথাটি বর্ণনা করেননি । (ই.ফা. ৫৭০১, ই.সে. ৫৭৩৩) 


Wwww.waytojannah.com 


Contents 


২৬০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be GEM Ho C O53 OS A OR USL cs Ch LS nS (tec 0VAY 
dls ay Fe GA of USS ac Us UTM SE Gal JE ILA th Se =) 
1 Ee ESE aes tn CG mm 04 cle Gl 5 SAD BHT. is Sl gin 
৫৭৯২-(../..) হারামালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 
যুহ্রী (রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু তাদের উভয়ের বর্ণিত হাদীসে- ‘ভয় পেয়ে 
জবরাক্রান্ত হয়ে পড়তাম’ উক্তিটি নেই । আর (প্রথম সূত্রে) বর্ণনাকারী ইউনুস (রহঃ) বর্ধিত করে বলেছেন, যখন সে 
ঘুম হতে জেগে উঠবে তখন সে যেন তিনবার তার বাম পাশে থু থু ফেলে (ই.ফা. ৫৭০২, ই.সে. ৫৭৩৪) 
0 SO Dy eS Ut ES md gs LL Al Se SD FEV 
' 6 HE 2 2 Ca 1058 368 Uf ids 1098 SAD Se 0 KL Uf Cs UB Ds 
Sy Sly aa CSG sg be Sail aS is el ch TT en on LY dl ow U5 
Bs CRU I A Ud de te ie BH UN SN ek Yuk. "EL OF UB RS i 
a Cd wash 
৫৭৯৩-(২/...) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রাষিঃ) হতে বৰ্ণিত । 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ সু-কে বলতে শুনেছি যে, ৮%) সু-স্বপ্ন আল্লাহ্‌র তরফ হতে, আর ১) দুঃস্বপু 
শাইতানের তরফ থেকে। অতএব তোমাদের কেউ যখন এমন কোন ব্যাপারে স্বপ্নে দেখে, যা সে পছন্দ করে না, 
তখন সে যেন তার বাম পাশে তিন বার থু থু ফেলে এবং (আ‘উযুবিল্লাহ্‌ বা সূরা আল ফালাক্‌ ও সূরা আন্‌ নাস 
পড়ে) স্বপ্নের অনিষ্ট হতে আশ্রয় চায়। কারণ (এভাবে করলে) তা তার কোন খারাবী করতে পারবে না। রাবী 
বলেন, আমি এমন স্বপ্নও দেখতাম যা আমার জন্য পাহাড়ের চাইতেও কঠিন (ও ভয়াবহ) কিন্তু এখন অবস্থা এই 
যে, এ হাদীস যখন আমি শুনে ফেলেছি, এখন আর সে সবের পরোয়া করি না। (ই.ফা. ৫৭০৩, ই.সে..৫৭৩৫) 
[ESA lh 0 Lok oy Ce 05 2 OF a) lS LONG TG HESS Ce) ov৭t 


Be 0 GDF Hk Gd Lh Se EE ie of © hs df Mi Ca of ol Se 

HS GI EE SoD BO us SN Sis UB Ls 3 U8 ih Sh oy ALY lies 
Sk oh se te Ul Ah 1h AD oD ODN - Sd BALL od 

৫৭৯৪-(./..) সুতাই, যুহান্থাদ ইবনু রুম্হ, ুহান্াদ ইবনুল সুসম ও 'আরু বাক্র ইবনু আৰু শাইবায 
(রহঃ) ..... ইয়াহইয়া ইবনু সাঈদ (রাযিঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। কিন্তু বর্ণনাকারী 
আস্-সাকাফী (রাধিঃ) কর্তৃক বর্ণিত হাদীসে আছে, (আমার উত্তায) বর্ণনাকারী আবূ সালামাহ্‌ (রাযিঃ) বলেছেন, 
‘আমি এমন স্বপুও দেখতাম যা.....। আর বর্ণনাকারী আল-লায়স ও ইবনু নুমায়র (রাযিঃ) সূত্রে বর্ণিত হাদীসে 
আবু সালামাহ্‌ (রাখিঃ)-এর কথা হতে হাদীসের শেষাংশ নেই এবং বর্ণনাকারী ইবনু রুম্‌হ এ হাদীসের 
রিওয়ায়াতে বর্ধিত বলেছেন যে, আর সে (স্বপুদৃষ্টা) লোক যে পাশে ঘুমাচ্ছিল সে পাশ পরিবর্তন করে অন্যপাশে 
ঘুমাবে। (ই.ফা. ৫৭০৪, ই.সে. ৫৭৩৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৩) স্বপ্ন ২৬১ 


mS NY GS YS DLS Uy Sf EBT Uy SS I bY ain 
৫৭৯৫-(৩/...) আবূ তাহির (রহঃ) ..... আবূ কাতাদাহ্‌ (রহঃ) সূত্রে নাবী 3 হতে বর্ণিত যে, তিনি 
বলেছেন, ভাল স্বপন আল্লাহ্র তরফ থেকে আর মন্দ স্বপ্ন শাইতানের তরফ থেকে। সুতরাং যে ব্যক্তি কোন স্বপ্ন 
দেখল আর এতে কোন কিছু পছন্দ হলো না, তখন সে যেন তার বাম পাশে থু থু ফেলে এবং শাইতান (এর 
অনিষ্ট) হতে আল্লাহ্‌র আশ্রয় প্রার্থনা করে, (তাহলে) তা তাকে কোন সমস্যায় ফেলবে না। আর কারো কাছে এঁ 
স্বপ্নের কথা বর্ণনা করবে না। আর যদি কোন ভাল স্বপ্ন দেখে তাহলে সু-সংবাদ গ্রহণ করবে। আর যাকে সে 
মুহাব্বাত করে এমন ব্যক্তি ব্যতীত কারো নিকট তা বর্ণনা করবে না। (ই.ফা. ৫৭০৫, ই.সে. ৫৭৩৭) 
0 Loe ES VG GSS of Al Se Ls Ll lh BE ts 6 Hf BS (tt-0van 
7 08 - stad UN SN 6 Ly UU CEL of be ame 05 4) Ae be Lt ES ks 
ay Ul 0% BE Al UL CLL So adi UN SH ii Uy TE Es Uf esl 
DE 205 bp HB ES Le sf Ls ms tr YY Gy SS HU Ln LSS sf Hh an ie 
+ SO GBS Gy SEG Yo WDE, gait 2 i Sh Sil 
৫৭৯৬-(৪/...) আবু বাক্র ইবনু খাল্লাদ বাহিলী ও আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু হাকাম (রহঃ) ..... আবূ 
সালামাহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এমন স্বপ্ন দেখতাম, যা আমাকে রোগাগ্রস্ত করে দিত। তিনি 
বলেন, পরে আমি আবূ কাতাদাহ্‌ (রাযিঃ)-এর সঙ্গে দেখা করলাম (এবং আমার সমস্যার ব্যাপারটি তাকে 
বললাম)। তখন তিনি বললেন, আমিও এমন স্বপ্ন দেখতাম, যা আমাকে অসুস্থ করে দিত। অবশেষে আমি 
রসূলুল্লাহ $ু-কে বলতে শুনলাম, ভাল স্বপ্ন আল্লাহ্র তরফ থেকে। অতএব তোমাদের কেউ যখন এমন (স্বপ্ন) 
দেখে যা সে পছন্দ করে তাহলে তা তার ঘনিষ্ঠ লোক ব্যতীত অন্য কারো নিকট যেন প্রকাশ না করে। আর যখন 
এমন স্বেপ্ল) দেখে, যা সে অপছন্দ করে তাহলে সে যেন তার বামপাশে তিন (বার) থু থু নিক্ষেপ করে এবং 
শাইতানের অনিষ্ট ও স্বপ্নের অমঙ্গল থেকে আল্লাহ্‌র নিকট আশ্রয় প্রার্থনা করে ও কাউকে তা না বলে। কারণ 
(এভাবে করলে) সে স্বপ্ন তার কোন অকল্যাণ হবে না। (ই.ফা. ৫৭০৬, ই.সে. ৫৭৩৮) 


25 a ue cl Ul ৰ ul >, Cc TES Mala Lh LES EL (Yvnv/o)-ovav 
SE DS 03 be SA UALS Gy LSS sl "06 4 BE al JL te A 
"Le U8 gh a be TAG BSE cian oe shy 
৫৭৯৭-(৫/২২৬২) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও ইবনু রুমৃহ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে নাবী 
3্ট হতে বর্ণিত। তিনি বলেন, তোমাদের কেউ যখন এমন স্বপ্ন দেখে, যা সে পছন্দ করে না তখন সে যেন তার 


" বামপাশে তিনবার থু খু ফেলে এবং শাইতান (এর খারাবী) থেকে আল্লাহ্র নিকট তিনবার আশ্রয় প্রার্থনা করে। 


আর যে পাশে ঘুমন্ত ছিল তা হতে যেন বিপরীত পাশে ঘুমায় । (ই.ফা. ৫৭০৭, ই.সে. ৫৭৩৯) 
--৩৭ 


www.waytojannah.com 


Contents 


২৬২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ls Cs 5 Ll A Ke GS LE TE of Ch LO BS (rivp)-oVvaA 
O36 Ld 09 56H UC CE 13 05 BE GD oF A of CF Cap Of Ls 
Uh ESE UNG 5 on 5 Cll ok bn E53 pL US BS HELA U3) pL 
£8 CS SO Cf AL 5 CAS a U3 CEN Con 2535 U3) bn SIE Da 
GAS. of od CE Sry Uh ES Sh Cal" 08. ln Gy ES YS Tilt ih 
+ a OF IE ph BSA 
৫৭৯৮-(৬/২২৬৩) মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার আল-মাক্ধী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী 
সু হতে বর্ণিত। তিনি বলেন, যখন যুগ ও সময় (কিয়ামাতের) সন্নিকটে হয়ে আসবে তখন প্রায়শ (খীটি) 
মুসলিমের স্বপ্ন মিথ্যা ও ভ্রান্ত হবে না। তোমাদের (মাঝে) অধিক সত্যভাষী লোক সর্বাধিক সত্য (ও বাস্তব) 
স্বপুদ্রষ্টা হবে। আর মুসলিমের স্বপ্ন নুবুওয়াতের পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ । আর স্বপ্ন তিন (প্রকার)- ভাল স্বপ্ন 
আল্লাহ্র তরফ হতে সুসংবাদ (বাহক)। আর (এক ধরনের) স্বপ্ন শাইতানের পক্ষ হতে দুর্ভাবনা তৈরি করে। আর 
(এক ধরনের) স্বপ্ন যা মানুষ তার মনের সাথে কথা বলে (এবং ভাবনা-চিন্তা করে) তা থেকে (উদ্ভূত) । অতএব 
তোমাদের কেউ 'যদি এমন কিছু (স্বপ্ন) দর্শন করে- যা সে পছন্দ করে না, তাহলে সে যেন (ঘুম থেকে) উঠে 
দীড়ায় এবং সলাত আদায় করে আর মানুষের নিকট সে (স্বপ্নের) কথা গোপন রাখে । তিনি (আরও) বলেছেন যে, 
আমি (স্বপ্নে) হাত কড়া (দেখা) পছন্দ করি এবং গলায় বেড়ী (দেখা) পছন্দ করি না। কারণ, হাত কড়া দীন-ধর্মে 
অবিচলতা ('র পরিচায়ক)। বর্ণনাকারী বলেন, তবে আমি জানি না যে, তা (রিওয়ায়াতের এ শেষাংশটি) মূল 
হাদীসের অংশ (নাবী কু-এর বাণী) নাকি তা [জাবির (রাযিঃ) থেকে রিওয়ায়াতকারী] ইবনু সীরীন (রহঃ) 

বলেছেন। (ই.ফা. ৫৭০৮, ই.সে. ৫৭৪০) 

LY ie sd be ae UE TS Se BS pl) (5 Lok ESS (fead-0VA 
U9 BE Ll Uy. oA CE Sy OLS SH GB LIA SH UN yd UN, 
LEX On 3 Cis Bm bn FT on 
৫৭৯৯-(../...) মুহাম্মাদ ইবনু রাফি* (রহঃ) ..... আইয়ূব (রাযিঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা 
করেছেন। আর তিনি (তাঁর বর্ণিত) হাদীসে বলেছেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, হাত কড়া (দেখা) আমাকে 
বিমোহিত করে এবং গলায় বেড়ী (দেখা) আমি পছন্দ করি না। (কেননা) হাতকড়া হলো দীন ধর্মে অটল থাকার 

পরিচায়ক । নাবী 3% আরো বলেছেন, (খীটি) ঈমানদারের স্বপন নুবৃওয়াতের (চল্লিশ অংশের) একটি অংশ । 


(ই.ফা. ৫৭০৯, ই.সে, ৫৭৪১) 


be aL be ns CS ES - BOO HA ES HES (fA 
BE a 33 KS Hs Sed By. DON NY BEA of 
৫৮০০-(../..) আবু রাবী‘ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন যুগ বা 
সময় কিয়ামাতের সন্নিকটে এসে যাবে ..... বর্ণনাকারী (এভাবেই) হাদীসটি রিওয়ায়াত করেছেন এবং তিনি তাতে 


নাবী ু%-এর নামোল্লেখ করেননি । (ই.ফা. ৫৭১০, ই.সে. ৫৭৪২) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৪৩) স্বপ্ন ২৬৩ 


i + ily Sh bd. Yh ee le cr Fh 4 be Ls 
+E io bl tnt UN 
৫৮০১-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী $% হতে 
বর্ণিত ৷ তিনি তার বর্ণনায় আর আমি গলায় বেড়ী দেখা পছন্দ করি না ..... পর্যন্ত অংশ সংযোজন করেছেন। আর 
স্বপ্ন নুবৃওয়াতের ছিচল্পিশ ভাগের এক ভাগ- উক্তিটি তিনি বর্ণনা করেননি । (ই.ফা. ৫৭১১, ই.সে. ৫৭৪৩) 
Cs Ef 2 un LS EL NU Ee Ns 4) 0 [EA (Yyat/v)-oA«Y 
Bil — BL 0 Al BE BSC Ket Lo LS Gia LF GON Se BS A CDS SS 
SE al Ju) UG UG alll 5 BLE Ve ML 5 df be BE Lo Gi EG AGS - 4 
+ ES on 5 Cel Bn te HIP Oa3dl U5 
৫৮০২-(৭/২২৬৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, যুহায়র ইবনু হার্ব ও ‘উবাইদুল্লাহ ইবনু মুআয 
(রহঃ) ..... ‘উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: মু'মিনের স্বপ্ন 
নুবৃওয়াতের ছিচন্পিশ ভাগের এক ভাগ। ফ, ৫৭১২, ই.সে. ৫৭৪৪) 
Ue on ud tr as EY ur Cu [ৰ aL [Eo EE 9) 4 Er) Cee (--./--) "AY 
+ Sh Be PEE a 
৫৮০৩-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) নাবী 3% হতে উপরে 
LR L (i ৫৭১৩, ইসে. ৫৭8৫) 


EAD 


(82) Vk eth Hein HR SA ঢ$) J" HE a UD JH U8 ং ve tl 

5 

৫৮০৪-(৮/২২৬৩) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রায়িঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন, “সবশ্া’ ঈরনিদারের শু সুবুৎয়াতের ছিচরিশ, ভাগের এক ভাগ । 


(ই.ফা. ৫৭১৪, ইসে. ৫৭৪৬) 

Ss 0 SC OF De (2 Esl 5) 0 del BS, (../..y-0Aro 
Md anh VS: EE dl J J EIA of te pte of te ie BS of Be 
"5 Ca bP Ces fo Rn tn Ff Ea Uy" Dena Rl SS hs." EES 
৫৮০৫-(.../...) ইসমাঈল ইবনু খলীল ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: মুসলিমের স্বপ্ন, যা সে দেখে অথবা যা তার ব্যাপারে দৃশ্য হয় । বর্ণনাকারী 
ইবনু মুসহির বর্ণিত হাদীসে “মুসলিমের স্বপ্ন’ এ জায়গায় রয়েছে ‘ভাল স্বপ্ন’ নুবৃওয়াতের ছিচল্লিশ ভাগের এক 

ভাগ । (ই.ফা. ৫৭১৫, ই.সে. ৫৭৪৭) 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


“- cil UN 2 al GB SS dL US Ss 0 AS BE (/.j-0A 
in tn EP i ANU," 08 HE A JL te Eh el oe LL Hf 0 
Be bh iS 
৫৮০৬-(.../...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 

বর্ণিত । তিনি বলেন, সৎ লোকের স্বপন নুবৃওয়াতের ছিচল্পিশ ভাগের এক ভাগ । (ই.ফা, ৫৭১৬, ই.সে. ৫৭৪৮) 

— SUCH os — ae ES eb 3 ULE Un kl Lh LO BES (efec0 AY 
el AS be LASS - AE ON i - UA Ee al Se GS nL ts LA BS, 
yl EE x 


৫৮০৭-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও আহ্‌মাদ ইবনু মুন্যির (রহঃ) ..... ইয়াহইয়া ইবনু আবূ কাসীর 
(রহঃ) হতে উপরোল্লিখিত সূত্রে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৭১৭, ই.সে. ৫৭৪৯) 


ELD 


el bp He 0 pl Le Tic Bo GN Se ES gl) Lb LoL By toh +A 
+5 bE Di of GS A Ke SS dia HED oo IA 


৫৮০৮-(../...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে নাবী 3% থেকে ‘আবদুল্লাহ ইবনু 
ইয়াহইয়া ইবনু আবূ কাসীর (রহঃ) তীর পিতার সূত্রে বর্ণিত হাদীসের অনুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। 


(ই.ফা. ৫৭১৮, ই.সে. ৫৭৫০) 

Yi of Be 5 3 Bey c Ld 3 Go As of 0 28 Sf ES (rviofa)-oA 1 
tein tn Ef a U5" 3% al dD UH 106 Sb oH oF 5 gFU be Al SE BS 
"5 Ce 1h 


৫৮০৯-(৯/২২৬৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : ভাল স্বপ্ন নুবৃওয়াতের সত্তর ভাগের এক ভাগ । 
(ই.ফা. ৫৭১৯, ই.সে. ৫৭৫১) 


Ey ie Al Ae be 3 ES YG Mal 15 A SETS Rall LH BESS (fej 0AD 


৫৮১০-(.../...) ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা‘ঈদ (রহঃ) ইয়াহইয়া সূত্রে *উবাইদুল্লাহ (রহঃ) হতে 
অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৭২০, ই.সে. নেই) 


SS pl ES 3) EC A G5 wih GF po) US HE ESS (0 AY) 
Ue BS IH 25 ws ols AE li gab ce Uh - OEE HS Ea Gl 


“EG Co 5 Cn te EA ONCE CH 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৩) স্বপ্ন ২৬৫ 


৫৮১১-(../..) কুতাইবাহ্‌ ও ইবনু রুমহ্‌ (রহঃ) লায়স ইবনু সাদ থেকে (ভিন্ন সানাদে) ইবনু রাফি* 
ইবনু ফুদায়ক (রহঃ) নাফি‘ (রহঃ) হতে হুবহু রিওয়ায়াত করেছেন। লায়স-এর হাদীসে আছে নাফি* (রহঃ) 


বলেন, আমার ধারণা ইবনু ‘উমার (রহঃ) বলেছেন: স্বপ্ন নুবৃওয়াতের সত্তর ভাগের এক ভাগ ৷ 
(ই.ফা. ৫৭২১, ই.সে. নেই) 


"lS BLN od ol) C2" FRE al dL -) 
১. অধ্যায় : নাবী 3%-এর বাণী : যে আমাকে স্বপ্নে দেখলে সে আমাকেই দেখলো 
Ee - 55 0 bs - MS ES SY I ty EL aD 3 GES (rays .)y-oA)Y 
৫৮১২-(১০/২২৬৬) আবূ রাবী‘ সুলাইমান ইবনু দাউদ ‘আতাকী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38 বলেছেন : যে লোক আমাকে স্বপ্নে দেখে সে (অবশ্যই) আমাকে দেখেছে। 
কারণ, শাইতান আমার আকৃতি ধারণ করতে পারে না। (ই.ফা. ৫৭২২, ই.সে. ৫৭৫২) 
et 08 CF U3 OS hs OF COAT YG AS ally Hf ESS (pj-oAT 
HE ad oD ba 103% BE Al ILD CAL OU EOA UY San se CL 
+" a OA SC Y IEE A aD Of Eh dS AY 
৫৮১৩-(১১/...) আবূ তাহির ও হারমালাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, যে লোক আমাকে স্বপ্নে দেখে, শীঘ্রই সে আমাকে জেগে থাকাবস্থায় 
দেখতে পাবে। অথবা তিনি বলেছেন, সে যেন আমাকে জাগ্রত অবস্থায় প্রত্যক্ষ করলো। কারণ শাইতান আমার 
আকৃতি ধারণ করতে পারে না। (ই.ফা. ৫৭২৩, ই.সে. ৫৭৫৩) 
sf) 8 a) ba" BE al JD 5 558 Hf UN Ll Hf OB UE, (rrav..y-oA) t 
৫৮১৪-(.../২২৬৭) আবু সালামাহ্‌ (রহঃ) বলেন, আবূ কাতাদাহ্‌ (রাযিঃ) বলেছেন, রসূলুল্লাহ 3% বলেন : 
যে আমাকে দেখলো সে যেন (অবশ্যই) সত্যই দেখলো । (ই.ফা. ৫৭২৩, ই.সে. ৫৭৫৩) 
UES GA A C3 GEG al 0h CBs i CA 03 IAD SS (../.nj-oAle 


১ ১০% বৰ্ণনাকারীদের শ্রবণে কিংবা স্মৃতিশক্তির তারতম্যের কারণে রিওয়ায়াত বিভিন্ন রকমের দেখা যায়। তবে মূলতঃ ৯) ২১৯ বর্ণিত 
রিওয়ায়াতই অধিক বিশুদ্ধ ও প্রাধান্যপ্রাপ্ত। কারণ নাবী স্ঁঠু নুবৃওয়াত প্রাপ্তির পূর্বের ছয় মাস শুধু ভাল ও কল্যাণমূলক স্বপ্নই দর্শন করেছেন। যা 
নুবৃওয়াত প্রাপ্তির পূর্ণ ২৩ বছর সময়ের ছিচল্লিশ অংশের এক অংশ । 


Wwww.waytojannah.com 


Contents 


২৬৬ সহীহ মুসলিম (মে খণ্ড) 


৫৮১৫-(../...) যুহরীর ভাইয়ের ছেলে বলেন, তার চাচা (অর্থাৎ যুহরী) তাঁকে হাদীস রিওয়ায়াত করেছেন। 
এ ব্যাপারে তিনি ইউনুস বর্ণিত হাদীসের অনুরূপ দু'টি হাদীস সানাদসহ রিওয়ায়াত করেন। 


(ই.ফা. ৫৭২৩, ই.সে. ৫৭৫৪) 


তং ve cy wal oT) (a) EB ELEY Ds tp ES GS (YVAN) -0AY 
HU AEBS A) Ho DL U8 BE a J 0 be DH 
Yl 5 4 GD chk, IO 5 El EB 08." Sos 
৫৮১৬-(১২/২২৬৮) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইবনু রুমূহ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন : যে লোক স্বপুযোগে আমাকে দেখল, সে নিশ্চয়ই আমাকে (স্বপ্নে) দেখল । কারণ, 


শাইতানের পক্ষে আমার আকৃতি ধারণ করা অসম্ভব । তিনি আরও বলেন, তোমাদের কেউ যখন খারাপ স্বপ্ন দেখে 
সে যেন ঘুমের মধ্যে তার সাথে শাইতানের চক্রান্তের সংবাদ কাউকে না দেয়। (ই.ফা. ৫৭২৪, ই.সে. ৫৭৫৫) 


4 > GE ts HES BS ED ES po Loh GES Ue )-°AYY 
SED SY Lb OH 5 SD Ua" BE Al 040 JH 1058 dM XE 0 GE Es 
"eb 


৫৮১৭-(১৩/...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: যে লোক স্বপ্ুযোগে আমাকে দেখল সে অবশ্যই আমাকেই দেখল ৷ কারণ আমার 
রূপ ধারণ করা শাইতানের পক্ষে অসম্ভব । (ই.ফা. ৫৭২৫, ই.সে. ৫৭৫৬) 


HD of be Sih GH pay bl Eo cS EES as 0 Ct ES 18) ANA 
ERG UU 3 odo Uk 8 UB HC US OEY FE a J) be 0 
rh SS et ty 55" Us HE 


৫৮১৮-(১৪/...) কুতাইবাহ্‌ ও ইবনু রুমূহ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3% হতে 
বর্ণিত । একবার এক বেদুঈন তীর নিকট এসে বলল, আমি স্বপ্নে প্রত্যক্ষ করলাম যে, আমার মস্তিষ্ক কর্তন করা 
হয়েছে আর আমি তার পিছু পিছু ছুটে চলছি। সে সময় নাবী 3 তাকে রাগান্বিত হয়ে বললেন : ঘুমের মধ্যে 
তোমার সঙ্গে শাইতানের খেলাধূলার সংবাদ কাউকে প্রকাশ করো না। (ই.ফা. ৫৭২৬, ই.সে. ৫৭৫৭) 


UE De Le UE ff be SEY oF ae EL I th BUEE SS, C..ph0)-oAl A 
ue ci HERG TLn edo Us EB do A I GOB HE i dal 

‘AE BY nd cdl al PSY 10 BE Al JD 0. 

«AAG ad © ELE ky iS CFS SY UB bss Ss BE A Cha U5, 
৫৮১৯-(১৫/...) “উসমান ইবনু আবু শাইবাহ্‌ (রহঃ) as জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, এক 


বেদুঈন নাবী 3% -এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! আমি স্বপ্নে দেখলাম যেন আমার মাথা কর্তন করা 
হয়েছে এবং তা গড়াতে শুরু করেছে, আর আমি তার পিছনে পিছনে খুব জোরে দৌড় লাগালাম । তখন রসূলুল্লাহ 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪৩) স্বপ্ন ২৬৭ 


3% সে বেদুঈন আরবকে বললেন, তোমার ঘুমের মধ্যে তোমার সঙ্গে শাইতানের ক্রীড়া-কৌতুকের ব্যাপারে 
কারো নিকটেই প্রকাশ করো না। 
বর্ণনাকারী [জাবির (রাযিঃ)] বলেন, এ ঘটনার পর আমি নাবী $-কে ভাষণ দিতে শুনলাম । তাতে তিনি 


বললেন, তোমাদের কেউ ঘুমের মধ্যে তার সঙ্গে শাইতানের ক্রীড়া-কৌতুকের ব্যাপারে বলে দিও না। 
{ই.ফা. ৫৭২৭, ই.সে. ৫৭৫৮) 


LE ah 43 Ol cil 5) SG -Y 
২. অধ্যায় : ঘুমের মধ্যে শাইতানের সঙ্গে খেলাধুলার সংবাদ প্রকাশ করবে না 
Ue LEY op Ey BS VU ES Mele Sy LE ol C3 8 3H BS (.p)j-oAY 
+E el OS LE ad CH dl UL GUL BE Lg A OVE UN 0 te GL 
BD oo. UA ay SEY ale SAL lat Cd 1 ON BEG a doch I 
ia Seely 
৫৮২০-(১৬/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু সা'ঈদ আশাজ্জ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, এক লোক নাবী ক¥্-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! আমি স্বপ্নে দেখলাম যেন 
আমার মস্তিষ্ক কর্তন করা হয়েছে। বর্ণনাকারী বলেন, তখন নাবী কটু মুচকি হেসে বললেন, শাইতান যখন 
তোমাদের কারো সঙ্গে তার ঘুমের মধ্যে খেলাধূলা করে, তখন সে যেন কোন ব্যক্তির নিকট তা প্রকাশ না করে। 
আর বর্ণনাকারী আবূ বাক্র (রহঃ)-এর বর্ণনাতে আছে- ‘যখন তোমাদের কারো সঙ্গে ক্রীড়া-কৌতুহল করা হয়’ 
তিনি ‘শাইতান' শব্দ বর্ণনা করেননি । (ই.ফা, ৫৭২৮, ই.সে. ৫৭৫৯) 
Us) dsl od Gl -Y 
৩. অধ্যায় : স্বপ্নের ব্যাখ্যা 
UF GAD AIST GAL oo AL LOL ES ST i Lal BS (rraapyy-oAY) 
oC HE dl ILD A DU SSS OS Lh 0 le GO al Ae Ga se 


5d Se Uf A 0 oo O53 GO a9 09 UT - - 4 blr, - dl st 
EEL UR BEE Al UD cf HE Hf SOY OS le OF OAT LEE oh dn Se 
Fx KL, SEL bed Vie kc ln SR Tally Gs UE Bh Gh gs Gh 
SES it Won EER Shoe of rc in Seo toh 
"Wl "38 Al UL I. Uns ed dd ha L300: ESE 

chy ty He UA Sa ga ie Cl gl AE py Sh Hy dG Hf 
GAS AN ad #0 be Jl LLU, GEL FA te HEN Mise Ul Ci 


WwwwW.waytojannah.com 


Contents 
২৬৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


tlbsl fel 5 hb AULD G SBE. a AS Los BS LEST I 4 Sl 
SHG ESA AUD GAN: U6. Ca lS, Ua Cilla J J 
OY" Ou sls 
৫৮২১-(১৭/২২৬৯) হাজিব ইবনু ওয়ালীদ (রহঃ) ..... উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) হতে বর্ণিত যে, 
ইবনু ‘আব্বাস (রাযিঃ) অথবা আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হাদীস রিওয়ায়াত করতেন যে, জনৈক লোক রসূলুল্লাহ 3%- 
এর নিকট উপস্থিত হলো ..... । ভিন্ন সূত্রে হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তুজীবী (রহঃ) ‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ 
ইবনু উতবাহ্‌ (রাযিঃ) [ইবনু শিহাব (রহঃ)]-কে সংবাদ দিয়েছেন যে, ইবনু ‘আব্বাস (রাযিঃ) এ হাদীসটি 
রিওয়ায়াত করতেন যে, জনৈক লোক রসুলুল্লাহ 3-এর দরবারে এসে বলল, হে আল্লাহর রসূল! আমি আজ 
রাতে স্বপ্ন দেখলাম যে, শামিয়ানা হতে ঘি ও মধু ঝড়ে পড়ছে আর লোকদের দেখলাম- তারা তা থেকে তাদের 
হাতের অঞ্জলি ভরে ভরে নিয়ে যাচ্ছে। কেউ বেশি পরিমাণ নিচ্ছে, কেউ স্বল্প পরিমাণে । আর একটি রশি দেখলাম 
আসমান থেকে জমিন পর্যন্ত সংযোগ স্থাপনকারী, আর দেখলাম আপনি তা ধরলেন এবং উপর উঠে গেলেন, 
এরপর এক ব্যক্তি তা ধরল এবং সে উপর উঠে গেল, তারপর আর এক ব্যক্তি তা ধরল এবং তা ছিড়ে পড়ে 
গেল । পরিশেষে তা তার জন্য জুড়ে দেয়া হলো এবং সেও উপরে উঠে গেল । 
স্বপ্ন বর্ণনার এ পর্যায়ে আবূ বাক্র (রহঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমার পিতা আপনার জন্য 
উৎসৰ্গিত! আল্লাহ্র শপথ! আপনি অবশ্য আমাকে অনুমতি দিবেন, তাহলে আমি এ স্বপনুটির ব্যাখ্যা করব । 
রসূলুল্লাহ 3 বললেন, আপনি ব্যাখ্যা করুন । আবু বাক্র (রাযিঃ) বললেন, শামিয়ানাটি হলো ইসলামের (রূপক) 
শামিয়ানা, আর যে ঘি ও মধু ফোটা ঝরে পড়ছিল, তা হচ্ছে আল-কুরআনের মধুরতা ও কোমলতা আর মানুষেরা 
॥ যে তা থেকে অ্রলি ভরে ভরে নিয়ে যাচ্ছিল তা হলো- কেউ বেশি পরিমাণে আর কেউ সামান্য পরিমাণে আল- 
" কুরআন হতে সংগ্রহ করছে। আর আসমান হতে জমিন পর্যন্ত সংযুক্ত রশিটি হলো হক ও সত্য (পথ), যার উপরে 
আপনি রয়েছেন তা ধারণ করলেন, আর আল্লাহ তা দিয়ে আপনাকে উপরে উঠিয়ে নিলেন। তারপর আপনার পরে 
এক লোক তা ধারণ করলেন এবং তা দিয়ে সেও উপরে উঠে যাবে, তারপর আর এক লোক তা ধারণ করবে 
এবং তা ছিড়ে পরে যাবে, পরে তা তার জন্য জুড়ে দেয়া হবে এবং তা দিয়ে সে উপরে উঠে যাবে। হে আল্লাহর 
রসূল! এখন আমাকে বলে দিন, আমার পিতা আপনার উদ্দেশে উৎসৰ্গিত, আমি ঠিক বলেছি নাকি ভুল বলেছি? 
রসূলুল্লাহ 3% বললেন : কতক ঠিক বলেছেন আর কতক ভুল করেছেন। তিনি বললেন, তাহলে আল্লাহ্র শপথ! 
হে আল্লাহর রসূল! যা আমি ভুল করেছি তা আপনি অবশ্যই আমাকে বর্ণনা করে দিবেন। তিনি বললেন, এভাবে 
শপথ করবে না । (ই.ফা. ৫৭২৯, ই.সে. ৫৭৬০) 


OF oF dl SE 0 SE C8] GAM of OER GOST SE of CIES, (fe) 0AYTY 
i Ch a Ll os cf) USD UB Bl ie Lk HE a BO HE I Ae 
+ O38 Sed hg Jail Gall ps 
৫৮২২-(../..) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, উহুদ 
(যুদ্ধক্ষেত্ৰ) হতে তার ফিরে আসার সময় জনৈক লোক নাবী %-এর দরবারে এলো। সে বলল, হে আল্লাহর 


রসূল! আজ রাতে আমি স্বপ্নে দেখলাম- একটি “শামিয়ানা’ তা থেকে ফোটা ফোটা ঘি ও মধু ঝরছে। হাদীসের 
পরবর্তী অংশ ইউনুস (রহঃ) বর্ণিত হাদীসের অর্থানুরূপ । (ই.ফা. ৫৭৩০, ই.সে. ৫৭৬১) 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৪৩) স্বপু ২৬৯ 
dl AE Le GAD op ie UIST GSN Le UES a3) Ly LO ES (efor 
le 5 0 J US oc UF SLM Se FEO of Ee of op Hie dha Ae 
+ HEED cha. Hb HN GS UE FE al I AO UEDA of br UK US, 
৫৮২৩-(.../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) কিংবা আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, ‘আবদুর রায্যাক বলেন (আমার উর্ধ্বতন বর্ণনাকারী উত্তায) মামার (রহঃ) কখনো বর্ণনা করতেন 
ইবনু ‘আব্বাস (রহঃ) হতে আবার কখনো বর্ণনা করতেন আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে এ মর্মে যে, জনৈক লোক 
রসূলুল্লাহ 38-এর দরবারে উপস্থিত হয়ে বললেন, আজ রাতে (স্বপ্নে, আমি একটি শামিয়ানা দেখতে পাই, 
তারপর পূর্বোল্লিখিত বর্ণনাকারীগণের বর্ণিত হাদীসের অর্থে হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৭৩১, ই.সে. ৫৭৬২) 
3 ~ DU SS 3S ty Loe ES al SAD Se C5 A Ke Uo (.fej-oAYE 
U3 Cae US FE ds ILD Ul: ole of oo A AE 0d AE be GA CP - HSH 
+ Hb CO a ILD GIRO OG US. 5 WE Vall U9 6 sl to 
৫৮২৪-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3% (যেসব অভ্যাসে অভ্যস্ত) ছিলেন (সে সবের মধ্যে একটি ছিল এই) যে, তিনি তাঁর সহাবীগণকে 
(ফাজ্রের সলাতের পরে) বলতেন, তোমাদের কেউ কোন স্বপ্ন দেখলে সে তা আমার নিকট প্রকাশ করুক, 
তাহলে আমি তাকে তার ব্যাখ্যা বলে দিব। জনৈক লোক এসে বলল, হে আল্লাহর রসূল! আমি একটি শামিয়ানা 
দেখলাম ..... ৷ পরবর্তী বর্ণনা (পূর্বোল্লিখিত) বর্ণনাকারীগণের বর্ণিত হাদীসের অবিকল । 
(ই.ফা. ৫৭৩২, ই.সে. ৫৭৬৩) 
HE A Uy) -t 
8. অধ্যায় : নাবী $8%-এর স্বপ্ন 
be ld ld ie AL ty ED ES Cd cf al tr dl LE HS (rv.phaj-oAYe 
Ll oa) on TE 3 a CS ll G9 Cs AE i cif" 1B Bl U4) IU a cf of 
+ Cle SS Gp Us FAS od LEG, Gin a UREN Hl lbs cf ab) in bly 
৫৮২৫-(১৮/২২৭০) ‘আবদুল্লাহ ইবনু মাস্লামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: এক রাতে আমি দেখলাম যেভাবে ঘুমন্ত লোক দেখে (অর্থাৎ 
স্বপ্ন), যেন আমরা ‘উক্বাহ্‌ ইবনু রা!:ফ'-এর গৃহে রয়েছি। তখন আমাদের নিকট ইবনু তাব** (নামক) খেজুর 
হতে কিছু তাজা খেজুর নিয়ে আসা হো । তখন আমি এর বিশ্লেষণ করলাম- পৃথিবীর বুকে আমাদের জন্য উন্নৃতি 
এবং আখিরাতে উত্তম পরিণতি । আর আমাদের দীন অবশ্যই উত্তম। (ই.ফা. ৫৭৩৩, ই.সে. ৫৭৬৪) 


৬৪ ১, ০5 ইবনু তাব আরবের উন্নতমানের খেজুরসমূহের একটি । (4৮ শব্দের অর্থ ‘উত্তম হলো । 
_৩৮ 
Wwww.waytojannah.com 


Contents 


২৭০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ab be Lh Ce “i Al ep Ls (YYvi/\৭)- SAY" 
OY GS ds I Eh SS I: UN HE dl JAH: #5 LE Gale 
MS EE Pe LS a BE Cia Da WL CTS AY Ca Sf LA 
৫৮২৬-(১৯/২২৭১) নাসূর ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... নাফি' (রহঃ) হতে বর্ণিত । ‘আবদুল্লাহ ইবনু 
‘উমার (রাযিঃ) এ মর্মে বর্ণনা করেছেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন : আমি ঘুমের মধ্যে আমাকে একটি দাতন 
দিয়ে মিসৃওয়াক করতে দেখলাম। তখন দু' লোক আমাকে আকৃষ্ট করল, যাদের একজন অন্যজনের চেয়ে বয়সে 


বড়। তখন আমি মিসৃওয়াকটি কম বয়সীকে দিতে গেলে আমাকে বলা হলো- “‘বড়কে দিন’, তাই তা আমি 
বয়স্ককে দিয়ে দিলাম । (ই.ফা. ৫৭৩৪, ই.সে. ৫৭৬৫) 


~ s54) : (0 Lo hs Go ESE Er xe KF [Eo (YYvY/v.)-oAYY 
Ul BE Ll of cia off CP BEG od LP Ae Ld GG: JG Bill 4 UE 
Bhs LUG ld Ro CAS US Ue of dC tm Al dd aS" 
9 Ones Cn wl Ch BB ECG LE Us LR od oh UD 8 ctl Cais ch 
Us 3 bse EUG pil Se 3 BGC A EC AS GA tj BA 
UH 5S IAD Cn 3 SEG BY A E35 Coe sll Cn ED 2h 8 "5 lr, 1% Cf 
"503 SG Bl GE oH Gal 
৫৮২৭-(২০/২২৭২) আবূ ‘আমির ‘আবদুল্লাহ ইবনু বার্রাদ আশ‘আরী ও আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা 
(রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ)-এর সানাদে নাবী ক¥্ঠ-কে বলতে শুনেছি। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে, 
আমি মাঙ্ধাহ্‌ থেকে এমন এক দেশে হিজরত করে যাচ্ছি, যেখানে খেজুর বৃক্ষ আছে, তাতে আমার কল্পনা এদিকে 
গেল যে, তা ইয়ামামাহ্‌ অথবা হাজর (এলাকা) হবে। পরে (বাস্তবে) দেখি যে, তা হলো মাদীনাহ্‌- (যার পূর্ব 
নাম) ইয়াস্রিব। আমি আমার এ স্বপ্নে আরও দেখলাম যে, আমি একটি তলোয়ার নাড়াচাড়া করলাম, ফলে তার 
মধ্যখান ভেঙ্গে গেল। তা ছিল উহুদের দিনে যা মু'মিনগণের উপর আপতিত হয়েছিল । তারপরে আমি আর 
একবার সে তলোয়ার নাড়া দিলে তা পূর্বের চাইতে ভাল হয়ে গেল । তারপরে মূলত তা হলো সে বিজয় ও 
ঈমানদারদের সম্মেলন- যা আল্লাহ সংঘটিত করলেন (মাক্কাহ্‌ বিজয়)। আমি তাতে একটি গরুও দেখলাম। আর 
আল্লাহ তা'আলাই কল্যাণের অধিকারী। মূলত তা হলো- উহুদের যুদ্ধে (শাহাদাতপ্রাপ্ত) মু'মিনদের দলটি । আর 
মঙ্গল হলো, সে কল্যাণ যা পরবর্তীতে আল্লাহ তাআলা দান করেছেন এবং সততা ও নিষ্ঠার সে সাওয়াব ও 
প্রতিদান- যা আল্লাহ তা'আলা আমাদের বাদ্‌র যুদ্ধের পরে দিয়েছেন। (ই.ফা. ৫৭৩৫, ই.সে. ৫৭৬৬) 
dl Ae Le US UST oh ff Gs al Ue 0 Lo GED (1yvrf)-oAYA 
TE Ld BE hl Ae ce CE CL ol ON Ae 0 oo i SS BB Gs on 
Ly BE oY UH 5 Le DES SS ob oli. 5 55 bn TN LSS A SY Ih 
i UN SEL GUL co iy GB a Lg BE LS ob OE 0 Od ts Cb 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৩) স্বপ্ন ২৭১ 


A YY odo Bl BUG CL Ll Bs dl Sd Sd LL GEL CL Ll 5 
Ae GLE. "ce Ls Chl cn Cy 
৫৮২৮-(২১/২২৭৩) মুহাম্মাদ ইবনু সাহ্‌্ল তামীমী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, (ভণ্ড নাবী) মুসাইলামাহ্‌ কাষ্যাব নাবী 3-এর আমলে মাদীনায় আসলো, সে তখন বলতে থাকল- 
‘মুহাম্মাদ যদি তার (মৃত্যুর) পরে আমাকে নেতৃত্ব দেয়ার ওয়া‘দা করে, তাহলে আমি তার অনুসরণ করব। সে 
তার সম্প্রদায়ের প্রচুর লোকজন নিয়ে মাদীনায় আসলো । নাবী সু তার দিকে অগ্রসর হলেন। তীর সঙ্গে ছিলেন 
সাবিত ইবনু কায়স ইবনু শাম্‌মাস (রাযিঃ), আর তখন নাবী }88-এর হাতে ছিল খেজুর শাখার একটি টুকরা। 
পরিশেষে তিনি সহচর বেষ্টিত মুসাইলামার সম্মুখে গিয়ে থামলেন এবং কথাবার্তার এক পর্যায়ে বললেন (তুমি যদি 
আমার কাছে এ) সামান্য খেজুর ডালের টুকরাটিও আবদার করো, তবু আমি তা তোমাকে দিব না এবং আমি 
কিছুতেই তোমার বিষয়ে আল্লাহ্র আইন লঙ্ঘন করব না। আর যদি তুমি (অবাধ্য হয়ে) পিছনে ফিরে যাও, 
তাহলে অবশ্যই আল্লাহ তোমাকে পরাভূত করবেন। আর আমি অবশ্যই ধারণা করি যে, যা আমাকে স্বপ্নে 
দেখানো হয়েছে তা তোমার বিষয়েই দেখানো হয়েছে। আর (আমি তোমার সঙ্গে বেশি কথা বলতে চাই না) এ 
সাবিত আমার তরফ থেকে তোমাকে উত্তর দিবে। তারপর তিনি তার নিকট হতে ফিরে চললেন। 

(ই.ফা. ৫৭৩৬, ই,সে, ৫৭৬৭) 
cd Gs ch SH sd BE a Jf ie ls ie CH UB (rxvs..y-oArd 
Cs Lal od te oT Ss 5 So SU BEE oA UGA Hf GA 
EN de sd es 


৫৮২৯-(.../২২৭৪) EE EEE ET EE 3% -এর বজ্র আমিল 
করি যে, আমাকে (স্বপ্নে) যা দেখানো হয়েছে তা তোমার বিষয়েই দেখানো হয়েছে” সম্বন্ধে প্রশ্ন করলাম । তখন 
আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) আমাকে বললেন যে, নাবী 3% বলেছেন : আমি ঘুমে থাকাস্থায় আমার দু'হাতে দু'টি 
সোনার কাকন দেখতে পেলাম; সে দু'টির অবস্থা আমাকে মহাদুশ্চিন্তায় ফেলল। স্বপ্নে আমার নিকট ওয়াহী 
পাঠানো হলো যে, ও দু’টিকে ফুঁ দিন্‌। আমি সে দুটিকে ফুঁ দিলে সে দু*টি ভেসে গেল। তখন আমি স্বপ্নে দেখা 
সে বালা দু'টির ব্যাখ্যা করলাম- দু'জন নুবূওয়াতের মিথ্যা দাবীদার, যারা আমার পরে আত্মপ্রকাশ করবে। 
(বর্ণনাকারী বলেন), তাদের উভয়ের একজন হলো আল-‘আনসী সান'আবাসীদের নেতা এবং অপরজন হলো 
মুসাইলামাহ্‌-ইয়ামামাবাসীদের সরদার । (ই.ফা. ৫৭৩৬, ই.সে. ৫৭৬৭) 


Le Tia U8 ai oh plik oe a GUST SVN Se ES ol) CS LS GES, (..fr0)coAT 
exh 26 0 Gg 3 al UL) UE Vhs SGT SS. BOE dl ID be Oh Hh BS 
Us Usk of Lh asl Aly LE VX CAS oe SIA GS = AN HR 
"Lh Cala Hla Cals C5 Ul el) oh GET Ca 
EE ETE NE (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এ হলো সেসব হাদীস যা আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 38% থেকে আমাদের নিকট বর্ণনা করেছেন। এ কথা 


Wwww.waytojannah.com 


Contents 
২৭২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বলে তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেন। এটি হলো (সেগুলোর একটি)। রসুলুল্লাহ সৰু আরও বলেন, আমি 
নিদ্ৰিত ছিলাম এমতাবস্থায় আমার নিকট দুনিয়ার ভাণ্ডারসমূহ নিয়ে আসা হলো। সে সময় আমার হাতে দু'টি 
স্বর্ণের কাঁকন রেখে দেয়া হলে সে দু'টি আমার জন্য অনেক ওজন মনে হলো এবং তারা আমাকে দুর্ভাবনায় 
ফেলল। তখন আমার নিকট ওয়াহীর মাধ্যমে জানানো হলো যে, আমি যেন সে দু'টির উপরে ফু দেই। তখন 
আমি ফুঁ দিলে সে দু'টি উড়ে গেল । আমি সে দু'টির ব্যাখ্যা করলাম- সে দু’ মিথ্যাবাদী (ভণ্ড নাবী) যে দু'জনের 
মাঝে আমি রয়েছি- (অর্থাৎ-) সান‘আ অধিবাসী আসওয়াদ আল-‘আনসী এবং ইয়ামামাহ্‌ অধিবাসী 
মুসাইলামাতুল কায্যাব। (ই.ফা. ৫৭৩৭, ই.সে. ৫৭৬৮) 
Ad p05 ol be of BS nn 0h ay GES es Ly Lot GS (ryveprry-oAr) 
Fe Sl SD Oh 08 sey baie UH stall cla 1 BE a OE UN SE op IX te 
+" 03 
৫৮৩১-(২৩/২২৭৫) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... সামুরাহ্‌ ইবনু জুনদাব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, নাবী ুু্‌ ফাজ্রের সলাত আদায়ন্তে লোকদের দিকে মুখ ফিরিয়ে বসতেন এবং বলতেন, তোমাদের কেউ 
কি গত রাতে কোন স্বপ্ন দেখেছে? (ই.ফা. ৫৭৩৮, ই.সে. ৫৭৬৯) 


Wwww.waytojannah.com 


Contents 


he 


JU Gls tt 
পর্ব (88) ফাযীলাত 


PEE CEE 2 i ang a Lae Bi 2 
59 Sb ALE 22 ALT y FEE ll a fod El —)\ 
১. অধ্যায় : নাবী 38-এর বংশে ফাযীলাত এবং নুবৃওয়াত প্রাপ্তির আগে 
(তাকে) পাথরের সালাম করা প্রসঙ্গ 
A cp oh Ge 0 GO Se CF LOL GIN en OF LO EES (rrvap)-oAT'Y 
Rd 0 EB A As Le df OF AIM BS - pl ts SI ES Ue 08 UH - 
is tow U5 daly Getty Hy te is cal Alt" 0% BE A UD Chas Us 
+ pi bn El ph 8 ib in cilia 
৫৮৩২-(১/২২৭৬) মুহাম্মাদ ইবনু মিহূরান আর্‌ রাযী ও মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহ্মান ইবনু সাহ্‌ম (রহঃ) 
as আবু ‘আম্মার শাদ্দাদ (রহঃ) হতে বর্ণিত । তিনি ওয়াসিলাহ্‌ ইবনু আসকা* (রহঃ)-কে বলতে শুনেছেন যে, 
রসূলুল্লাহ 3% বলতেন : মহান আল্লাহ ইসমাঈল (‘আঃ)-এর সন্তানদের থেকে ‘কিনানাহ্‌’-কে চয়ন করে 
নিয়েছেন, আর কিনানাহ্‌ ('র বংশ) হতে, 'কুরায়শ’-কে বাছাই করে নিয়েছেন আর কুরায়শ (বংশ) হতে বানু 
হাশিমকে বাছাই করে নিয়েছেন এবং বানূ হাশিম হতে আমাকে বাছাই করে নিয়েছেন। (ই.ফা. ৫৭৩৯, ই.সে. ৫৭৭০) 
Uh 8 BAS OP I of Ch 3 ES LS a C8 28 Hf BED (rrvyyey-oATY 
LY EE TRS CPS BE Al UO UB ULE OF DE bk AP Us Ue 
ONES SAU Hk 
৫৮৩৩-(২/২২৭৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: আমি মাক্কায় একটি পাথরকে জানি, যে আমার (নাবীরূপে) প্রেরিত হওয়ার 
আগেও আমাকে সালাম করত; আমি এখনও তাকে সন্দেহাতীতভাবে চিনতে পারি। (ই.ফা. ৫৭৪০, ই.সে. ৫৭৭১) 


Wwww.waytojannah.com 


Contents 


২৭৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


GDB end oe BE ES nck Gly 1 
২. অধ্যায় : আমাদের নাবী -কে সমুদয় সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব প্রদান প্রসঙ্গ 
ABD te-ADoles- is ES ella Fl ATA Ct) 2 ( (YAY) 0 AYE 
al REED SE al J) UN SEA HH ES ES bd Se FS jb FES 
"ait I gilt Is Hd te G25 2 US Ee Fe 
৫৮৩৪-(৩/২২৭৮) হাকাম ইবনু মূসা আবূ সালিহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 


বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমি কিয়ামাতের দিন আদাম সন্তানদের সরদার হব এবং আমিই প্রথম ব্যক্তি 
যার কবর খুলে যাবে এবং আমিই প্রথম সুপারিশকারী ও প্রথম সুপারিশ গৃহীত ব্যক্তি । (ই.ফা. ৫৭৪১, ই.সে. ৫৭৭২) 


FE Ll jaa ob OL - 
৩. অধ্যায় : নাবী 38%-এর মু‘জিযা প্রসঙ্গ 

[ES BJ Gl 47 he [Ec ee) Ss 2 I oB si > (Yrva/t)-o AYO 
LD GH LSTA Ln Eh IS CA Ck hs sly oS BE lS | ol be S38 
Held te BIT Hi = J - ald 3 
৫৮৩৫-(৪/২২৭৯) আবু রাবী‘ সুলাইমান ইবনু দাউদ ‘আতাকী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, 
একবার নাবী কুনু পানি আনতে বললেন, তখন একটি প্রশস্ত তল বিশিষ্ট অগভীর বর্তন নিয়ে আসা হলো । (তিনি 
তাতে হাত রেখে বারাকাতের দুআ করলেন) এবং লোকেরা ওষু করতে লাগল। আমি তাদের সংখ্যা খাট হতে 
আশির মাঝে ধারণা করলাম । বর্ণনাকারী বলেন, আমি পানির দিকে চেয়ে থাকলাম- যা তার আঙ্গুলসমূহের মাঝ 

থেকে ফোয়ারার মতো বেরিয়ে আসছিল। (ই.ফা. ৫৭৪২, ই.সে. ৫৭৭৩) 

At Hf SSC WL BS Le ES LAN cg bY GELY ESS (fo)-oAT 
5 a 55 pd te Ee of 55 4 3 G5 GEA 2 pd Sr ae i shy 0 CS 
12s HE 4 Ud A LG 0h LN Sand? Se HS, BE an JU 
ba LE Od A -  - the ka Uf A Als 2S sy OS 3 BE AULD Lag 
CAT ie tn nf SB nl Ea sll 5S 
৫৮৩৬-(৫/...) ইসহাক্‌ ইবনু মূসা আনসারী ও আবূ তাহির (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3%-কে লক্ষ্য করলাম, তখন ‘আস্রের সলাতের সময় হয়ে গিয়েছিল আর 
লোকেরা ওযুর পানি সন্ধান করছিল; কিন্তু তারা খুঁজে পেল না। এ সময় রসূলুল্লাহ 3%-এর কাছে কিছু ওযুর পানি 
আনা হলো । রসূলুল্লাহ 3% সে পানির বর্তনে তার হাত রেখে দিলেন এবং লোকদের তা হতে ওষূ করতে 
বললেন । বর্ণনাকারী বলেন, আমি দেখলাম, পানি তার অঙ্গুলিসমূহের নিচ থেকে উচ্ছবল তরঙ্গের মত বেরিয়ে 


আসছে। তখন লোকেরা ওযু কঃ:ল, এমনকি তাদের শেষ লোক পর্যন্ত সবাই ওযু করতে সক্ষম হলো। 
(ই.ফা. ৫৭৪৩, ই.সে. ৫৭৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ২৭৫ 


B08 ie of ED pts CH a — de EG Lad ULE Hf ES (...p)-oATY 
AL G20 Se Bly HLM J - 0 ly BE al Ls 0 aC ts Ld 
CHUN. El bah Bah ll 058 on LS Fd 23 2s Lah IC ad ly BS — SS Cg 
- BLL 13S UU SA Uf U1 
৫৮৩৭-(৬/...) আবু গাসৃসান মিসমা‘ঈ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । নাবী ৪ 
এবং তার সহাবীগণ “যাওরা’ নামক স্থানে ছিলেন। রাবী বলেন, ‘যাওরা’ হলো মাদীনার বাজার ও মাসজিদের 
সন্নিকটে একটি স্থান। সে সময় তিনি একটি পাত্র নিয়ে আসতে বললেন, যাতে অল্প পানি ছিল। তিনি তীর 
(হাতের) মুষ্ঠি তাতে রাখলেন । তখন তীর অঙ্গুলিসমূহের মধ্য হতে (পানি) উতড়িয়ে বের হতে লাগল আর তার 
সহাবীগণ সবাই ওযূ করলেন । বর্ণনাকারী [কাতাদাহ্‌ (রহঃ)| বলেন, আমি প্রশ্ন করলাম, হে আবু হাম্যাহ্‌ (রাযিঃ)! 
তীরা কতজন ছিলেন? তিনি বললেন, তাঁরা ছিলেন তিনশ’ জনের মতো । (ই.ফা. ৫৭৪৪, ই.সে. ৫৭৭৫) 
dl bo BG be Secs BS Dis tj Lon os Ed to LL Bs, (- NM -oATA 
MR 3 KSB SA CT 0 Alal 254 pl ob ob sr os BE ‘al 
+ pli 
৫৮৩৮-(৭/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। নাবী 3% 'যাওরা'য় 
ছিলেন। সে সময় “একটি পানির পেয়ালা নিয়ে আসা হলো, যার পানিতে তার অঙ্গুলিসমূহ ডুবছিল না অথবা এঁ 


পরিমাণ, যা তাঁর অঙ্গুলিসমূহ ডুবাতে পারে না। তারপর (পূর্বোল্লিখিত হাদীসের) বর্ণনাকারী হিশাম (রহঃ) বর্ণিত 
হাদীসের হুবহু বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৭৪৫, ই.সে. ৫৭৭৬) 
be A ol bk UB UG ol Ly CLD ES at tp LL HS (rra.fmj-oAr 
Hed die Ody Bn SG Gk Ul CL Cl 265 0 BE A 6 CHS a0 fff SEE 
A Le CU BC bh UY CS Ue 38 55 BEE Cl 3 3 CHS ph od hi 
UG 5 LESS 106. 25 OG. sae" 0% BG 
৫৮৩৯-(৮/২২৮০) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, উন্মু মালিক (রাষিঃ) 
তীর একটি চামড়ার পেয়ালায় নাবী ুঁটু-এর জন্য ঘি উপটৌকন পাঠাতেন। (কোন কোন সময়) তার ছেলেরা 
তার নিকট এসে (রুটি মাখাবার জন্য) তরকারি চাইত। কিন্তু তখন তাদের নিকট কিছু থাকত না। তাই তিনি 
(উম্মু মালিক) সে পেয়ালাটির নিকট যেতেন যাতে তিনি নাবী 3%-এর জন্য উপঢৌকন প্রেরণ করতেন। তখন 
তিনি তাতে কিছু ঘি পেয়ে যেতেন। তারপর তা তার ঘরের (রুটি মাখাবার) তরকারির কাজ দিতে থাকল। যে 
পর্যন্ত না সেটি (আঙ্গুল দিয়ে মুছে) নিংড়ে ফেললেন। সে নাবী 3ু%-এর নিকট আসলে তিনি বললেন : তুমি সেটি 
নিংড়ে ফেলেছ? তিনি বললেন, হ্যা! তিনি (3) বললেন, ভুমি লেচিকে নো মুহে) বধবিষ্থায় রেখে দিলে ত কিছু 
মওজুদ থেকেই যেত । (ই.ফা. ৫৭৪৬, ইসে. ৫৭৭৭) 


Wwww.waytojannah.com 


Contents 
২৭৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


te of be Be Gs Gl ts GLA Be et Lb LL GES (eraifa)- OAE 
Sl Se 08 Un U0 Uh ws Ss Shs TAL Lali BE oh dU Ea 
৫৮৪০-(৯/২২৮১) সালামাহ্‌ ইবনু শাবীব (রহঃ) জাবির (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, জনৈক লোক 
খাবার চাইতে নাবী ক¥্-এর নিকট আসলো । তিনি তাকে অর্ধ ওয়াসৃক যব খাবার জন্য দিলেন। লোকটি তা 
থেকে আহার করতে থাকল আর তার স্ত্রী এবং তাদের (দু'জনের) মেহমানরাও। পরিশেষে সে (একদিন) তা 
মেপে দেখল। ফলে তা ফুরিয়ে গেলে। তারপরে সে নাবী ¥%-এর নিকট (অভিযোগ নিয়ে) আসল। তিনি 
বললেন, যদি তুমি তা মেপে না দেখতে, তাহলে তোমরা তা থেকে আহার করতে থাকতে এবং তা তোমাদের 
জন্য (দীৰ্ঘ সময়) বিদ্যমান থাকত । (ই.ফা. ৫৭৪৭, ই.সে. ৫৭৭৮) 
hy Wie Be LA le ff ES al A So ts dl Se ES (v.eafv)-oAE) 
Es UGE J 0 Ss Of ESAT br, C5 ae di LCD HN of be - od th 
Ls CRAs bh Gandy Tell clad Sal LG US U5 5552 HE HE A UL 
Mh ES BOSS Be Gandy Sell cb EDS fay A Ug 05 1 co bs 
cL GE UY U5 Go GE YE OH 8B Gs 2 Ci Loi 
OE CH GE Ey UUs. "RE MC be oS Se GE US IED 
ris WC te CELL in 388 al U4) CS U - fbn tio nd MDa Be bi 
55 Gl by bl 2 B- IN - 0% 0 Al CU Ns HE Ll CG. i VG. 
LE O88 Us El 2 AGG 5 3 BE dl JAD LES - 06 - pit SE SS SM 
EATS 105 I El A — UN Ul de 5 Et 5 U5 Ge pl 
Ue GL SG LSA Sc 
৫৮৪১-(১০/৭০৬) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান দারিমী (রহঃ) ..... মু‘আয ইবনু জাবাল (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, তাবূক যুদ্ধের বছর আমরা রসূলুল্লাহ ক্-এর সাথে (যুদ্ধে) বের হলাম। (এ সফরে) তিনি 
(দু') সলাত একসাথে আদায় করতেন। অর্থাৎ, যুহ্র ও ‘আসর একসাথে আদায় করতেন, আর মাগরিব ও ‘ইশা 
একত্রে আদায় করতেন । পরিশেষে একদিন (এমন) হলো যে, সলাত দেরিতে আদায় করলেন। তারপর বের হয়ে 
এসে যুহর ও ‘আস্র একসাথে আদায় করলেন, তারপর (তীবুতে) ঢুকলেন । অতঃপর আবার বেরিয়ে এলেন এবং 
মাগরিব ও ‘ইশা একসাথে আদায় করলেন। অতঃপর বললেন, ইন্শাআল্লাহ তোমরা আগামীকাল ‘তাবৃক 
জলাশয়ে’ পৌছবে, তবে চাশ্তের সময় না হওয়া পর্যন্ত তোমরা সেখানে পৌছতে পারবে না। তোমাদের মাঝে যে 
(ই) সেখানে (প্রথমে) পৌছবে সে যেন তার পানির কিছুই স্পর্শ না করে- যতক্ষণ না আমি এসে পৌছি। আমরা 
(ঠিক সময়েই) সেখানে পৌছলাম ৷ (কিন্তু) ইতোমধ্যে দু’ লোক আমাদের পূর্বে সেখানে পৌছে গিয়েছিল। আর 
প্রসবণটিতে জুতার ফিতার ন্যায় ক্ষীণ ধারায় সামান্য পানি বের হচ্ছিল। মু‘আয বলেন, রসূলুল্লাহ 38% এ দু'জনকে 
প্রশ্ব করলেন, তোমরা তা হতে কিছু পানি ছুঁয়েছো কি? ..... তারা উভয়ে বলল, হ্যা! তখন নাবী 3% তাদের 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাষীলাত ২৭৭ 


দু'জনকে ভর্€সনা করলেন। আর আল্লাহর যা ইচ্ছা তাই তাদের বললেন বর্ণনাকারী বলেন, এরপর লোকেরা 
তাদের হাত দিয়ে অঞ্জলি ভরে ভরে প্রসবণ হতে অল্প অল্প করে (পানি) তুলল, পরিশেষে তা একটি পাত্রে কিছু 
পরিমাণ জমা হলো । বর্ণনাকারী বলেন, রসূলুল্লাহ 3% তার মাঝে তার দু'হাত এবং মুখ ধুলেন এবং তারপরে তা 
(পানি) তাতে (প্রসবণে) উল্টিয়ে (ঢেলে) দিলেন। ফলে পানির প্রসবণটি প্রবল পানি ধারায় কিংবা বর্ণনাকারী 
বলেছেন, অধিক পরিমাণে প্রবাহিত হতে লাগল । আবূ ‘আলী (রহঃ) সন্দেহ করেছেন যে, বর্ণনাকারী এর মধ্যে 
কোন্টি বলেছেন। এবার লোকেরা পানি প্রয়োজন মতো পান করল । পরে নাবী 3% বললেন, হে মু‘আয! তুমি 

যদি দীর্ঘায়ু হও, তবে আশা করা যায় যে, তুমি দেখতে পাবে প্রসবণের এ জায়গাটি বাগানে ভরে গেছে। 
(ই.ফা, ৫৭৪৮, ই.সে. ৫৭৭৯) 

LG 0 se Ue BL SEL ED Cd of ALL Lh dl LE GES (ravfyv)-oAEY 
(sli as 552 BRE Al J) ee COS UG AS fl be Grell Ds 0 des Of le Le 
dl UD WaDRy BEADS. | WL" BE Al 4) JE FHSY HS ck SH Aly 
IAD UB G5 as A Uli, . “dl U0 2 cB Sf U0, 3 ote FG 
<. "ie 5 Cs US Ud 8 SUG bs D8 52 Ep Bh iS Cie BE 3 
Fle le pall nl JG HE ib Le 4 2 i Pe ত A nt eB) 
ERLE E183 4 scaly HE A LL Sf LG sas Bd cals lig, HEE A dL 
«Sl ote cdl. "SUE El 6 Utne oe Had HE al J JL SH gly Ue 
we Aol. «CEG US Ly or ESL Ea DUS Ld E Sule 3 BE al U3 J 
BEES EYES MT TE 7s Wns Te A Df x Hb oh" OR Lh ke 
2 bee ob PEELS Ed He vi BE 3 os 5B Yo 
Ed ah 2 IS BE UO GA: 2d Hf OG SUE Ly BL Gal. "ia Lal 
"08. VAT Ebi Lad NE OR ENCE 
"I bn 28 HSL OY 
৫৮৪২-(১১/১৩৯২) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... আবু হুমায়দ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সাথে তাবূক যুদ্ধের জন্য বের হলাম । আমরা ‘ওয়াদিল কুরা' 
এলাকায় এক মহিলার একটি বাগানের নিকট পৌছলে রসূলুল্লাহ সু বললেন, তোমরা এর পরিমাণ ধারণা করো। 
আমরা এর পরিমাণ অনুমান করলাম ৷ মার রসুলুল্লাহ 3% দশ ওয়াসৃক (প্রায় পঞ্চাশ মণ) পরিমাণ ধারণা করলেন 
এবং (মেয়ে লোকটিকে) বললেন, ইন্শ আল্লাহ আমরা তোমার এখানে ফিরে আসা পর্যন্ত এ পরিমাণ ধরে রাখো। 
তারপরে আমরা অগ্রসর হলাম এবং তাবুকে পৌছে গেলাম । তখন রসূলুল্লাহ 3 বললেন, আজ রাতে প্রচণ্ড বায়ু 
প্রবাহ তোমাদের উপর দিয়ে বয়ে যাবে। তাই তোমাদের কেউ যেন তার মধ্যে দাড়িয়ে না থাকে এবং যার উট 
'আছে সে যেন তার দড়ি মজবুত করে বেঁধে রাখে। অতঃপর দেখা গেল, অনেক বাতাস প্রবাহিত হলো । জনৈক 
লোক দীড়ালে বাতাস তাকে তুলে নিয়ে পরিশেষে ‘তাই’ নামক পাহাড়ে ফেলে দিল। আর (এঁ সময় নিকটবর্তী) 

—৩৯' 
Wwww.waytojannah.com 


Contents 
২৭৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


‘আয়লার’ অঞ্চল প্রধান (শাসক) ইবনুল ‘আলমা'-র দূত রসূলুল্লাহ 3ু-এর নিকট একটি পত্র নিয়ে আসলো এবং 
তিনি তাকে একটি সাদা খচ্চর উপঢৌকন পাঠালেন। রসূলুল্লাহ ক-ও তার নিকট চিঠি লিখে পাঠালেন এবং 
তাকে একটি চাদর উপটৌকন হিসেবে প্রেরণ করলেন। এরপর আমরা এগিয়ে চলতে চলতে ‘ওয়াদিল কুরা' 
পৌছলাম । রসূলুল্লাহ 3 স্ত্রীলোকটিকে (বাগানের মালিক) তার বাগান সম্পর্কে প্রশ্ব করলেন যে, তার ফল কি 
পরিমাণে পৌছেছে? সে বলল, দশ ওয়াসক। তারপর রসূলুল্লাহ 3 বললেন, আমি দ্রুত যাচ্ছি। তোমাদের মাঝে 
যার ইচ্ছা হয় সে আমার সাথে অবিলম্বে যেতে পারে। আর যার ইচ্ছা সে থেকে যেতে পারে। অতঃপর আমরা 
বেরিয়ে গেলাম । পরিশেষে মাদীনার নিকটবর্তী এলাকায় পৌছলাম। সে সময় তিনি বললেন, এ (মাদীনাহ্‌) হলো 
‘তাবা’-পবিত্র ও উত্তম জায়গা । আর এ হলো উহুদ । আর তা এমন পর্বত, যে আমাদের ভালবাসে এবং আমরাও 
তাকে ভালবাসি । এরপর বললেন, আনসারীদের শ্রেষ্ঠ পরিবার বানু নাজ্জার, এরপর বানূ ‘আবদুল আশ্হাল, 
তারপর বানূ হারিস ইবনু খাযরাজ, অতঃপর বানু সা‘ইদাহ্‌ পরিবার । আর আনসারদের প্রতিটি সম্প্রদায়ই ভাল। 
সা‘দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) আমাদের সঙ্গে এসে একত্রিত হলে (তার সম্প্রদায়ের) আবূ উসায়দ (রাযিঃ) তাঁকে 
বললেন, আপনি কি দেখেননি যে, রসূলুল্লাহ 3 আনসার সম্প্রদায়েরগুলোর মাঝে ধারাবাহিকভাবে শ্রেষ্ঠত্ব বর্ণনা 
করেছেন এবং আমাদের সম্প্রদায়কে তালিকার শেষে রেখেছেন। তখন সা'দ (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর নিকটে 
গেলেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আপনি আনসার সম্প্রদায়গুলোর শ্রেষ্ঠত্ব বর্ণনা করেছেন এবং আমাদের 
শেষে রেখেছেন! তখন তিনি বললেন, শ্রেষ্ঠ তালিকাতে অন্তর্ভুক্ত হওয়াও কি তোমাদের জন্য যথেষ্ঠ নয়? 

্ (ই.ফা. ৫৭৪৯, ই.সে, ৫৭৮০) 
Ul oaldd 3 SEL Us Ole ss Ls dl ts 8G Hf ES (pn-oAtr 
2 dy! TS SY ALY ity Ss 0 LE ES Ty ES SU aE LL C3 adh 
Al ILD LG ay Sah od V5 UE OF DL a ln EG LS Hy." Cai 


+ BE Al JD SY AG AR Ms SS Hy. an BE 
৫৮৪৩-(১২/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রাযিঃ) ..... ‘আম্র ইবনু 


ইয়াহইয়া (রহঃ) উল্লেখিত সূত্রে আনসারদের প্রতিটি সম্প্রদায়ের কল্যাণ আছে’ পর্যন্ত বর্ণনা করেছেন। তিনি 
পরবর্তী অংশ- সা'দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) সম্বন্ধে বর্ণনা উল্লেখ করেননি। তবে উহায়ব (রহঃ) তার বর্ণিত 
হাদীসে বেশি উল্লেখ করেছেন, রসূলুল্লাহ 3 তার (ইবনুল ‘আলমা)-র জন্য তাদের জনপদণগুলো লিখে দিলেন। 
উহায়ব (রহঃ)-এর বর্ণিত হাদীসে রসূলুল্লাহ 3ু-ও তার নিকট চিঠি লিখে প্রেরণ করলেন- উক্তিটি বর্ণনা 
করেননি । (ই.ফা. ৫৭৫০, ই.সে. ৫৭৮১) 
Cl ba A TG Al aap’ i Bl so ASG LL ~t 
8. অধ্যায় : আল্লাহ তা'আলার উপরে নাবী 3%-এর তাওয়াক্কুল এবং তীঁকে লোকদের (অনিষ্ট) 
হতে আল্লাহ তাআলার হিফাযাত 

LL a Ue GAB oF axe ES GIN EE GOA AL Lh Se ES Gerpry-oAEE 
Os - Pal UA — 5 bil, - 3G) 0h hn Lh LOL Se Hl AC 2 
FE Al 10 Ee U8 UU Al sie GF 4 Ue GD gle of 3 On LP GAT SP - 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাষীলাত ২৭৯ 


Al ds 2 ES 3 5 10 D5 sims SE 35 3 BE Al USD LL Ss 3 452 
"38% a 054) 8 - J - A CES AD 3 OA SHS - J - Wal in S04 
35 8 Ee ELV YY AN lh AD ok IAS CLERC El 0 U8 Y 
PLA 6. CG LOU Fin CLG Ca Ll 3 UB. dl COUN Tie Ll ta od 
HE 4 IO GUS BB. VAD BA 
৫৮৪৪-(১৩/৮৪৩) ‘আবৃদ ইবনু হুমায়দ, আবূ ‘ইমরান মুহাম্মাদ ইবনু জা'ফার ইবনু যিয়াদ (রহঃ) ..... 
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3%-এর সাথে নাজ্দ-এর দিকে 
একটি জিহাদে গেলাম ৷ রসূলুল্লাহ 3% (পেছন হতে এসে) একটি কাটাবন যুক্ত উপত্যকায় আমাদের পেলেন। 
রসূলুল্লাহ 3% একটি গাছের তলায় অবতরণ করলেন এবং তীর তলোয়ারটি সে বৃক্ষের একটি শাখায় লটকিয়ে 
রাখলেন। বর্ণনাকারী [জাবির (রাযিঃ)] বলেন, আর লোকেরা গাছের ছায়ায় আশ্রয় নেয়ার জন্য প্রান্তরে ছড়িয়ে 
পড়ল বর্ণনাকারী বলেন, পরে রসূলুল্লাহ 3% বললেন : জনৈক লোক আমার নিকট আসলো তখন আমি ঘুমন্ত 
সে তলোয়ারটি হাতে নিল। আমি জেগে উঠলাম, আর সে আমার মাথার কাছে দণ্ডায়মান । আমি কিছু বুঝে না 
উঠতেই (দেখি) উন্ক্ত তলোয়ারটি তার হাতে নিয়ে দাড়িয়ে । অতঃপর সে আমাকে বলল, কে তোমাকে আমা 
হতে রক্ষা করবে? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ! সে দ্বিতীয় বার বলল, তোমাকে আমার হাত থেকে কে 
রক্ষা করবে? তিনি বলেন, আমি বললাম, আল্লাহ! রসূলুল্লাহ 3 বললেন, সে তখন তলোয়ারটি ভিতরে ঢুকিয়ে 
রাখল । আর ওই যে সে বসে আছে। এরপর রসূলুল্লাহ 3 তাকে কিছুই বললেন না । (ই.ফা. ৫৭৫১, ই.সে. ৫৭৮২) 
Hf Gl SG GEL 2 8 Hs Lad AD AE Lh dl Le AES (hh -oAto 
20 0 2 ie Gs LL SH 3A lie of Sr Un GES GADD of Cis LOST cota 
Ss GH HEE RE EU ERA 
৫৮৪৫-(১৪/..) “াবিু্াহ হব তাবুর রহমান ন ও আধ বাৰর ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... Tt 
ইবনু আবূ সিনান দুওয়ালী ও আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহ্‌মান (রহঃ) হতে হাদীস রিওয়ায়াত করেন যে, 
জাবির ইবনু ‘আবদুল্লাহ আনসারী (রাযিঃ) ..... তিনি ছিলেন নাবী 3ু%-এর একজন সহাবী। তিনি নাবী 3%-এর 
সাথে নাজৃদ অভিমুখে একটি মিশনে গেলেন। নাবী 3% যখন ফিরে এলেন তখন তিনিও তার সাথে ফিরে 
আসেন । এরপর দুপুরের বিশ্রামকালে সকলে উপস্থিত হলো ..... । তারপর ইব্রাহীম ইবনু সা‘দ ও মামার (রহঃ) 
বৰ্ণিত হাদীসের হুবহু উল্লেখ করেছেন। (ই.ফা. ৫৭৫২, ই.সে. ৫৭৮৩) 
A of 0 cS CEG 559 C3 DU GEG ie GES 2 of 0 8 3 EEG Cf. j-oAEN 
GAD Sed cha. LE ly BS SS FEE dl ID eo CEH OS 30 te Ls of 
BE Al JD BUSS BE ASH 
৫৮৪৬-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা নাবী $ু-এর সাথে এগিয়ে চললাম । পরিশেষে আমরা যখন যাতুর রিকা‘য় পৌছলাম .....। এরপর যুহরী 


Wwww.waytojannah.com 


Contents 


২৮০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


(রহঃ) বর্ণিত হাদীসের হুবহু বর্ণনা করেছেন। কিন্তু তিনি তারপর রসূলুল্লাহ 3% তাকে আর কোন কিছু বলেননি- 
উক্তটি বর্ণনা করেননি। (ই.ফা. ৫৭৫৩, ই.সে. ৫৭৮৪) 
Ms 5 Con FE Ca 2 Sad Ce fa Os Ll ~o 
৫, অধ্যায় : নাবী 3% যে হিদায়াত ও ‘ইলম সহ প্রেরিত হয়েছেন তার দৃষ্টান্তের বিবরণ 
ily, — sS0 th Sx oxi ae Ao Ls of Ch 8 5 EES (rravpvo)-oAtY 
et 08 HE A op ge of Ce 5 0 be 5 be TL Hf ES i - AE N 
Ch od Lb ile Wie CHES Cn CU Pe SS lily GH Cn UR 3 dl al 
Nes NE Ue 1 Gy B03 ELL TL ie OE 2H Talal, HEY il 
Ly dl oo od ie Foe SG HE Ca Vy HC ULLG Y DEG A OY GA Ge Bb 
a Sh GS MCL MELO MSI TG BOE la i AG 


৫৮৪৭-(১৫/২২৮২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ ‘আমির আশশ‘আরী ও মুহাম্মাদ ইবনু ‘আলা 
(রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ) ও আবূ মূসা (রাযিঃ)-এর সানাদে নাবী $ু হতে বর্ণিত । তিনি বলেন, আল্লাহ 
তা'আলা আমাকে যে হিদায়াত ও ‘ইল্ম সহকারে প্রেরণ করেছেন; তার দৃষ্টান্ত সে বৃষ্টির মত যা কোন ভূমিতে 
বর্ষিত হলো, আর সে ভূমির উৎকৃষ্ট কতকাংশ পানি গ্রহণ করে এবং প্রচুর তরতাজা ঘাস-পাতা উৎপাদন করে। 
আর কতকাংশ হলো শক্ত মাটি, যা পানি আবদ্ধ রাখে, ফলে আল্লাহ তা'আলা তা দ্বারা মানুষের উপকার করেন 
এবং তারা তা থেকে পান করেন, (অন্যদের) পান করায় ও পশু চড়ায়। আর বৃষ্টি সে জমির আরও কিয়দংশ 
বর্ষিত হলো- যা উঁচু অনুৰ্বর, যা কোন পানি আবদ্ধ করে রাখে না আর কোন লতা-পাতাও উৎপাদিত করে না। সে 
উদাহরণ হলো সেসব লোকের- যারা আল্লাহর দীনের জ্ঞান অর্জন করে এবং আল্লাহ তাদের সেসব বস্তু দিয়ে 
উপকৃত করেন যা নিয়ে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন। ফলে সে ‘ইলম অর্জন করে অন্যকেও শিক্ষা দেয়। আর 
তৃতীয় উদাহরণ হলো এঁ লোকদের যারা তার প্রতি মাথা উঁচু করেও তাকায় না এবং আল্লাহর এঁ হিদায়াতও কবূল 
করে না, যা নিয়ে আমি প্রেরিত হয়েছি। (ই.ফা. ৫৭৫৪, ই.সে. ৫৭৮৫) 


PAL Ua PA 23S ob LEIULG Al oP BE ALE CL -—N 
৬. অধ্যায় : উম্মাতের প্রতি নাবী 38-এর স্নেহ এবং তাদের জন্য ক্ষতিকর বিষয় থেকে 
গুরুত্ব সহকারে সতকীকরণ 


SG - HK 8 Billy - EK Hy oS AG 2 dl EE ESS, (crArp-oAEA 

YC SBE REO 1 ASE le DE SESS IL A SEE ie SEE ears MELA LLG Cg fT GS 

dl bd UB oe 0" 08 HE LD oF Suge A Ce SY fl CP BO te CL Hf 
+ EG Ud a Ul os Gin oa Sl A PH GURL A J) BS as 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযষীলাত ২৮১ 


HES HC 1ALAL He Ll CPE, alge oe LAL 1 2 te Lisle 45 
8 4h CO lee be Hy 3p Ch CEE GRU ie Uo WG pair HERG 
El 
৫৮৪৮-(১৬/২২৮৩) ‘আবদুল্লাহ ইবনু বার্রাদ আশ‘আরী ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) 
হতে বর্ণিত যে, নাবী ন বলেছেন : আমার উদাহরণ এবং আল্লাহ যা দিয়ে আমাকে প্রেরণ করেছেন তার 
উদাহরণ সে ব্যক্তির উপমার মতো যে তার স্বজাতির নিকট এসে বলে, হে আমার গোত্র! আমি আমার দু' চোখে 
(শত্ৰু) সেনা দেখে এসেছি, আর আমি (সুস্পষ্ট) সতর্ককারী। 
সুতরাং আত্মরক্ষা করো। তখন তার গোত্রের একদল তার কথা মেনে নিল এবং রাতের অন্ধকারে সুযোগে 
(জায়গা ত্যাগ করে) চলে গেল। আর এক দল তাকে মিথ্যাবাদী সাব্যস্ত করে ভোর পর্যন্ত স্ব-স্থান হতে চলে 
গেল। ফলে (শক্ৰ) বাহিনী সকালে তাদের হামলা করল এবং তাদের সমূলে ধ্বংস করে দিল। সুতরাং এ হলো 
তাদের উপমা যারা আমার আনুগত্য করল এবং আমি যা নিয়ে এসেছি তার অনুকরণ করল এবং ওদের উদাহরণ 
যারা আমার অবাধ্য হলো এবং যে সত্য আমি নিয়ে এসেছি তাকে মিথ্যা প্রতিপন্ন করল । 

(ই.ফা. ৫৭৫৫, ই.সে, ৫৭৮৬) 
oF A of CF EDM SO SE C9 Eel EG nal Lh EG cy (rvaspivy-oAts 
FESS VN TE 9 BE A Ky a Ce BG al UL SOUR off be Ee 

"28 USE fy Sy ST Ul a3 Cbs nis Lin 

৫৮৪৯-(১৭/২২৮৪) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

রসূলুল্লাহ 3% বলেছেন : আমার উপমা ও আমার উম্মাতের উপমা সে ব্যক্তির উপমার মতো, যে অগনি প্রজ্্বলন 

করেছে ফলে মাকড় ও কীট-পতঙ্গ তাতে জ্বলতে লাগল। আমি তোমাদের কোমরবন্ধ ধরে (তোমাদের রক্ষার 
ee i 


ALY ie AUN ol be LULL ES VG ob al 0 Sl ye ES (../..)-0Ao. 


ted. a 


+ 09> 
৫৮৫০-(.../...) ‘আম্র আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু যিনাদ (রহঃ) হতে উপরোক্ত 
সূত্রে হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৭৫৭, ই.সে. নেই) 


Lh OU As C9 lh ie i COAL BSN Le 3) 0 LOL ES (...pA)-oAo) 

8D SES oe BE al UD UUs Vie CHL SS. BG al LD br A A Gs 

Ss G5 U3 GE GS Us oA A KL GIA CHUA CVG Gk 

DU oF fh J oe fh J cp Ss Uf SE, a SS UU Ga GOES lis 
৫৮৫১-(১৮/...) মুহাম্মাদ ইবনু রাফি' (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

এগুলো হলো সেসব (হাদীস), যা আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3 থেকে আমাদের নিকট রিওয়ায়াত 


Wwww.waytojannah.com 


Contents 
২৬৮২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


করেছেন। এরপর সেগুলো হতে তিনি কিছু হাদীস বর্ণনা করেন। তার একটি হলো, রসূলুল্লাহ ু্ট বলেছেন : 
আমার অবস্থা সে লোকের অবস্থার মতো যে আগুন ভ্বালিয়েছিল, তখন তাতে তার চতুষ্পার্শ্ব আলোকিত হলো, 
তখন পতঙ্গ ও সেসব জন্তু যা আগুনে পড়ে থাকে, তাতে পড়তে লাগল আর সে লোক সেগুলোকে বাধা দিতে 
লাগল । তবে তারা তাকে হারিয়ে দিয়ে তাতে ঢুকে পড়তে লাগল। তিনি বললেন, এটাই হলো তোমাদের অবস্থা 
আর আমার অবস্থা । আমি আগুন থেকে রক্ষার জন্য তোমাদের কোমরবন্ধগুলো ধরে টানি ও বলি যে, আগুন হতে 


দূরে থাকো, আগুন থেকে দূরে থাকো এবং তোমরা আমাকে পরাস্ত করে তার মধ্যে ঢুকে পড়ছো। 
(ই.ফা, ৫৭৫৮, ই.সে. ৫৭৮৮) 


HS UF Hie Of Ms UF Pal EEG Loe OF UES SE th LS HD (rvAofiay-oAoY 
Ry U3 CE ANS Uso O25 16 55 O80 SEE LE oa" BE dl J U6 U6 
+ FA bn USE fy J op 1S 2s STU We bes 
৫৮৫২-(১৯/২২৮৫) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
স্্ বলেছেন: আমার উপমা ও তোমাদের উপমা সে লোকের উপমার মতো যে আগুন জ্বালালো, ফলে ফড়িং দল 


আর পতঙ্গ তাতে ঝাপিয়ে পড়তে লাগল আর সে লোক তাদের তা থেকে বিতাড়িত করতে লাগল। আমিও আগুন 


থেকে রক্ষার জন্য তোমাদের কোমরবন্ধ ধরে টানছি, আর তোমরা আমার হাত থেকে ছুটে যাচ্ছ। 
(ই.ফা. ৫৭৫৯, ই.সে. ৫৭৮৯) 


Chl SE BG ays 65 GL -V 
৭. অধ্যায় : নাবী 3%-এর শেষ নাবী হওয়ার বিবরণ 

EXIF A ol bp LE Ls OE Eo sly Loe ts Se oy (rrayr.)-oAor 
Ud AL LAL UES ok OR) SE SU Sy oka" UN HE a cf A ol ie 
+ Ril ds Gf eich il os YY Va te CAA UE Uf CAH x Osh al 
৫৮৫৩-(২০/২২৮৬) ‘আম্র ইবনু মুহাম্মাদ আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
নাবী ¥% বলেছেন : আমার দৃষ্টান্ত এবং নাবীগণের দৃষ্টান্ত সে লোকের দৃষ্টান্তের সাথে তুলনীয়, যে একটি 
অষ্টালিকা প্রস্তুত করল এবং সে তা সুন্দর ও সুদৃশ্যপূর্ণ করল । পরে (তা দর্শনে আগত) লোকেরা তার চারদিকে 


ঘুরে দেখতে লাগল (এবং) বলতে লাগল যে, এর চাইতে সুন্দর কোন অট্টালিকা আমরা দেখিনি। কিন্তু এ একটি 
ইটের স্থান সমাপ্ত হয়নি। [নাবী (আঃ) বলেন,] আমিই হলাম সে ইটখানি। (ই.ফা. ৫৭৬০, ই.সে. ৫৭৯০) 


Ce tik UG 2s of lk ie a ES BIN Le EES 3) CF LoL ES (..f0)-ohot 

be sl Ky oe BE pallid 3 IE Ue SOT TS34 . BE dl J) OF DR 5 GS 
UA GEE UU tn BS tn Bl erase NV] GELS, VLD, LL Gt EL ON) SS 
U ch BE So Ur UE EG LS Ek Ge cy Nf OA OE ls Os 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাধীলাত ২৮৩ 


৫৮৫৪-(২১/...) মুহাম্মাদ ইবনু রাফি* (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
এ হলো সে সব হাদীস, যা আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% হতে আমাদের নিকট উল্লেখ করেছেন। তারপর 
তিনি কয়েকটি হাদীস বর্ণনা করেন। তার একটি হলো, আবুল কাসিম 3% বলেছেন, আমার দৃষ্টান্ত ও আমার 
পূর্বেকার নাবীগণের দৃষ্টান্ত সে লোকের উপমার মতো, যে কতকগুলো গৃহ বানালো, তা সুন্দর করল ও সুদৃশ্য 
করল এবং পূর্ণাঙ্গ করল; কিন্তু তার কোন একটির কোণে একটি ইটের স্থান ছাড়া (খালি রাখল)। লোকেরা সে 
ঘরগুলোর চারদিকে চক্কর দিতে লাগল আর সে ঘরগুলো তাদের মুগ্ধ করতে লাগল। পরিশেষে তারা বলতে 
লাগল, এখানে একখানি ইট লাগালেন না কেন? তাহলে তো আপনার অ্টালিকা পূর্ণাঙ্গ হত! অতঃপর মুহাম্মাদ 
3% বলেন যে, আমি-ই হলাম সে ইটখানি। (ই.ফা. ৫৭৬১, ই.সে. ৫৭৯১) 
DES OF 3G ~ eld] US i A Cy LEE Ed Ch fay FS (.frvy-0Aoo 
By ke 105 BE Al U4 LEA of CF SLY lle of Ce Siw oh dl Se te - 
UA Pd BS ow B93 ow Bl oie HY Ally HLA UG Cf ON) BE a i sl 
+ OA EE Uf ly G6 - U6 - Lilt oi iets HA hs Sf Usd ss Cosh 
৫৮৫৫-(২২/...) ইয়াহইয়া ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% ইরশাদ করেন: আমার উপমা এবং আমার পূর্ববর্তী নাবীগণের উপমা সে লোকের 
উপমার মতো, যে একটি অস্রালিকা বানালো এবং তা সুন্দর ও সুচারুরূপে গড়ে তুলল, তবে তার কোণগুলোর 
কোন এক কোণায় একটি ইটের স্থান ব্যতীত । লোকেরা তার চারদিকে ঘুরে ঘুরে দেখতে লাগল আর তা দেখে 
আশ্চর্য হতে লাগল এবং পরস্পর বলতে লাগল, এঁ ইটখানি স্থাপন করা হলো না কেন? [নাবী ('আঃ)] বলেন : 
আমি-ই সে ইটখানি আর আমি নাবীগণের মোহর ও শেষ নাবী । (ই.ফা. ৫৭৬২, ই.সে. ৫৭৯২) 
fl UP ABS of Bide ff GS SU OS Hh Ls df 0 8 Hf Gs (fa j-oAo" 
+ ES 5S. 0 Cll By le BE Al JD UE UN 2c ff CP pl 
৫৮৫৬-(../...) আবৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবৃ সা‘ঈদ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% ইরশাদ করেন : আমার উপমা এবং নাবীগণের উপমা ..... তারপর 
পূর্বোল্লিখিত হাদীসের অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৭৬৩, ই.সে. ৫৭৯৩) 
se Lh bn BG CA FAN [Ec ie Ee Ls Se Es (Yyav/vr)-oAoY 
Ll eee YY Gly Wl 1S ob RD SE Ul Los he" 10 BE a cf 
ble Bl 3 ail ILD UH. BY mise YH UA Wie OSS GES Lal 
৫৮৫৭-(২৩/২২৮৭) আবৃ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 
ই বলেছেন : আমার উপমা এবং নাবীগণের উপমা সে লোকের উপমা তুল্য, যে একটি বাড়ি তৈরি করল এবং 
সে তা সম্পূর্ণ ও পূর্ণাঙ্গ করল, তবে একটি ইটের স্থান ছাড়া। লোকেরা তাতে ঢুকতে লাগল এবং তা দেখে আশ্চর্য 
হতে লাগল এবং বলাবলি করতে থাকল, যদি এ একখানি ইটের স্থান খালি না থাকত (তবে কতই না উত্তম হত)! 


WwwwW.waytojannah.com 


Contents 


২৮৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


রসূলুল্লাহ 3 বলেন, আমি হলাম সে ইটের স্থানে। আমি আগমন করলাম এবং নাবীগণের পরম্পরা শেষ 

করলাম । (ই.ফা. ৫৭৬৪, ই.সে. ৫৭৯৪) 

J UE, ha Ly le BL BS SX ui Er BE OF Lo SS (. J.) 0 ASA 
Gl 


৫৮৫৮-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... সালীম [ইবনু হাইয়ান (রহঃ)] সূত্রে হুবহু হাদীস 


রিওয়ায়াত করেছেন। তবে তিনি ৫ (পরিপূর্ণ করেছে)-এর স্থলে ৫:১] (সুন্দর করেছে) বলেছেন। 
(ই.ফা. ৫৭৬৪, ই.সে. ৫৭৯৫) 


2 ua 


UL 3 On 2 LS IGS BL I GS —A 
৮. অধ্যায় : আল্লাহ তা'আলা কোন উম্মাতের প্রতি রহম করার ইচ্ছা করলে সে উম্মাতের 
BAMA 

Mn dB Fe wi G90 Us Ll fe cb, HAN) ub (YYAAfYt)-0oAoA 
i 7 80 ENE EE CO NE 
HU CF 0 BC Ch Ud RE UR GF Uni sale ta Hf LS HN RS a “l 

- EI Ue LSE be Ul ie HR A UBL Ui Ce HG 
৫৮৫৯-(২৪/২২৮৮) (ইমাম মুসলিম বলেন), আবূ উসামাহ্‌ (রহঃ) সূত্রে এ হাদীসটি আমার নিকট 
রিওয়ায়াত করা হয়েছে, আবূ মূসা (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 ইরশাদ করেন: মহান আল্লাহ তাআলা 
বলেন, আল্লাহ তা'আলা যখন তার বান্দাদের মধ্যে কোন উম্মাতের প্রতি রহ্‌মাতের ইচ্ছা করেন, তখন তাদের 
নাবীকে তাদের পূর্বেই তুলে নেন এবং তাকে তাদের যুগের অগ্রগণ্য ও পূর্ববর্তী করেন। আর যখন কোন 
উম্মাতকে বিনাশ করার ইচ্ছা করেন, তখন তাদের নাবীর জীবিতাবস্থায় তাদের শান্তি দেন এবং এ অবস্থায় 


তাদের বিনাশ করেন যে, তিনি (নাবী) তা দেখতে পান। এরপর তাদের ধ্বংস দেখে তীর চোখ শান্ত করেন, 
যেহেতু তারা তাকে অমান্য করেছিল ও তার আদর্শ অস্বীকার করেছিল । (ই.ফা. ৫৭৬৫, ই.সে. ৫৭৯৬) 


aba, PE G5 2a ol ৮-৭ 
৯. অধ্যায় : আমাদের নাবী 3%-এর জন্য ‘হাওয’ (কাওসার) প্রমাণিত হওয়া এবং হাওযের বিবরণ 
UG IE £5 ALY Le BL zl En ug oO dl Xe LLL GED (rraafvo)-oAt. 
+ Ad we GAA» 0k HB Lh Cte 10h Ut td 
৫৮৬০-(২৫/২২৮৯) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... জুনদাব (রাযিঃ) হতে বর্ণিত ৷ 
তনি বলেন, নাবী 3%ু-কে আমি বলতে শুনেছি, ‘আমি হাওয’-এর নিকট তোমাদের জন্য অগ্রগামী হব। 


(ই.ফা, ৫৭৬৬, ই.সে. ৫৭৯৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ২৮৫ 


Le 2 Ee HE, C 5 CS Is df 02 8 3 Es (fayceAt 
0 hs ty Lo Eo ch bs Loe BoC f ES 30d ts a Se SC ie bo 
+ thes BEL OF Sh Le De 0 MA Ae te TASS Ls 
৫৮৬১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) ও মুহাম্মাদ 
ইবনুল মুসাননা (রহঃ) ..... জুনদাব (রাযিঃ)-এর সানাদে নাবী কুট হতে হুবহু রিওয়ায়াত করেছেন। 
(ই.ফা. ৫৭৬৭, ই.সে. ৫৭৯৮) 
i = 2) AN Ae OH 4 - UG EG Mela 1 AES GES (rv4./ra)y-oAlY 
as CE Ly be All ok SHO Ue 109% BE Cl Shale U8 De Ci UN pj 
YH CB TSS BE oh Hl HA LE CH Cb A 
TU Re Cs HG 0B Cah tix eal Uy fe ofl © OU cad p50 3 0 
৫৮৬২-(২৬/২২৯০) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... সাহ্‌ল (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ 3ু-কে বলতে শুনেছি : আমি ‘হাওয’ (কাওসার)-এর নিকট তোমাদের জন্য অগ্রগামী হব । যে 
সেখানে আসবে সে তা পান করবে এবং যে তা থেকে পান করবে, সে কখনো তৃষ্ণার্ত হবে না। আর আমার 
নিকট এমন কতিপয় দল আসবে, যাদের আমি চিনতে পারব এবং তারাও আমাকে চিনতে পারবে। অতঃপর 
আমার ও তাদের মধ্যে প্রতিবন্ধকতা তৈরি করা হবে। 
বর্ণনাকারী আবূ হাযিম (রহঃ) বলেন, আমি যখন তাদের নিকট এ হাদীস পেশ করি, তখন নু'মান ইবনু 
আবূ ‘আইয়্যাশ শুনে বললেন, তুমি কি সাহ্‌ল (রাযিঃ)-কে এমনই বলতে শুনেছ? তিনি বলেন, আমি বললাম, হ্যা! 
(ই.ফা. ৫৭৬৮, ই.সে. ৫৭৯৯) 
JG. ci POY TU 5s ad GI Ae of ce Stl Uy OF (vvav/..)-oAr 
GS UH a a te UH WG he CGS Y 
৫৮৬৩-(../২২৯১) নু‘মান বলেন, আর আমি আবূ সা*ঈদ খুদরী (রাযিঃ)-এর ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি, আমি 
অবশ্যই তাকে বর্ধিত বর্ণনা করতে শুনেছি যে, তখন রসুলুল্লাহ সু বলবেন, এরা তো আমার উম্মাত! তখন বলা 
হবে, আপনি তো জানেন না, তারা আপনার পরে কি ‘আমাল করেছে। তখন যারা আমার পরে (দীনে) পরিবর্তন- 
পরিবর্ধন করেছে; আমি তাদের বলব : দূর হও, দূর হও । (ই.ফা. ৫৭৬৮, ই.সে. ৫৭৯৯) 


be 50 of bp LU OST A 5 EES a ayes ED Eo .- JreATE 
Se dig HE LF GA ae of CF Oe of 0 OUD Oo BE OF Se 


esi 

৫৮৬৪-(.../...) হারূন ইবনু সা*ঈদ আইলী (রহঃ) ..... আবূ হাধিম (রহঃ)-এর মাধ্যমে সাহ্‌ল (রাযিঃ)-এর 

সানাদে রসূলুল্লাহ সুটু হতে এবং নু‘মান ইবনু আবূ ‘আইয়্যাশ (রহঃ)-এর মাধ্যমে আবূ সা'ঈদ খুদরী (রাযিঃ)-এর 
সানাদে রসূলুল্লাহ 3 হতে (পূর্ববর্তী) ইয়া"ক্ব (রহঃ)-এর হাদীসের অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। 


ফা, ৫৭৬৯, ই.সে. ৫৮০০) 
—83০ হে 


Wwww.waytojannah.com 


Contents 


২৮৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


i a ol oF ail at SEE [Ed al se 03 EN ES, (rravfrvy oie 

ECG He YTS Det Toms 3" BEE A UD UN Al CF si Lh dl SE JS UN 
+ 2505 Cb 0 Ha TS Ck PUL oh AGEs Saal Co CG 55s GO a U5 
" ৫৮৬৫-(২৭/২২৯২) দাউদ ইবনু ‘আম্র যাব্বী (রহঃ) ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ) হতে 

বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমার ‘হাওয'-এর ব্যবধান এক মাসের রাস্তা, তার সকল কোণ 


এক সমান, তার পানি রূপার চেয়ে শুভ্র, তার স্রাণ মিশ্‌ক-এর চেয়ে সুগন্ধযুক্ত এবং তার পাত্রের পরিমাণ 


আসমানের তারকার ন্যায়। যে লোক তা থেকে পান করবে, সে তার পরে কখনো তৃষ্ণার্ত হবেনা। 
(ই.ফা. ৫৭৭০, ই.সে. ৫৮০১) 


SE unl se "BE dl ULD RE a x Ha A, JG (ryar/...)-oA11 
1a sed nlf Bas af a Ean gf Ee EEE EE 
Ihe Ua Cis Uf Ek. ol ims oi COG JHE 3h A Ss Se GE 23 U2 
lel ce UPS 3 ESD CAN TS 
im 5p CG 0 Gel ce E05 0 Sy 55 Ua 09% ke off CH OG: 
৫৮৬৬-(../২২৯৩) বর্ণনাকারী (ইবনু আবূ মুলাইকাহ্‌) বলেন, আর আসমা বিনতু আবূ বাক্র (রাযিঃ) 
বলেন, রসূলুল্লাহ স্ব বলেছেন : আমি হাওযের সন্নিকটে থাকব, যাতে দেখতে পারি যে, তোমাদের মাঝে কারা 
আমার নিকট আসলো । আর আমার সম্মুখ থেকে কতক ব্যক্তিকে আটকানো হবে, তখন আমি বলব- ইয়া রাব্ব! 
এরা তো আমার লোক এবং আমার উম্মাত। তখন বলা হবে, আপনি কি জানেন না যে, আপনার পরে এরা কি 
করেছে? আল্লাহর শপথ! এরা আপনার পরে এদের পিছনের দিকেই প্রত্যাবর্তন করেছে। 
বর্ণনাকারী (নাফি‘) বলেন, তাই বর্ণনাকারী ইবনু আবূ মুলাইকাহ্‌ (রহঃ) বলতেন, হে আল্লাহ! আমরা 


আপনার আশ্রয় চাচ্ছি, আমাদের পশ্চাতে ফিরে যাওয়া হতে এবং আমাদের দীনের বিষয়ে ফিত্নায় আপতিত 
হওয়া থেকে । (ই.ফা. ৫৭৭০, ই.সে. ৫৮০১) 


dl A 0 dl Ae Le RS CH CF ail LD cs CES LE of OH ES (YxagfrA)-oAlY 
she ol Sl Tb OF S89 U8 BEE Al UL Ci UB LEE a Ok of 0 
0 oA tie CO Ul BBL oy 8 UAE rf ie Le 55 br RE ai 
+ el OPN CUS hE CGS SY 
৫৮৬৭-(২৮/২২৯৪) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 
রসূলুল্লাহ $%-কে তার সহাবীগণের সামনে বলতে শুনেছি যে, আমি ‘হাওয'-এর নিকট তোমাদের মধ্য হতে যারা 
আমার নিকট আসবে তাদের প্রতীক্ষায় থাকব । আল্লাহর শপথ! আমার কাছ থেকে অবশ্যই কিছু ব্যক্তিকে আলাদা 
করে দেয়া হবে। তখন আনি বলব, হে রব! (এরা তো) আমার-ই এবং আমার উম্মাতেরই (লোক)! আল্লাহ 


বলবেন, আপনি অবশ্যই জানেন না, লারা আপনার পরে কি ‘আমাল করেছে। তারা তো তাদের পশ্চাতের দিকেই 
প্রত্যাবর্তন করেছে। (ই.ফা. ৫৭৭১, ই.সে. ৫৮০২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ২৮৭ 


SE SOS A Ch dl Se CUB al PS AE 333 FEDS (rraefxa)-0AIA 
EE OE SET EECA ES EE I Hr FETT a I Lag “he 
LL Te pl) cf dl Xe Le lel le oF pull of BEVIS D-DD 9 hs 
ৰি see SM AT, EE SN PI COE Ea GC Se PE EE 
dl 20 be DA AY LSS DA cd cis : CU UW HE a ECL Ye 


Fe 


Hi 10 BE a UL Chl GS LOT i Urs 5 UE FS 
dl dD UB. A i cd Sh. CBN ES Hs JEN ES CY: cdl. sk GRE LG 


lg 


3 IA Ul ah LS US ce LG SO Lb Y Ul wd ce LAG 3 HE 
"EL UH sc Al CGS 3 Sl JE ok 

৫৮৬৮-(২৯/২২৯৫) ইউনুস ইবনু ‘আবদুল আ'লা সাদাফী (রহঃ) ..... রসূলুল্লাহ 38%-এর সহধর্মিণী উম্মু 
সালামাহ্‌ (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি হাওযের (কাওসারের) ব্যাপারে লোকদেরকে আলোচনা করতে 
শুনতাম। কিন্তু আমি (নিজে) রসূলুল্লাহ 3% হতে এ সম্পর্কে কিছু শুনিনি। পরে যখন একদিন এ ব্যাপারে 
আলোচনা আসলো- এ সময় একটি মেয়ে আমার চুল আঁচড়িয়ে দিচ্ছিল, তখন আমি রসূলুল্লাহ 3%-কে সম্বোধন 
করতে শুনলাম, হে লোক সকল .....! তখন স্ত্রীলোকটিকে আমি বললাম, তুমি আমার হতে দূরে চলে যাও। সে 
বলল, তিনি তো পুরুষদের ডাক দিয়েছেন এবং স্ত্রীলোকদের ডাকেননি। আমি বললাম, আমিও তো লোকদের, 
একজন । তারপর রসূলুল্লাহ 3% বললেন, আমি তোমাদের জন্য ‘হাওয’-এর নিকট অগ্রগামী হব । তাই হুশিয়ার! 
আমার নিকট তোমাদের এমন কেউ যেন না আসে, যাকে আমার নিকট হতে দূরে সরিয়ে দেয়া হয়, যেমন 
হারানো উটকে ভাগিয়ে দেয়া হয়। আর আমি বলতে থাকব, কেন তাদের তাড়ানো হচ্ছে? তখন বলা হবে- 
আপনি তো জানেন না, তারা আপনার পরে কী নতুন বিষয়ের আবিষ্কার করেছে? তখন আমিও বলব, দূর হও! 
(ইফ. ৫৭৭২, ইসে. ৫৮০৩) 


x Hh ES 1 AA LG EES St 8 Sh 0) ox DS (de) oAA 
EES ES LL fos: gst al Se Bo pc sl BS 34 U3 SL SE As - 
is. AD SH GLAS Cr al Wf bets a9 Sal ce UK BE Fes 
. « oe ipl So D8 as 
৫৮৬৯-(../...) আবু মা'ন রাকাশী, আবূ বাক্র ইবনু নাফি* ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
ইবনু রাফি' হতে বর্ণিত । তিনি বলেন, উম্মু সালামাহ্‌ (রাযিঃ) বর্ণনা করতেন যে, তিনি রসূলুল্লাহ 3%-কে মিন্নারে 
দাড়িয়ে বলতে শুনলেন, হে লোক সকল .....। এ সময় উম্মু সালামাহ্‌ (রাযিঃ) চুল আঁচড়াচ্ছিলেন, তখন তিনি 


কেশ বিন্যাসকারিণীকে বললেন, আমার মাথা আঁচড়ানো বন্ধ রাখো। ..... অবশিষ্টাংশ বর্ণনাকারী কাসিম ইবনু 
MAS ET ৫৭৭৩, ই.সে. ৫৮০৪) 


FRESE: PEGI FE 00 ee 
ASE 5 il 5 Ls TN as of DES al cds HE Se UGS LS od 


www.waytojannah.com 


Contents 


২৮৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ULE tf SE UU SL, gi 5 SE SGC Ay cdo oN esl ‘foal 
-" 
৫৮৭০-(৩০/২২৯৬) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... উক্বাহ্‌ ইবনু ‘আমির (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 একদিন বাইরে এসে উহুদবাসীদের জন্য জানাযার সলাতের মতো সলাত আদায় করলেন। তারপর 
মি্বারের দিকে ফিরে এসে বললেন, আমি তোমাদের জন্য অগ্রগামী এবং তোমাদের ব্যাপারে সাক্ষী । আল্লাহর 
শপথ! আমি এ মুহূর্তে আমার 'হাওয' দেখতে পাচ্ছি। আর আমাকে অবশ্যই দুনিয়ার ধন-ভাণ্ডারসমূহের চাবিকাঠি 
কিংবা বলেছেন, দুনিয়ার চাবিসমূহ দেয়া হয়েছে। আল্লাহর শপথ! আমি তোমাদের সম্বন্ধে এ আশঙ্কা করি না যে, 
তোমরা আমার পরে শির্কে জড়িয়ে পড়বে । তবে, আমি তোমাদের সম্বন্ধে এ সংশয় করি যে, তোমরা দুনিয়ার 
প্রাচুর্যের প্রতিযোগিতায় জড়িয়ে পড়বে । (ই.ফা. ৫৭৭৪, ই.সে. ৫৮০৫) 


PETE 


+ ERE LE ta lh US 1G LE Ug 1 
+ Sd be BE dl UD CS CT SiG ie 
৫৮৭১-(৩১/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... “উক্বাহ্‌ ইবনু ‘আমির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, (একদিন) রসূলুল্লাহ ক্ৰ উহুদের শহীদগণের জন্য সলাত আদায় করলেন তারপর মিন্বারে চড়ে 
জীবিতদের ও মৃতদের বিদায় দানকারীর মতো বলেন : আমি হাওযের দিকে তোমাদের অগ্রগামী । আর জেনে 
রাখো! তার প্রস্থ যেমন ‘আয়লা’ হতে ‘জুহ্‌ফা'র ব্যবধান। আমি তোমাদের সম্বন্ধে ভয় করি না যে, তোমরা আমার 
পরে শির্কে লিপ্ত হবে। তবে, আমি তোমাদের সম্বন্ধে দুনিয়াকে ভয় করি যে, তা অর্জনের প্রতিযোগিতায় তোমরা 
জড়িয়ে পড়বে এবং হানাহানি করবে; ফলে তোমরা ধ্বংস হয়ে যাবে। যেমন, তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে। 
‘উক্বাহ্‌ (রাযিঃ) বলেন, এ ছিল মিম্বারের উপরে রসূলুল্লাহ সনন-কে আমার সর্বশেষ দেখা। 

Y (ই.ফা. ৫৭৭৫, ই.সে. ৫৮০৬) 
or FAC £155 Se ot EET Gs G2 (vravyrvy-oAVY 
BUN EUS wall cle HL Ul” 30% A UL UU UN Al Ae Le SIS Lo Lol 

+ UG ESL GIES BY Hh. Ed A LDU UH ge Le 
৫৮৭২-(৩২/২২৯৭) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
(রাখিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সঁঠ বলেছেন : আমি 'হাওযে'র নিকট তোমাদের অগ্রগামী । আর 
আমি অবশ্যই কিছু দলের সম্মন্ধে বাক-বিতপ্ডা করব এবং আমি অবশ্যই তাদের ব্যাপারে পরাজিত হয়ে যাব। 
তখন আমি বলব, হে রব্ব্‌! (এরা তো) আমার সহচর, আমার সঙ্গী । তখন বলা হবে, আপনি তো জানেন না যে, 
তারা আপনার পরে কি নিত্য-নতুন (বিষয়াদি) আবিষ্কার করেছে? (ই.ফা. ৫৭৭৬, ই.সে. ৫৮০৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাষীলাত ২৮৯ 


iy LEY CF nh Ck PAT Ss GEMS Tt df Oh UE HESS Cpj-oAVY 
aE aE BS. AL 
৫৮৭৩-(../..) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে 
উপরোক্ত সূত্রে বর্ণনা করেছেন। কিন্তু তিনি ‘আমার সহচর, আমার সঙ্গী’- উক্তিটি বর্ণনা করেননি। 


(ই.ফা. ৫৭৭৭, ই.সে. ৫৮০৮) 
ta Bo Cc nos Cp VAS AN Gs SELL Et df bh ULE Bs (f..y-0AVE 
+ BE La oo Al Ae bp UNG ol CF Fone be Ua EE ES hs 0 Loe ED id 
+ Oy Uf EA Le Cp Bt Sn 9 EY Pl SS 
৫৮৭৪-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম এবং ইবনুল মুসান্না (রহঃ) ..... 
আবূ ওয়ায়িল (রহঃ) হতে ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে ..... পূর্বোন্তিখিত আ‘মাশ (রহঃ)- 
এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। কিন্তু শু'বাহ্‌ (রহঃ) বর্ণিত হাদীসে মুগীরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রয়েছে 
Re আমি আবূ ওয়ায়িল (রহঃ)-কে বলতে শুনেছি। (ই.ফা. ৫৭৭৮, ই.সে. ৫৮০৯) 
Fe nl i Ee HE, ce IESE aie 0 IES, (./-.)-0AVe 
৫৮৭৫-(../..) সাঈদ ইবনু ‘আমর আশ‘আসী ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হুযাইফাহ্‌ 


(রাযিঃ) হতে বর্ণিত। তিনি নাবী স্্ট হতে মুগীরাহ্‌ ও আ'মাশ (রাযিঃ)-এর বর্ণিত হাদীসের হুবহু হাদীস 
রিওয়ায়াত করেছেন । (ই.ফা. ৫৭৭৯, ই.সে. ৫৮১০) 


0h A be Gt ie Ge of OF EES 25 OB Ae 0 Loe ED (rraafrry-oAv 
0 Iti soe 0 Una" 08 BE LA a LBC 2 AG 
Be 5 3 GH SIAL UL YU AHL" U8 BLS HALAS UB 
MAES 
৫৮৭৬-(৩৩/২২৯৮) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু বাযী* (রহঃ) ..... হারিসাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
নাবী স্নৰ-কে বলতে শুনেছেন যে, তার হাওয মাদীনাহ্‌ এবং সান'আর মাঝামাঝি ব্যবধানের সমান। 
অতঃপর মুস্তাওরিদ (রহঃ) তীকে বললেন, আপনি রসূলুল্লাহ স্ঠ হতে পাত্রের ব্যাপারে আলোচনা 
শুনেছেন কি? হারিসাহ্‌ (রাযিঃ) উত্তর দিলেন, না। তখন মুস্ৃতাওরিদ (রহঃ) বললেন, সেখানে তারকার মতো 
পাত্রসমূহ লক্ষ্য করা যাবে। (ই.ফা. ৫৭৮০, ই.সে. ৫৮১১) 
Ah te eS UG ECE 1 aa BS ER 09 Loa C2 PAT ESS (eden) - OAYY 
Ho Shas O3d KS. U5 BE Bl ILD CLARITY AY VBL iS SAS Ss 
Fs Bf OFS 


WwwwW.waytojannah.com 


Contents 
২৯০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৮৭৭-(../...) ইব্রাহীম ইবনু মুহাম্মাদ ইবনু ‘আর‘আরাহ্‌ (রহঃ) ..... হারিসাহ্‌ ইবনু ওয়াহ্ব খুযা'ঈ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3% হতে শুনেছি এবং তিনি অবিকলরূপে হাওযের বিবরণ 
দিলেন কিন্তু তিনি মুসৃতাওরিদ ও তার উক্তির বর্ণনা করেননি। (ই.ফা. ৫৭৮১, ই.সে. ৫৮১২) 

CO As - HS ES 6 GIS JS hs LAA pa fh ES (rraqfrs)-oAVA 
SL 08 CLs LL LY" BE dl JD UB UU LE 0 of bbe LA ES - 5 
«EH Un 0 CS 

৫৮৭৮-(৩৪/২২৯৯) আবু রাবী‘ যাহরানী এবং আবূ কামিল জাহদারী (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: তোমাদের সম্মুখে একটি হাওয থাকবে যার উভয় দিকের ব্যবধান 
হবে জারবা ও আযরুহহার মাঝামাঝি জায়গার সমান (ই.ফা. ৫৭৮২, ই.সে. ৫৮১৩) 

- 3 US 51 2a © al LE cll Ls Loy OA Lh DRS ES (fenjo AVA 
0 US Ua PELL LY" 08 BEL oF TE 0 CF BBL IA Al Se te - ll AS 
YY Sd BB os CN Ck 

৫৮৭৯-(../...) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা*ঈদ (রহঃ) .... ইবনু 
উমার (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3 বলেছেন : তোমাদের সম্মুখে এমন একটি হাওয থাকবে যার প্রশস্ততা 
জারবা এবং আযরুহার মাঝামাঝি ব্যবধানের সমান । ইবনুল মুসান্নার বর্ণনা মতে, ‘আমার হাওয’ বর্ণিত হয়েছে। 

(ই.ফা. ৫৭৮৩, ই.সে. ৫৮১৪) 

Dy 0 Lod ES Ks of 08 89 Hl EE, Cl ES SS 0 Us (fea) oAAe 
DE Ema UE pL CSE EG ALG al EE UG Wy Aha ALY Tig dl Se UES 0 
+H RDG. 5 0H Pad os. UU 

৫৮৮০-(../...) ইবনু নুমায়র ও আবু বাক্র (রহঃ) উভয়ে ‘উবাইদুল্লাহ (রহঃ) হতে উপরোল্পিখিত হাদীসের 
হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন। তবে ‘উবাই দুন্লাহ (রহঃ) বর্ধিত রিওয়ায়াত করেন। ‘উবাইদুল্লাহ (রহঃ) বলেন, 
আমি তাকে [নাফি* (রহঃ)-কে| (জারবা ও আযরুহা সম্বন্ধে) জিজ্ঞেস করলাম, তখন তিনি বললেন, শাম (সিরিয়া) 
দেশের সন্নিকটে দু*টি গ্রামের নাম, উভয়ের মধ্যবর্তী ব্যবধান তিন রাতের রাস্তার সমান দূরত্ব । আর ইবনু বিশ্রের 
বর্ণনাতে ‘তিন দিনের রাস্তা’ ৷ (ই.ফা. ৫৭৮৪, ই.সে. ৫৮১৫) 

OF SD LF HE 0 oe UF Fu OF Uk BES as 0 Hs ESS (fe) AA 
dl AE CS Bes BELA co Jb OH 

৫৮৮১-(../...) সুওয়াইদ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... এর বর্ণনা মতে, ইবনু ‘উমার (রাযিঃ) নাবী 3 হতে 

'উবাইদুল্লাহ্র বর্ণিত হাদীসের হুবহু হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৫৭৮৫, ই.সে. ৫৮১৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পৰ্ব (88) ফাযীলাত ২৯১ 


(Ib be LS LE ED CR Ll KE UG GG 0 ALS GES (.fre)-oAAT 
FULD pS Bll 53 OH Ue OF UE Cas LU ty" 108 BE Al UL Hf: dl Se toe 
UN os Uy Hh Be Cod I th 
৫৮৮২-(৩৫/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 388 
বলেছেন : তোমাদের সম্মুখে একটা হাওয হবে যার প্রশস্ততা জারবা ও আযরুহার মাঝামাঝি ব্যবধানের সমান। 
সেখানে আকাশে তারকার ন্যায় অনেক পাত্র থাকবে। যে লোক এখানে এসে এঁ হাওযের পানি পান করবে, 
OR ৫৭৮৬, ই.সে. ৫৮১৭) 
ad ONS ATS ts ) GE Et 8 sf GES, (vr. .fra)y-o AAT 
AOE LU bG lol A 5 df 
oA LT Cdl I GSES of be Ala G5 A Se be WR Ue 
ET CT WEES? MSY od LOL Ll Gy 
Lap Ci He oS Le Bl ow Oo 3 CS aie Le 8 Cy Hf ie Coe i 
tL Ce sly of ta Calg Sl 230 Ef oh OEE CH Clg Bs 
৫৮৮৩-(৩৬/২৩০০) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ যার গিফারী (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু-কে প্রশ্ন করেছি, হে আল্লাহর রসূল! হাওযের পাত্র কত হবে? তিনি বললেন, যার 
কব্জায় আমার জীবন তার শপথ! সে হাওযের পাত্র মেঘবিহীন আঁধার রাতের আকাশের নক্ষত্র ও তারকারাজির 
চাইতেও বেশী । সে সব পাত্র জান্নাতেরই পাত্র । যে এঁ পাত্র হতে পান করবে শেষ পর্যন্ত আর তৃষ্ণার্ত হবেনা। ওঁ 
হাওযের মধ্যে জান্নাত হতে প্রবাহিত দু'টো নালার সংমিশ্রণ রয়েছে। যে লোক এঁ হাওয হতে পান করবে সে আর 
তৃষ্ণার্ত হবে না, সে হাওযের দৈর্ঘ্য ও প্রস্থ সমান হবে। সে হাওযের প্রশস্থতা ‘আম্মান থেকে আয়লার মাঝামাঝি 
ব্যবধানের সমতুল্য । তার পানি দুধের চেয়েও সাদা এবং মধুর চেয়েও বেশি মিষ্ট । (ই.ফা. ৫৭৮৭, ই.সে. ৫৮১৮) 
— KEE HBL, — LG Ey Rll OF Ly Leal ULE Hf ES (rvovfrv)-oAAE 
wl BUSA Ee ES of Bla e HOG dd U6 - pie OH - He io HEE 
Eid 5 RY Ll 58 as Ks 08 BE al bY O45 te bad Gk 
UG AAS be JL. “Ube AL in" UB wah be HS “ee bal cf Slay 
be LAST 33 in UAE TE Ce SEG Fe 23 CH Th) Cs a sly G0 oa Cal * bd 
"5 
৫৮৮৪-(৩৭/২৩০১) আবু গাস্সান মিস্মা*ঈ, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... সাওবান 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, নাবী % বলেছেন: আমি আমার হাওযের পাশে থাকবো। ইয়ামানবাসীদের 
জন্য সর্বসাধারণ লোককে সরিয়ে দেব। আমি আমার লাঠি দিয়ে হাওযের পানির উপর করাঘাত করবো যাতে 
তাদের উপর তা প্রবাহিত হয়। এরপর নাবী ক-কে সে হাওযের প্রশস্ততা সম্বন্ধে প্রশ্ণ করলে তিনি বললেন, 


Wwww.waytojannah.com 


Contents 


২৯২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আমার এ স্থান থেকে ‘আম্মানের ব্যবধানের সমান। পুনরায় সে হাওযের পানি সম্বন্ধে প্রশ্ব করলে তিনি বললেন, 

দুধের চেয়ে অধিক শুভ্র ও মধুর চেয়ে অতি মিষ্ট । জান্নাত থেকে প্রবাহিত দু'টো নালা দিয়ে সে হাওযের মাঝে 

পানি আসতে থাকবে। তার একটি (নালা) সোনার এবং অপরটি রূপার । (ই.ফা. ৫৭৮৮, ই.সে. ৫৮১৯) 

lta EL 35 oe LS EES cng C3 LAD EL CA LTR BESS (...f-e)-0 AAS 
৫৮৮৫-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) বর্ণনা করেন, কাতাদাহ্‌ (রহঃ) নাবী 3% হতে সাওবান (রাযিঃ) 

কর্তৃক বর্ণিত হাদীসের অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। তবে এতটুকু পার্থক্য যে, নাবী 3% বলেছেন : আমি 

কিয়ামাতের দিন হাওযের পাশেই থাকবো । (ই.ফা. ৫৭৮৮, ই.সে. ৫৮২০) 

of 0 pl be BI te Kt Un ES 3 Ps GE 0 ts LOL WSs (pec 0 AAT 

bn Hs Cp ti BUS 0 GC ual) CS BE oF UES be US ie 5 
৫৮৮৬-(../...) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) বর্ণনা করেন ..... সাওবান (রাযিঃ) নাবী স্্ট্‌ হতে হাওযের 

হাদীস রিওয়ায়াত করেছেন। তারপর তিনি ইয়াহ্‌ইয়া ইবনু হাম্মাদ (রহঃ)-কে বললেন, আমি আবু ‘আওয়ানাহ্‌ 

(রাযিঃ) হতেও এ হাদীস শুনেছি । ইয়াহ্‌ইয়া ইবনু হাম্মাদ (রহঃ) বললেন, আমি শু'বাহ্‌ (রাযিঃ) হতে এ হাদীস 

শুনেছি। তারপর আমি বললাম যে, আপনি এ হাদীস সম্বন্ধে আমাকে একটু সময় দিন, তিনি আমাকে সময় 

দিলেন এবং আমাকে হাদীসটি শুনালেন। (ই.ফা. ৫৭৮৯, ই.সে. ৫৮২১) 


= LL LG = Es a Ss ty Sa Le ES, (Yr. v/rA)-SAAY 
bn Loa IS CS YD ras Co C3358" 0 BE AULA of be 2b 0 Se 


তিনি বলেন, নাবী স্টুঁঠ বলেছেন: নিশ্চয়ই আমি আমার হাওয থেকে কতক সংখ্যক ব্যক্তিকে সরিয়ে দেব, যেরূপে 
অচেনা উটকে সরিয়ে দেয়া হয়। (ই.ফা. ৫৭৯০, ই.সে. ৫৮২২) 


TA Uf a 305 0 AOL 0 Rt UES oh CEG SUL 0 Al BE AES (eof a) 0AAA 
৫৮৮৮-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
নাবী স্ুঠ পূর্বেকার হাদীসের হুবহু হাদীস বলেছেন। (ই.ফা. ৫৭৯০, ই.সে. ৫৮২৩) 
Het 0 REG Ay OF Ul 3S ALA ES (rrerfra)-oAAd 
bw 48 Ly FB oe Las HE C8 US la I UU BE UD 0: BG a C3 Oa 
+" sla rs 2s CE 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ২৯৩ 


৫৮৮৯-(৩৯/২৩০৩) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) থেকে বর্ণিত যে, 
নাবী 8% বলেছেন : আমার হাওযের প্রশস্ততার পরিমাণ হলো আয়লা এবং ইয়ামানের সান'আর ব্যবধানের 
সমান৷ আর সেখানে পানির পাত্রগুলো আসমানের নক্ষত্রের ন্যায় অগণিত । (ই.ফা. ৫৭৯১, ই.সে. ৫৮২৪) 


CLA UU Ulay Ee Ea Ls Lp Ole GS SE ty LL HS (rr tfe)-oAd 
UR OY le L355 108 BEE i 0 A Ls Ud EG 0 CS Cie 0 5h Se 
a SE a AER EER TE EUS CEL Ee EE NE TEE 
lid. a el LD sf UDG 55 asl Sl Ds Ho HY SE se Us 
SHIM LISS dd 
৫৮৯০-(৪০/২৩০৪) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ...... আনাস ইবনু মালিক (রাযিঃ) বর্ণনা করেন যে, নাবী 
ঠন বলেছেন: নিশ্চয়ই হাওযের পাশে এমন কতিপয় লোক আসবে যারা পৃথিবীতে আমার সাহচর্য পেয়েছিল। 
এমন কি যখন আমি তাদের দেখতে পাব এবং তাদেরকে আমার সামনে নিয়ে আসা হবে, তখন আমার কাছে 
আসতে তাদের জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। অতঃপর আমি বলব, হে প্রভু! এরা আমার সঙ্গী, এরা আমার 
সঙ্গী । তখন আমাকে বলা হবে, নিশ্চয়ই আপনি জানেন না, আপনার পর এরা কিভাবে দীনের মধ্যে নব উদ্ভাবন 
করেছে। (ই.ফা. ৫৭৯২, ই.সে. ৫৮২৫) 
Wo, Tc i tie BS NU AS tes Ls dl © 8 Hf ny (fenycoAdY 
LY Ns sic ley BEE Gp oF al Lo J of ESL oo Leh Ld tl We Ss 
| + el Se 
৫৮৯১-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ‘আলী ইবনু হুজূর ও আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস 
(রাযিঃ)-এর সানাদে নাবী $8 হতে অর্থানুরূপ হাদীস রিওয়ায়াত করেছেন। অতিরিক্ত রয়েছে যে, ‘তার 
পাত্রগুলোর পরিমাণ নক্ষত্রের ন্যায়’ । (ই.ফা. ৫৭৯৩, ই.সে. ৫৮২৬) 
3৬ - | Lily, = sky Ae DAA a al Ll ৯, (Yrer/t))-oAdY 
4 LPL C8 Cn 00 BE Lill oF AL 0b Od ie EG UES 10 od Cals la Ui 
৫৮৯২-(৪১/২৩০৩) ‘আসিম ইবনু নায্র তামীমী ও হুরায়ম ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রাযিঃ) নাবী ধু হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন: আমার হাওযের দু’ পাশের ব্যবধান এতটুকু 
যতটুকু মাদীনাহ্‌ ও সান‘আর মাঝে । (ই.ফা. ৫৭৯৪, ই.সে. ৫৮২৭) 
ok ULE nc Ata US Lal Se Ge al Se Ly sh BS, CJey-oAAY 
2 hes BE A oF od Lo 5G ie CASS Are sf Es lil ah 8 Gs Lrg 
+ A CEN 08 Ue BE ff SES iy ULES Lh 5 Ue hash TE Ee CS 
৫৮৯৩-(৪২/...) হারুন ইবনু ‘আবদুল্লাহ ও হাসান ইবনু ‘আলী হুলওয়ানী (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর 
সূত্রে নাবী ইট থেকে হুবহু রিওয়ায়াত করেন। শুধু ব্যবধান এতটুকু যে, এ হাদীসে বর্ণনাকারীদ্বয় সংশয় প্রকাশ 


—ASN é 
Wwww.waytojannah.com 


Contents 


২৯৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


করেছেন, ‘কিংবা মাদীনাহ্‌ ও আম্মানের (জর্ডানের রাজধানী) ব্যবধানের সমান' ৷ আবূ ‘আওয়ানার বর্ণনায় inl 
5৯ জায়গায় রয়েছে (০০5১৯ ৩% । (ই.ফা. ৫৭৯৫, ই.সে. ৫৮২৮) 


FEAR) 


LL Fi HE yu G52 3 ie bs LoL BIO 3 bt GS GES (lens OAS 
2 5S Lil, A BS 3 SS" BE Al Lo U5 Ll UB UG 5 Ls es Le a 
LAA | 
৫৮৯৪-(৪৩/...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব হারিসী ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ রূয্যী (রহঃ) ..... আনাস 
(রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী সুন বলেছেন: হাওযের কাছে আকাশের তারকারাজির মতো অগণিত স্বর্ণ ও রূপার 
পানপাত্র দেখতে পাবে। (ই.ফা. ৫৭৯৬, ই.সে. ৫৮২৯) 
Ll Go E35 Ce LUGS ES nga 08 CLAD Be A 0 IAD AES (econ) - AAO 
"UL p55 22 be 81 0 5 She U5 BG Alp 0 A 
৫৮৯৫-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ)-এর সানাদে নাবী ন হতে 
হুবহু রিওয়ায়াত করেছেন। এতে অতিরিক্ত রয়েছে যে, ‘কিংবা আকাশের নক্ষত্রের সংখ্যার চেয়েও বেশি'। 
(ই.ফা. ৫৭৯৬, ই.সে. ৫৮৩০) 
ES - Ha) - “i > EL) >I co [2 9 yh EE (Yr.0/£t)-°AAN 
uk HE od Sl 08 BG Al 3D be LL 5 A bk FA Sh ln Uo TES 
28 3 Gl ls Lf DL C9 US Sb CH USS LYS ail 
৫৮৯৬-(৪৪/২৩০৫) ওয়ালীদ ইবনু শুজা' ইবনু ওয়ালীদ আস্‌সাকুনী (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ 


(রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ সুৰ হতে বর্ণিত । তিনি বলেছেন, হাওযের কাছে আমি তোমাদের অগ্রগামী হব। তার 


দু’পাশের দূরত্ব সান‘আ ও আয়লার ব্যবধানের সমান। তার পাত্রগুলো যেন নক্ষত্রের ন্যায়। : 
(ই.ফা. ৫৭৯৭. ই.সে. ৫৮৩১) 


ck Lely 0s BE Bo SG GE of 05 8 Hy 2s 0 ES ES Cfto)-oAaY 
I CM BET ERE RE 
se bl Ur 05 Mle a 61 Sd FS - J - BE al JA oe ds picts 
“oa 
৫৮৯৭-(৪৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও আবূ বাক্র ইবনু ৰ সাহ (রহঃ) ..... ‘আমির ইবনু সাদ 
ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, আমি আমার গোলাম নাফি'র মাধ্যমে জাবির ইবনু 
সামুরার কাছে লিখে পাঠালাম যে, আপনি আমাকে এমন কোন হাদীস সম্বন্ধে অবহিত করুন যা রসূলুল্লাহ 3 


হতে শুনেছেন। তিনি বলেন, এরপর তিনি আমাকে লিখেন, আমি রসূলুল্লাহ ক-কে বলতে শুনেছি, ‘আমি 
হাওযের উপর তোমাদের অগ্রগামী থাকবো’ । (ই.ফা. ৫৭৯৮, ই.সে. ৫৮৩২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪8) ফাষীলাত ২৯৫ 


2 Rss HE Ll CP dls ay Ln SE ob Gy - 
১০. অধ্যায় : উহুদ যুদ্ধের দিন নাবী 38-এর পক্ষে জিব্রীল ও মীকাঈল ফেরেশৃতার অংশ্খহণ 


se 38-3 


be oe tp Ld Ho D8 0 Loe ES Lt ff G8 ES (rr. UE OAAA 
Ul; 29 SS FS BE 4 AL) cmd be HD IM SL Le a3 be AY oF 5 
DE Lge WE Ls 3. WY SH CEC ul লড 
৫৮৯৮-(৪৬/২৩০৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ উসামাহ্‌ (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি উহুদ যুদ্ধে রসূলুল্লাহ 3ু-এর ডানে এবং বামে দু’ লোককে দেখতে পাই তাদের গায়ে 
সাদা পোশাক ছিল। এর আগে বা পরে আমি তীদেরকে আর কক্ষনো দেখিনি । আসলে তীরা ছিলেন জিব্রীল ও 
মীকাঈল (আঃ) ৷ (ই.ফা. ৫৭৯৯, ই.সে. ৫৮৩৩) 
0 bald ES mf AE Lh all Se BS OLE tL GEL] FSS (.ftv)-oAdA 
C25 BE 4 20 os te A Es SS HO dls dl SS et Le LE 
+ SY J UE Ce ih LAs 2 SUE ny TS Ugiie CH os 
৫৮৯৯-(৪৭/...) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... সাদ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, উহুদ যুদ্ধে আমি রসূলুল্লাহ 3%-এর ডানে ও বামে দু’ লোককে দেখতে পাই, যাদের গায়ে ছিল সাদা বস্ত্র । 
তারা রসূলুল্লাহ 3-এর পক্ষে কঠিনভাবে যুদ্ধ করছিলেন। এর আগে ও পরে আমি তাদের দেখিনি । 


(ই.ফা. ৫৮০০, ই.সে. ৫৮৩৪) 
AL Sal y Sd) Ae Gall AEE ob GY —\) 
১১. জার: নাবী স্ল-এর বীরত্ব ও যুদ্ধে অ্গামী 

As ts IE) ol fe Dal LS Bey ail ES iS BL (YY. AfEAYT OA 
UM A 5 pl be Fb be 25 03 BS — EES OAS Ey CST SS U8 - 3 bil - 
A cdl A E33 SH, ol Lf OE, ol TA USS ol unl BE ad J UE 
~ oO se Hy Stal df Ee Sy Lal BE al UF AE osfad 3 Gd 
WEEE SVG EG " 0. LLG HVS BH UR As HIE dk Gio 
LETS HT 
৫৯০০-(৪৮/২৩০৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী, সা‘ঈদ ইবনু মানসূর, আৰু রাবী‘ ‘আতাকী ও আবূ 
কামিল (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 সব লোকের মাঝে 
অতি সুন্দর, অতি দানশীল এবং শ্রেষ্ঠ বীর ছিলেন। কোন এক রাত্রে মাদীনাবাসীরা ভীত হয়ে পড়েছিল । অতঃপর 
যেদিক থেকে শব্দ আসছিল, লোকেরা সেদিকে ছুটে চলল । রাস্তায় রসূলুল্লাহ 3%-এর সাথে তাদের দেখা হয়, 


তখন তিনি ফিরে আসছিলেন। কারণ শব্দের দিকে প্রথম তিনিই দৌড়ে গিয়েছিলেন। তখন তিনি আবূ তাল্হাহ্‌ 
(রাযিঃ)-এর গদিবিহীন ঘোড়ায় চড়ে ছিলেন। তার কাধে তলোয়ার ছিল। তিনি বলছিলেন, তোমরা শঙ্কিত হয়ো 


Wwww.waytojannah.com 


Contents 


২৯৬ সহাহ মুসালম (৫ম খণ্ড) 


না, তোমরা শঙ্কিত হয়ো না। তিনি আরো বললেন : আমি এ ঘোড়াকে পেয়েছি সমুদ্রের মতো । কিংবা বললেন, এ 
তো সমুদ্র । ইতোপূর্বে এ ঘোড়ার গতি ছিল ক্ষীণ | (ই.ফা. ৫৮০১, ই.সে. ৫৮৩৫) 
OX UF od ie 5 Le Ts be bo Bs Ls of 2S 3 BS /)- ০৭, ) 
Pernt UE LC Ti 5 J le oh Uh BE a GEL EH lly 
AS HE 
৫৯০১-(৪৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
কোন এক সময় মাদীনায় ভয়ের কারণ সৃষ্টি হয়েছিল। নাবী 38 আবূ তালৃহাহ্‌ (রাযিঃ)-এর একটি ঘোড়া চেয়ে 
নিলেন। এটিকে '“মানদূব’ বলা হত। তিনি তার উপর সওয়ার হলেন। অতঃপর বললেন, আমি ঘাবড়ানোর কোন 
কারণ দেখতে পাইনি । আর এ ঘোড়াটিকে সমুদ্রের মতো পেয়েছি। (ই.ফা. ৫৮০২, ই.সে. ৫৮৩৬) 
SS HE CT D2 by Lo US YU A Eh ty Lote ESS, (e/a) 40 
UF UG hs 0 Eo oo AY ie ot ES :J৬- Sh 59 3 SEE oe 0 
Ud Cis 3S oe DE SD 5 - Dl AEH. 
৫৯০২-(../..) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশৃশার ও ইয়াহইয়া ইবনু হাবীব (রাযিঃ) ..... শু'বাহ্‌ 
(রাযিঃ) থেকে উপরোক্ত সূত্রে এ হাদীস রিওয়ায়াত করেন। ইবনু জা‘ফারের হাদীসে আমাদের ঘোড়ার কথা বলা 
হয়েছে, আবূ তালৃহাহ্‌ (রাযিঃ)-এর কথা বলা হয়নি । কাতাদাহ্‌ (রহঃ)-এর সূত্রে খালিদ (রহঃ) বর্ণিত হাদীসে বলা 
হয়েছে, আমি আনাস (রাযিঃ) হতে শুনেছি। (ই.ফা. ৫৮০৩, ই.সে. ৫৮৩৭) 
LLL i Cn SA ul ol BE Gl OS LG - NY 
১২. অধ্যায় : oo A ELA Nola oh 
TEAM - dn on 5 - Pal BS oat af 5 Dae BES (rr.fe)-04r 
dl SE be ot Of ck TR 4 bil, - A) ob 2 tn Loe UL 3 EDS 
Sl Ey SE ol Lal BE al IS UE: Ub Ae oH CP 2 he G5 Al Se 
Un ELS ci ULE) of He UF BE US SLY Le Ui UY OLA Set 0 LH Le 
«ALLL on SS 53d BEE 4 U0 OE Unie SE CT BE dl J Se 
৫৯০৩-(৫০/২৩০৮) মানসূর ইবনু আবু মুযাহিম ও আবূ ‘ইমরান মুহাম্মাদ ইবনু জা“ফার ইবনু যিয়াদ (রহঃ) 
ee ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ সুন মানুষের মাঝে দানশীলতায় সবচেয়ে বেশী 
অধগামী ছিলেন। তবে রমাযান মাসে তিনি আরো অধিক দানশীল হতেন। কারণ জিবরীল (আঃ) প্রতি বছর 
রমাযান মাসে তীর সাথে দেখা করতেন! রমাযান শেষ হওয়া পর্যন্ত রসূলুল্লাহ 33% তার সম্মুখে কুরআন পাঠ করে 


শৌনাতেন। যখন জিবরীল (‘আঃ) তীর সাথে দেখা করতেন তখন তিনি বিক্ষিপ্ত বাতাসের চাইতেও বেশি দানশীল 
হৃতেন। (ই.ফা. ৫৮০৪, ই.সে. ৫৮৩৮) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাষীলাত ২৯৭ 


te Ul a a ng LOE = Oh be HOE CH EG AK 3 HES C.f.jc03. £ 
HS SEG Se SE ia Gl HES) 
৫৯০৪-(.../...) আবু কুরায়ব ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে হুবহু রিওয়ায়াত 
করেন। (ই.ফা. ৫৮০৪, ই.সে. ৫৮৩৯) 
UE aly Al BE dl du) OE Lv 
১৩. অধ্যায় : রসূলুল্লাহ 3% সর্বোত্তম চরিত্রবান ছিলেন 
a wah ie 25 53 ED ES YU pM Hy dake Lh Bats BS (vr.aforj-o0 
Hd ol 05 Yo bi il UG Ue dy Ce te BEE dl UG CLE UE AL C9 ol 
16 ld Sar, FS Cbd 
+ AV TAKS Hy. HED la Ca Od oD HN 
৫৯০৫-(৫১/২৩০৯) সাঈদ ইবনু মানসূর ও আবূ রাবী' (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি দশ বছর রসূলুল্লাহ 3-এর খিদমাত করেছি! আল্লাহর শপথ! তিনি কখনো আমাকে ‘উহ্‌’ শব্দও 
বলেননি এবং কোন সময় আমাকে ‘এটা কেন করলে’, ‘ওটা কেন করনি’ তাও বলেননি। 
আবু রাবী‘ (রহঃ) বর্ধিত বলেছেন, ‘কোন বিষয় সম্পর্কে যা খাদিমের করা ঠিক নয়’ এবং তার রিওয়ায়াতে ' 
আল্লাহর শপথের বর্ণনা নেই । (ই,ফা, ৫৮০৫, ই.সে. ৫৮৪০) 
+ Hey of te Lh Cah SS outa 0 OU Us EA CG ES ES (....)-0 40 
৫৯০৬-(../...) শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে অবিকল হাদীস রিওয়ায়াত 
করেছেন। (ই.ফা. ৫৮০৬, ই.সে. ৫৮৪১) 
— Le ily — Belt te be A 0 TALS KS Ls Tl HESS (or)-0a.V 
SH Bl Lh HE al JO IOS: U8 dl LF aah Lo ES PAY ts deny oS SU 
SS U6 CAS Os Se CH Al ILD G0 HE Al IAD 0 Sl gi Sb 
Es HALL Sd YG Mh cele RES fod a U8 Ue Ay Lay Kl 
ES 
৫৯০৭-(৫২/...) আহ্‌মাদ ইবনু হাম্বাল ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 যখন মাদীনায় আসেন তখন আবূ তাল্হাহ্‌ (রাযিঃ) হাতে ধরে আমাকে নিয়ে রসূলুল্লাহ 
ু-এর কাছে উপস্থিত হলেন। অতঃপর বললেন, হে আল্লাহর রসূল! আনাস অত্যন্ত বুদ্ধিমান ছেলে, সে আপনার 
সেবা করবে । আনাস (রাযিঃ) বলেন, আমি তার খিদমাত করেছি সফর ও ইকামাত অবস্থায় । আল্লাহর শপথ! 


আমি যে কোন কাজই করেছি, তিনি আমাকে বলেননি যে, কেন এমনটি করলে? আর যে কোন কাজই আমি 
করিনি, ‘কেন তুমি এটি করনি’, এ রকমও বলেননি। (ই.ফা. ৫৮০৭, ই.সে. ৫৮৪২) 


Wwww.waytojannah.com 


Contents 


২৯ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


HKG Be a ts SO ES YG a OG G2 of G3 8 3 ES (yorj-ot.A 

bi A UG Ll Cd se EG BE Al JL CLE IE A tp - EG of SHAS We FS 
«bis ile UE YN 1K Ci 

৫৯০৮-(৫৩/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত | 


তিনি বলেন, আমি নয় বছর রসূলুল্লাহ -এর সেবা করেছি। আমার জানা নেই, তিনি কখনো আমায় বলেছেন, 


কেন তুমি এ কাজ করলে? এবং কোন ব্যাপারে আমাকে কক্ষনো দোষারোপও করেননি। 
(ই.ফা. ৫৮০৮, ই.সে. ৫৮৪৩) 


- Kase Bs O33 0 ae UOT S53 08 5 AE oe 38 ES (rifoty-01.1 
U3 AE BS al LAT ie FE dl ILD US Lal U8 GOL US: Ns tA 
cb Hd CEOS BE Al 8 A AS Uf oh os CAS Y aly cli G3 
As RY CUES - I - 9 bn Sly Unk 5 HEE Al ILD BB GL USL is Si 
f AULD ULAR AS ck :08. tas if in cad Lal Gr 08 es 
৫৯০৯-(৫৪/২৩১০) আবু মা‘ন রাক্কাশী (রহঃ) ..... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
ক সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। একদা তিনি আমাকে একটি কাজে যাওয়ার আদেশ করলেন, তখন 
আমি বললাম, আল্লাহর শপথ! আমি যাব না; কিন্তু আমার মনে এ বিশ্বাস ছিল, যে কাজে আমাকে নাবী 3% 
নির্দেশ দিয়েছেন আমি সে কাজে যাব। অতঃপর আমি বের হয়ে ছেলেদের নিকট দিয়ে যাচ্ছিলাম । তারা বাজারে 
খেলাধুলায় লিপ্ত ছিল। হঠাৎ করে রসূলুল্লাহ 3% পশ্চাৎদিকে এসে আমার ঘাড় ধরলেন। আনাস (রাধিঃ) বলেন, 
আমি তাঁর প্রতি দৃষ্টি দিলাম তখন তিনি হাসছিলেন। তিনি প্রশ্ন করলেন, হে উনায়স! তুমি কি সেখানে গিয়েছিলে 
যেখানে তোমাকে যাওয়ার নির্দেশ দিয়েছিলাম? তিনি বলেন, আমি বললাম, হ্যা! হে আল্লাহর রসূল! অবশ্যই আমি 
যাচ্ছি। (ই.ফা. ৫৮০৯, ই.সে. ৫৮৪৪) 
li Cid a Ake pid Ub Ale Ce si LG ALAS aly af UN (vr./..)-09). 
ET Ell Ha CG st HE 
৫৯১০-(.../২৩০৯) আনাস (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! আমি নয় বছর তার সেবায় ছিলাম, কিন্তু আমার 
জানা নেই, কোন কাজ আমি করেছি সে ব্যাপারে বলেননি এরূপ কেন করলে কিংবা কোন কাজ করিনি, সে 
ব্যাপারে বলেননি, কেন অমুক অমুক কাজ করলে না? (ই.ফা. ৫৮০৯, ই.সে. নেই) 
[5 ডে sl oR LE BS NG al Ss E58 C3 OB EES (1ry.f00)-04)) 
+ EE A Cal BE a ID OS UE IC cs ol 
৫৯১১-(৫৫/২৩১০) শাইবান ইবনু ফার্রূখ ও আবু রাবী‘ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্প' হ 3 সমস্ত লোকের মাঝে সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন। 


(ই.ফা. ৫৮১০, ই.সে. ৫৮৪৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত | ২৯৯ 


“lle 5%, SUB bk Unt HEE dl JG Ga UG 
১৪. অধ্যায় : রসূলুল্লাহ 3-এর কাছে কেউ কিছু চাইলে তিনি কক্ষনো ‘না’ বলেননি এবং 
তীর বদান্যতা প্রসঙ্গ 


FE 


‘a oo Le Ls URL Us SG Sn SLE os ol 0 D8 sf EES (rrviperj-odiy 
+ YU Li i 8% al UD OL Ce UE Ale Cg tee PL 
৫৯১২-(৫৬/২৩১১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও 'আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুঠ-এর নিকট কেউ কিছু কামনা করলে কোন দিন তিনি 
‘না’ বলেননি । (ই.ফা. ৫৮১১, ই.সে. ৫৮৪৬) 
AA Be BS ball ti LOL ESSE ES Es HG Cojo 
he J Al Ae CF 4 Cha UU EL 0 LL be UE to LASS - ie OF 4 
HE 
৫৯১৩-(../...) আবু কুরায়ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... মুহাম্মাদ ইবনু মুনকাদিরের সানাদে 
জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে হুবহু রিওয়ায়াত করেন। (ই.ফা. ৫৮১২, ই.সে. ৫৮৪৭) 
Se En - Sh OH 37 DEES atl Sn Ly hale By (rrvvfevy-oa)t 
805 - U5 - nl Sy Bs SLY ce BE AULD ULC I al te od OF nd 
EG Y Hb Ghd Lok OB LAL C8 U UB a od 2h cle OF Uk Sel I) 
. AG 
৫৯১৪-(৫৭/২৩১২) ‘আসিম ইবনু নায্র তাইমী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3ু-এর নিকট ইসলাম গ্রহণ করার পর কেউ কিছু চাইলে তিনি অবশ্যই তা দিয়ে দিতেন। আনাস 
(রাযিঃ) বলেন, জনৈক লোক নাবী ক¥ুঠু-এর নিকট আসলো। তিনি তাকে এত বেশী ছাগল দিলেন যাতে দু’ 
উপত্যকার মাঝামাঝি স্থান পরিপূর্ণ হয়ে যাবে। এরপর সে লোক তার গোত্রের নিকট গিয়ে তাদের বলল, হে 


আমার জাতি ভাইয়েরা! তোমরা ইসলাম কবূল কর। কারণ মুহাম্মাদ 3 অভাবের আশঙ্কা না করে দান করতেই 
থাকেন । (ই.ফা. ৫৮১৩, ই.সে. ৫৮৪৮) 


be al te Ll 0 AS be OSU 2 5 ES Ls of Ch 8 3 ES (...fony-oao 
Et LY AV Ld C8 Ll UE AG A EY Sol cil OF USE HE LS ud 

+ IEG Ca ilbe hi 
Uy Gn Ce SY CAL SLY 8 ce ALY Ch SD Sy 2 CALA A Et Dl 


Wwww.waytojannah.com 


Contents 


৩০০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৯১৫-(৫৮/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
জনৈক লোক রসূলুল্লাহ স্ন-এর নিকট এসে দু' পাহাড়ের মাঝামাঝি ছাগলগুলো চাইলে তিনি তাকে তা দিয়ে 
দিলেন। অতঃপর সে লোক তার গোত্রের নিকট প্রত্যাবর্তন শেষে বলল, হে আমার জাতি ভাইয়েরা! তোমরা 
ইসলাম কবূল কর । আল্লাহর শপথ! মুহাম্মাদ সু অভাবের আশঙ্কা না করে দান করেন। 

আনাস (রাযিঃ) বলেন, যদিও মানুষ শুধু ইহকালের উদ্দেশেই ইসলাম গ্রহণ করে তবুও ইসলাম গ্রহণ 
করতে না করতেই ইসলাম তার কাছে পৃথিবী এবং পৃথিবীর সকল প্রাচুর্যের চাইতে অধিকতর প্রিয় হয়ে যায়। 


(ই.ফা. ৫৮১৪, ই.সে. ৫৮৪৯) 
wl ay Ln dl te Ul Ci 5 50 ts Sl ALN Hf ES (rrirfoay-oa 1 
be a ay BE Al ILO EDS REC oh ol £56 BG Al USL G2 UN A OH Oo Udy) 
ee UG Uke 35 BE a UD Chl Dy ho i Tall sis 1 oath 
eB ie Boi 
| CBE al U2 el alr U5 Ske YF ty Sec ok ote ty OH 
+ SLAY 2 Ce ES CA Ud) olin Lakh ps ail 
৫৯১৬-(৫৯/২৩১৩) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সারহ্‌ (রহঃ) ..... ইবনু শিহাব (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ প্র মাক্কাহ্‌ বিজয়ের যুদ্ধ করেন। এরপর তাঁর সাথে বে সব মুসলিম ছিলেন তাদের 
নিয়ে তিনি বের হন। আর তাঁরা সবাই হুনায়নের যুদ্ধ করেন। এ যুদ্ধে মহান আল্লাহ তা'আলা তার দীনের এবং 
মুসলিমদের সাহায্য করেন। সেদিন রসূলুল্লাহ সুঁঠ সাফ্‌ওয়ান ইবনু উমাইয়াহ্‌কে একশ' উট দান করেন। এরপর 
একশ’ উট, পুনরায় আরও একশ’ উট প্রদান করেন। 
ইবনু শিহাব (রহঃ) বলেন, সাঈদ ইবনু মুসাইয়্যিব (রাযিঃ) আমাকে বলেছেন যে, সাফওয়ান (রাযিঃ) 
বলেন, আল্লাহর শপথ! রসূলুল্লাহ সর্ট আমাকে দান করলেন এবং এমন পরিমাণে আমাকে দান করলেন যে, তিনি 
আমার কাছে সবচেয়ে নিমপ্রকৃতির লোক ছিলেন। অতঃপর তিনি আমাকে অবিরাম দান করতে থাকলেন এমনকি 
আমার নিকটে সবচেয়ে পছন্দের লোক হয়ে গেলেন। (ই.ফা. ৫৮১৫, ই.সে. ৫৮৫০) 
AE 0 A a Bl ASL) of oo Lie Ls UU Eo gh he Bc (rrvef.)-00) 
2 be OLAS UP 38 be Dh UP PSY 059 op UL UST Gey BEC ad 
EL CY Lot Ci UGE I 06 4 bil, - TE of 9 BS CAM ob Ss CA 
U5 Ge oh Ae LES i 0 Io Cf Chl UR US Al AE CY Hl Chi 05% 
EEA AY HE a1 J U6 105 Yl he US Hy Al LE C3 YE hs 
8 GO UC bd UU BEE La Onli Cah 35 OU EEE BT 
UY oli lh. bl Ln Be BE ok 5 SiS Le SHG WL Al Is Ko cbs 
UNE SH 5. “BG hia ic Hel GA UL GL Sj 05 BE 
+ Whe SR BALLS Cn Tb Wd Ui 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩০১ 


৫৯১৭-(৬০/২৩১৪) ‘আম্র আন্‌ নাকিদ, ইসহাক্‌ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু বললেন : আমাদের নিকট যদি বাহরাইন হতে মাল আসে 
তাহলে তোমাকে এই, এই, এই পরিমাণ দিব এবং তিনি উভয় হাত একত্র করলেন। এরপর বাহরাইন থেকে মাল 
আসার আগেই রসূলুল্লাহ কুট পরলোক গমন করেন। তারপর আবূ বাক্‌র (রাযিঃ)-এর কাছে বাহরাইন হতে মাল 
আসে । তিনি একজন ঘোষককে এ মর্মে ঘোষণা দেয়ার আদেশ দিলেন যে, নাবী সু%ু-এর উপর যার কিছু ওয়া*দা 
অথবা ঝূণ রয়েছে সে যেন (আমার) নিকট আসে। তখন আমি দাঁড়িয়ে বললাম, নাবী ক আমাকে বলেছিলেন 
যে, বাহরাইন থেকে যদি আমাদের কাছে মাল আসে তবে তোমাকে এই, এই, এই পরিমাণ দিব। এ কথা শুনে 
আবু বাক্র (রাযিঃ) এক অঞ্জলি উঠালেন এবং বললেন, গুনে দেখো । আমি তা গুনে দেখলাম তাতে পীচশ' 
আছে। অতঃপর তিনি বললেন, এর চেয়ে আরো দ্বিগুণ তুমি নিয়ে নাও। (ই.ফা. ৫৮১৬, ই.সে. ৫৮৫১) 
al oe Cal 6G LE EE 0 SE LC LL BS (fo 
0 0 UP SEL Le OS Ub al Xe 0 0 OP ke Of Le be Sin ts 5 
458 i 8 3 IE GAL 0 05 I ie I GU LE HE Ll SC US UH al He 

+ Le 09 wee 5. Ul ise 4 4d i SS HE La ce 

৫৯১৮-(৬১/...) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, যখন নাবী ¥ুঠ ইন্তিকাল করলেন এবং আবূ বাক্র (রাযিঃ)-এর নিকট ‘আলা ইবনু হাযরামীর 
তরফ হতে মাল আসলো । তখন আবু বাক্র (রাযিঃ) ঘোষণা দিলেন, যার জন্য রসূলুল্লাহ সু্ৰ-এর উপর খণ 
রয়েছে কিংবা তীর তরফ হতে কোন ওয়া‘দা রয়েছে, সে যেন আমার কাছে চলে আসে। অবশিষ্টাংশ হাদীস ইবনু 
‘উয়াইনার অবিকল । (ই.ফা. ৫৮১৭, ই.সে. ৫৮৫২) 


Uh LAly axial iy balls ELA) BE ALLL Gl - 10 

১৫. অধ্যায় : ছেলেদের প্রতি নাবী 3-এর দয়া, বিনয়, আন্তরিকতা এবং তার মর্যাদা 

- OE bir, — CL te TASS E08 ts OEE, AL ts Ui LES (rr10/1v)-০৭)৭ 
Sh aN BE dl JL NH: U8 A 5 od Le ll Cb eo God ts , at Be 
Sond a 4 4% SH if dA 05 "DL ale PAIS tf pul SCS He 
UMD iS CF ll CEM UES ci Sey Sh eas 2 AS ste 0d od Be Ay 43 
Us AY Ld hal BE Al CS LLL FS Al UL Wd ke UG Ch By as 
OE ALY 

"08 BE Al J) Ue CIS BE Al ILD LS OH ity SG A SSH Ll I 
+ UB Ss UAT Gy ED cms CY 98 Ty Cl ESL Lh ace 
৫৯১৯-(৬২/২৩১৫) হাদ্দাব ইবনু খালিদ ও শাইবান ইবনু ফার্রূখ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত । তিল্ি:বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: রাত্রে আমার একটি সন্তান ভূমিষ্ঠ হয়, আমি তার নাম আমার 


8২ 
Wwww.waytojannah.com 


Contents 


৩০২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


পিতা ইব্রাহীম (‘আঃ)-এর নামে রাখি। এরপর তিনি উম্মু সায়ফ নামক একজন মহিলাকে এঁ সন্তানটি দিলেন। 
তিনি একজন কর্মকারের সহধর্মিণী । কর্মকারের নাম. আবূ সায়ফ। নাবী কুট একদিন আবূ সায়ফ-এর নিকট 
যাচ্ছিলেন আর আমিও তীর সঙ্গে যাচ্ছিলাম । যখন আমরা আবূ সায়ফের গৃহে উপস্থিত হই তখন সে তার হাপর 
বা ফুঁকনীতে ফুঁক দিচ্ছিল, সারা গৃহ ধুঁয়ায় ভরপুর ছিল। আমি রসূলুল্লাহ সট-এর আগে দৌড়ে গিয়ে আবূ 
সায়ফকে বললাম, তুমি একটু থামো। রসূলুল্লাহ স্টু আসছেন। সে থামলো । এরপর নাবী সু ছেলেকে ডাকলেন 
এবং তাকে জড়িয়ে ধরে আদর করলেন এবং যা আল্লাহর ইচ্ছা রয়েছে তা বললেন। 

আনাস (রাযিঃ) বলেন, আমি এ ছেলেকে দেখলাম, সে রসূলুল্লাহ 3 -এর সামনে বড় বড় শ্বাস ফেলছিল। 
তা দেখে রসূলুল্লাহ সু্ট-এর দু' নয়ন অশ্রু ভিজে গেল। আর তিনি বললেন: চোখ কাদছে, মন কাতর হচ্ছে, মুখে 
আমরা তাই বলর রব্বুল ‘আলামীন যা পছন্দ করেন। হে ইব্রাহীম! আল্লাহর শপথ! আমরা তোমার জন্য খুবই 
ব্যথিত । (ই.ফা. ৫৮১৮, ই.সে. ৫৮৫৩) 


[EA yu - A hl - DE Fg CLARA IE HUA 
i hs sh OR 5 - - 3 a rE = 
er ED ELLIS bi hs U6 LAS dy GY 

AE EL AET RTT BE A UL I PAY MS Cl 50 
Rh ad EL) LSS 5 

৫৯২০-(৬৩/২৩১৬) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সুট এর চাইতে শিশুদের প্রতি বেশী দয়াশীল আর কাউকে 
আমি দেখিনি। তিনি বলেন, (রসূলুল্লাহ স-এর ছেলে) ইব্রাহীম (রাযিঃ) মাদীনার গ্রামাঞ্চলে দুধ পান করতেন। 
রসূলুল্লাহ সু তাকে দেখার জন্য সেখানে যেতেন আর আমরাও তাঁর সাথে যেতাম । তিনি দাইয়ের গৃহে ঢুকতেন, 
আর সেখানে ধুঁয়ায় আচ্ছন্ন থাকত । কেননা, তার দুধপিতা কর্মকার (কামার) ছিল । তিনি ছেলেকে কোলে তুলে 
চুমু খেতেন । পরে তিনি প্রত্যাবর্তন করতেন। 

‘আম্র ইবনু সাঈদ (রাযিঃ) বলেন, যখন ইব্রাহীম (রাযিঃ) মৃত্যুবরণ করেন তখন রসূলুল্লাহ 3 বললেন 
ঃ ইব্রাহীম আমার পুত্র, দুধ পান করা অবস্থায় মৃত্যুবরণ করেছে। তার জন্য দুধপিতা ও দুধমাতা রয়েছে, যারা 
জান্নাতে তাকে দুধ পান করার সময়-সীমা পর্যন্ত দুধ পান করাবে । (ই.ফা. ৫৮১৯, ই.সে. ৫৮৫৪) 

ATE ANE HEF eo 5 Es Goss GS (yrivhs)j-oay) 
Ge OA 1 BE A ID ck AY bn Ub EB 0 TP 
+L Ea E58 dl OS if SL FE al ILD J. SHC ay 061 EF 
LA SH i” 5 CH UE 

৫৯২১-(৬৪/২৩১৭) আবূ বাক্র ইবনু শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ).হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3ুঠ-এর কাছে গেঁয়ো আরবীয় লোক আসলো । তারা প্রশ্ন করল, আপনারা কি আপনাদের 
বাচ্চাদের চুমু দেন? উপস্থিত সবাই বললেন, হ্যা! তখন তারা বললেন, কিন্তু আল্লাহর শপথ! আমরা তো তাদের 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩০৩ 


চুমু দেই না। তারপর রসূলুল্লাহ 3% বললেন, আমি কি করবো, আল্লাহ যদি তোমাদের হতে দয়া দূর করে নিয়ে 
থাকেন। 
ইবনু নুমায়রের বর্ণনাতে আছে, তোমার অন্তর হতে ..... | (ই.ফা. ৫৮২০, ই.সে. ৫৮৫৫) 
0 BL sae UN ol te ll ae “ os Sl sar ~~ (Yr)afej-odYvY 
08 Dh SE BEE Lal AS HENS IA of br LL of CP GA co Le 
VEIN ADIN ba BE dl ILD UB saa aly CHC Lh aie 
৫৯২২-(৬৫/২৩১৮) ‘আম্র আন্‌ নাকিদ ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আকরা* ইবনু হাবিস (রাযিঃ) রসূলুল্লাহ স্-কে দেখলেন যে, তিনি (ইমাম) হাসান (রাযিঃ)- 
কে চুমু দিচ্ছেন। তখন আকরা* ইবনু হাবিস (রাযিঃ) বলেন, হে আল্লাহর রসূল! আমার দশটি সন্তান রয়েছে। 
আমি তাদের কাউকে চুমু দেইনি । তখন রসূলুল্লাহ 3 বললেন: lis a Lat Lach Mec Md i al 
দয়া করা হবে না। (ই.ফা. ৫৮২১, ই.সে. ৫৮৫৬) 


J ENE Goa ur Jara JES 350) 2 ০ Wl Aa x Le [EC (./-)- ০৭! 
+ ies BEA oF LEA of be Lk 
৫৯২৩-(../..) ‘আবৃদ ইবনু হুমায়দ ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী ন হতে অবিকল 
হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮২২, ই.সে. ৫৮৫৭) 
GE Boy C na U2 ASE pal] EF GELS A Cs A EES (rryapuy-otr t 
HB 55 0 LOL EK Hf EES C 3h CF sone CUE SG CE Lh le PSY 
AAG OA CP LEY GF Hk — Pe CH fd — Dake CES Ea aes Hf BoC Ble 
Se BLS Y A SY a BE dl ILO UN ad Se 0 no Ce Ob os 
Ee 
৫৯২৪-(৬৬/২৩১৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ সু বলেছেন : যে লোক মানুষের প্রতি দয়া প্রদর্শন করে না (কিয়ামাতের দিন) আল্লাহও তার 
প্রতি দয়া প্রদর্শন করবেন না। (ই.ফা. ৫৮২৩, ই.সে. ৫৮৫৮) 
oh Ue deli be Sa ts dl Les LS EES LS of 0 8 Hf ES (efajre Ae 
GS i 56 ts Lal LE ol On EE dG Ss ES, c HEL oo 22 Le 
- SEEN SS Si BEE (oh CF Dh OF BS GS GU 38 be Uke 
৫৯২৫-(../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জারীর (রাযিঃ) হতে আ‘মাশের হাদীসের হুবহু 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮২৪, ই.সে. ৫৮৫৯) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৪ সহীহ মুসলিম (ঢম খণ্ড) 


HE a 5% Ll - 11 
১৬. অধ্যায় : নাবী 3-এর অধিক লজ্জাশীলতা 
of 08 4 Se ele BI te Rs EG off ES BOS C3 ASE GES (rrv.pvy-oadv™ 
IAS U5 gi 2 Ly cE LY LL A IAS BL C GIS of tp Ss I 
Me Uf Chas U8 EE ff OF dl BE Chl 0 EI ie Lk LF Lode C3 A Se 
Ao ob BEE E35 1 OG GSS df sl OS on US 52 FG al J OE U5 Gs 
৫৯২৬-(৬৭/২৩২০) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 


বলেন, রসূলুল্লাহ 3 পর্দানশীল কুমারী মহিলার চাইতেও অধিক লজ্জাশীল ছিলেন। আর যখন তিনি কোন 
জিনিসকে অপছন্দ করতেন আমরা তাঁর মুখায়ব হতে তা বুঝতে পারতাম। (ই.ফা. ৫৮২৫, ই.সে. ৫৯৬০) 


be LEY oo ae BS SU Ls of Oh DEE A 0 IS ES (rrvsfan-oav 
FE Al U4) TS LA of Ble pd bm 30 gh dl He oe US UH Ge St 
" WET LET SS te ©" BE al UD IU . LSE Yr Lil L6G Hf UE 
৫৯২৭-(৬৮/২৩২১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... মাসরূক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা 
‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ)-এর নিকট গিয়েছিলাম যখন মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) কুফায় এসেছিলেন। 
মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% সম্বন্ধে বর্ণনা দিয়ে বললেন, তিনি অশ্লীল ছিলেন না এবং অশ্লীল কথা বলতেন 
না। 


মু‘আবিয়াহ্‌ (রাযিঃ) আরো বলেন, রসূলুল্লাহ ক বলেছেন : তোমাদের মাঝে উত্তম সে লোক যার চরিত্র 
উত্তম । (ই.ফা. ৫৮২৬, ই.সে. ৫৯৬১) 


ie 5 09 Be C 599 soe Sf EG To C2 8 HH BESS (.fea)-0 ANA 
Eh a Ta 4 
+ Ae ALY Sg BY oF LES — LAS as - AE Hf EES EN 2 Hh ELC 


৫৯২৮-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ'মাশ (রাযিঃ) হতে একই সূত্রে অবিকল 
হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮২৭, ই.সে. ৫৮৬২) 


Mie Guay BE A EY - NV 
১৭. অধ্যায় : রসুলুল্লাহ 38-এর মুচকি হাসি ও উত্তম জীবন যাপন 
0 DE CU oS 0 las be TES 3 COST PS OF 33 ES (rrrvpay-odvd 
CE Ela 335 sha} GH UAL tm 298 3 OK VBS p05 UU HE al UL) AGS CS 
+ BE EL OGL HAL dd USSG LSS 1 Ey pl 5d 1 ath lis 


www.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফামীলাত ৩০৫ 


৫৯২৯-(৬৯/২৩২২) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সিমাক ইবনু হার্ব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
ৰলেন, আমি জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, আপনি কি রসূলুল্লাহ 3%-এর সাথে বসতেন? 
তিনি বললেন, হ্যা! অনেকবার তিনি ফাজ্রের সলাত যেখানে আদায় করতেন সূর্যোদয়ের পূর্ব পর্যন্ত সেখান হতে 
উঠতেন না। এরপর যখন সূর্যোদয় হতো তখন তিনি উঠে দীড়াতেন। লোকেরা কথাবার্তা বলতো, জাহিলী যুগের 
ব্যাপার নিয়ে আলোচনা করতো এবং হাসতো আর রসূলুল্লাহ 3%-ও মুচকি হাসতেন। (ই.ফা. ৫৮২৮, ই.সে. ৫৮৬৩) 


bn Bony AU Stl ly cpt BE Ll LD gd Pl NA 
১৮. অধ্যায় : স্্রীলোকদের প্রতি রসূলুল্লাহ 38-এর দয়া এবং তাদের আরোহণ জন্তুর সাথে 
পরিচালকদের প্রতি আস্তরিকতার নির্দেশ 
te Lys Js Ee Man CN 5, The C1 Mos A) = FLEA (rryrfv)y- oar. 
SS FE Al UD US UE 8 ie HG of be sd ES HS HC pa Hf ON oh ls 
Gre as Cd 38 4 UL SO 3 LS OH Sd Des sid as 


hy 
৫৯৩০-(৭০/২৩২৩) আবূ রাবী ‘আতাকী, হামিদ ইবনু ‘উমার, কুতাইবাহ্‌ ইবনু সাঈদ ও আবূ কামিল 
(রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3% কোন এক সফরে ছিলেন, তখন আনজাশাহ্‌ 


উটগুলোকে কাচপাত্রবাহী উটের মতো (সতর্কতার সাথে) ধাবিত করো । (ই.ফা. ৫৮২৯, ই.সে. ৫৮৬৪) 
sh be Ho 1916 das fly Tab EME SGD pl Hf BS (./.)-02T) 
‘25 pil be 
৫৯৩১-(../...) আবু রাবী ‘আতাকী, হামিদ ইবনু ‘উমার, আবূ কামিল ও হাম্মাদ (রহঃ) ..... আনাস 
(রাযিঃ)-এর সানাদে অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮৩০, ই.সে. ৫৮৬৫) 
Ee al) U6 Se cf oo USS SA FIAT SE SL ES (Y-oArY 
4 IG be SG So HS ck 3 HES od 2 3 of oe Ld HS Jel 
+ BIA Se 5) Ll Gey 0 Ll 
+ ie Ueda Ue HES Tl, BE al UG HG LDS 3 5 UN 
৫৯৩২-(৭১/...) ‘আম্র আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাখিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 38 তার স্রীদের নিকট আসলেন। আনজাশাহ্‌ নামধারী একজন উট চালক তাদের উটকে ধাওয়া 
করছিল। রসূলুল্লাহ স্্ঁ বললেন, তুমি বিনাশ হও, ওহে আনজাশাহ্‌! কাচপাত্ৰ নিয়ে আস্তে চলো । 


আবূ কিলাবাহ্‌ বলেন, রসূলুল্লাহ 3 এমন কথা বলেছেন যা তোমাদের কেউ বললে তাকে দোষী সাব্যস্ত 
করা হতো । (ই.ফা. ৫৮৩১, ই.সে. ৫৮৬৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


AC 0 of tp Ld SL Le B55 0 Ses COAL DG 3 FG ES (pry-oArr 
CA BE La sUs eo pe ff Cl U6 a 0 od Le A ES ty ES Uk ff os 
+ BIA EE 9) LE iol + BEG a Lh UB GY bes CG 
৫৯৩৩-(৭২/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে. বর্ণিত । তিনি 
বলেন, উম্মু সুলায়ম (রাযিঃ) রসূলুল্লাহ বন-এর স্ত্রীদের সাথে ছিলেন এবং একজন উট চালক ভাদের উট 
হাকাচ্ছিল। রসূলুল্লাহ 3 বললেন, হে আনজাশাহ্‌! কাচপাত্র নিয়ে আস্তে চলো। (ই.ফা. ৫৮৩২, ই.সে. ৫৮৬৭) 
OK UB al ie BEG EES Ih RS Lal Le EG El Ll CES Cpn-oart 
oY RH SY Ld G1" FE Al ILO SUB ora CLS AS HEE a J 
. sla ie 
৫৯৩৪-(৭৩/...) ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর 
একজন সুমধুর কণ্ঠের গায়ক ছিল। রসূলুল্লাহ 3 তাকে বললেন : ওহে আন্জাশাহ্‌! আস্তে চলো, কাচপাত্রগুলো 
ভেঙ্গে ফেলো না অর্থাৎ- দুর্বল নারীদের (কষ্ট দিও না)। (ই.ফা. ৫৮৩৩, ই.সে. ৫৮৬৮) 
Hs BE of od Lo E56 ioe pli UES 5 8 Es St ta BES (...j-0ar0 
Sida LS 30S; 
৫৯৩৫-(.../...) ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি নাবী ঝুট 
থেকে রিওয়ায়াত করেছেন, তবে ‘সুললিত কণ্ঠের গায়ক’ উক্তিটি বর্ণনা করেননি। (ই.ফা. ৫৮৩৪, ই.সে. ৫৮৬৯) 
43 PETES AL Cpa SL) Ajo Ll AGL 14 
১৯. অধ্যায় : সৎ লোকদের সাথে নাবী ('আঃ)-এর আচরণ, তাঁর মাধ্যমে তাদের পুণ্য লাভকরণ 
Ae C1 og EE “i [2 Be) 9 EE ss cr LL EE, (Yry£/vt)-oav1 
SUG GES - poll 5 pe 5 - Sal ff Es SG 8 OU Lai of be Ue dl 
PD Dh E55 SU dl cl 13 BE dl JA U6: UN AL 0 od OF Fb Le Fa 
+ G8 ES ed OD BY EFL UG UTS LL YY ps AG CG Uh Us 
৫৯৩৬-(৭৪/২৩২৪) মুজাহিদ ইবনু মুসা, আবূ বাক্র ইবনু নাযূর ইবনু আবূ নাযূর এবং হারূন ইবনু 
‘আবদুল্লাহ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 যখন ভোরের 
সলাত আদায় করতেন তখন মাদীনার খাদিমরা তাদের পাত্রে করে পানি নিয়ে আসত আর তার নিকট যদি কোন 
পাত্র আনা হলেই তিনি তাতে হাত ডুবিয়ে দিতেন। আর শীতের ঠাণ্ডা সকালেও মাঝে মাঝে তিনি হাত ডুবিয়ে 
দিতেন। (ই.ফা. ৫৮৩৫, ই.সে. ৫৮৭০) 


EAE ail a ul Le Pl | Ecc La Ee [EC [) LS Eo (Yrrefve)-oavYV 
OSB NERS EU Lhd SLC ss UL Lins Soir, HE an I 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩০৭ 


৫৯৩৭-(৭৫/২৩২৫) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
দেখেছি নাপিত রসূলুল্লাহ 3 -এর চুল ছাটছে আর সহাবীরা তীর চতুল্পার্শ ঘিরে রেখেছেন। তারা চাইতেন যে, 
কোন চুল যেন মাটিতে না পড়ে তা যেন কারো না কারো হাতে পড়ে। (ই.ফা. ৫৮৩৬, ই.সে. ৫৮৭১) 

Eb tp LL of AS LP LR GS [EE EE EES, (tryin) -o ATA 
GE DEH Ur 0B BC SY AO BLDG: dn We AOSHI od ie 
RC tn CEH LL GU a5 od Ua SE EL dll GE is la 

৫৯৩৮-(৭৬/২৩২৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত যে, এক 
মহিলার বিবেকে (জ্ঞানে) কিছু বিকৃতি ছিল। সে বলল, হে আল্লাহর রসূল! আপনার সঙ্গে আমার একটা দরকার 
আছে। রসূলুল্লাহ 3 বললেন : হে অমুকের মা! তোমার ইচ্ছামত কোন রাস্তায় তুমি অপেক্ষা কর যাতে করে 
আমি তোমার প্রয়োজন পুরো করতে পারি। তারপর তিনি কোন একটা জনপথে তার সাথে জনমানবশূন্য এলাকায় 
আলাপ করেন এবং মহিলাটি প্রয়োজনমুক্ত হয়। (ই.ফা. ৫৮৩৭, ই.সে. ৫৮৭২) 

Il CUA bn 9EBy plSU FE SELL GY. 
AULA gS Sip al aaliil 
২০. অধ্যায় : খারাপ কাজ হতে নাবী 3-এর দূরে অবস্থান এবং মুবাহ্‌ কাজের মাঝে সহজটিকে 
গহণ করা এবং আল্লাহর মর্যাদা হানি হয় এমন বিষয়ে প্রতিশোধ নেয়া 


Yh ~ EE, Cc Le by Ls | Al OF Man Cn Fie ES, (rrrv/yv) zor 
C od BE GD E15 LEE Lo DE FEE be Slot OF Cp MC ce UN 3 
2 Uy he ul Sf OS CB OS CH LG CCA SY od 0 BEE dl UO IE 
+ 9 52 AA ES 0 NY adil FE al U3 
৫৯৩৯-(৭৭/২৩২৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... নাবী সহধর্মিণী 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রসূলুল্লাহ স%-কে দু'টো বিষয়ের কোন একটি গ্রহণের 
স্বাধীনতা দেয়া হত তখন তিনি সহজটি সাদরে গ্রহণ করতেন, যদি না তা দোষের হত । আর যদি তা দৃূষণীয় 
হতো তবে তা হতে তিনি সবার চেয়ে দূরে থাকতেন । নিজের জন্য তিনি কোন দিন প্রতিশোধ গ্রহণ করতেন না, 
তবে আল্লাহর মর্যাদা হানি হলে (প্রতিশোধ নিতেন) । (ই.ফা. ৫৮৩৮, ই.সে. ৫৮৭৩) 
Lal BoC 22 UF Lh PAD CF SOL UA 0 IA BESS (./..y-04te 
DR BD os FUE 0 Ib 10 df Ske be Dic be TASS ale LY SSS BS G5 
tC AYE Lp HE LP GA LS 
৫৯৪০-(../...) যুহায়র ইবনু হার্ব, আহ্‌মাদ ইবনু ‘আবদাহ্‌ (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) উপরোক্ত সূত্রে 
অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮৩৯, ই.সে, ৫৮৭৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৩০৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


le St 0 OF Ud OAL Ay 3 GOAT ds 0 EA BES (fiajoat) 
. Lu Ee g ay 
৫৯৪১-(../...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) উপরোল্লিখিত একাধিক সূত্রের বর্ণনাকারীগণ এ সূত্রে 
মালিকের হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৮৩৯, ই.সে. ৫৮৭৪) 
HL: ll LE te a te cia be Ld ff = Hf BS (.wA)j-0aEY 
US Ud OS LB CS SC CAGLI ES YY 5S oe Lf CAST cid 0% BE dl dD 
Ais al sf 
৫৯৪২-(৭৮/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, যখন রসূলুল্লাহ 
$-এর সম্মুখে এমন দু'টো বিষয়ের স্বাধীনতা দেয়া হত যার একটি অপরটির তুলনায় সহজ তখন তিনি 


সহজটিকেই গ্রহণ করতেন, যদি সেটি দোষের না হত। আর দৃষণীয় হলে তিনি তা হতে সর্বাধিক দূরে থাকতেন। 
(ই.ফা. ৫৮৪০, ই.সে. ৫৮৭৫) 


ALY ie lin Lp Et Ae Le bl Ex rs = 3 EES, C/ej-0 AE 
ECS Hy. AI I 
৫৯৪৩-(.../...) আবূ কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... হিশাম (রাযিঃ)-এর সানাদে উপরোক্ত সূত্রে 
বৰ্ণিত দু'টোর মাঝে সহজটি পর্যন্ত উল্লেখ করেন এবং তিনি পরবর্তী অংশ উল্লেখ করেননি । ‘ 


(ই.ফা. ৫৮৪১, ই.সে. ৫৮৭৬) 
sb als Lae tp a te po te Hf Be 5S 3 BES (rrrava)-oatt 
PEA FRIIN Le Os Cy 2 dy 8 WS SY CAE Ts a Ty os Ll ls BEG a I 
+ U8 5 GEG A oe tn Bd IS UU ssl tm 
৫৯৪৪-(৭৯/২৩২৮) আবূ কুরায়ব (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% 
তাঁর স্বহস্তে কোন দিন কাউকে আঘাত করেননি, কোন নারীকেও না, খাদিমকেও না, আল্লাহর রাস্তায় জিহাদ 
ব্যতীত। আর যে তাঁর অনিষ্ট করেছে তার থেকে প্রতিশোধও নেননি । তবে আল্লাহর মর্যাদা ক্ষুণ্ণ হয় এমন বিষয়ে 
তিনি তার প্রতিশোধ নিয়েছেন। (ইফ. ৫৮৪২, ইসে, ৫৮৭৭) 
A se, C 899 Se Eo 90 ls Go Ee GSH E, (yet 
+ ad ule HG S58 EY Tig lt be Hk Boe Ee Ss 
৫৯৪৫-(.../...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব (রহঃ) একই সূত্রে হিশাম হতে রিওয়ায়াত 
করেছেন। তবে তাদের র একে অন্য হতে কিছু বর্ধিত রিওয়ায়াত করেছেন | (ই.ফা, ৫৮৪৩, ই.সে. ৫৮৭৮) 
Aang SENG Ale Calg FEE ll D3) eb GG -YN 
২১. অধ্যায় : নাবী 3-এর শরীরের সুরভি ও কোমলতা 
~ ial Sas U3 As — LL ES SO lb of AS Lh je ES (rrvapa.jy-ottn 
RAR od EO Hl 1 Se BE Al IL Eo cil I EA 0 AE be Sls te 


www.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩০৯ 


অ - J - EAE Lf Hl - aly as pal StS ELLY Td Ny ELL 
Nee Bh tn GA ws eB 

৫৯৪৬-(৮০/২৩২৯) ‘আম্র ইবনু হাম্মাদ ইবনু তালৃহাহ্‌ কান্নাদ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ স-এর সাথে যুহরের সলাত আদায় করলাম । এরপর তিনি তার 
বাড়ীর উদ্দেশে বের হলেন, আমিও তার সাথে বের হলাম । সম্মুখে কয়েকটি শিশু আসলো। তিনি একজন একজন 
করে এদের সবার গালে হাত স্পর্শ করলেন। বর্ণনাকারী বলেন, তিনি আমার গালেও হাত বুলালেন। আমি তার 


হাতে এমন ঠাণ্ডা পরশ ও সুগন্ধি পেয়েছি (মনে হলো) যেন তিনি খুশবুওয়ালার পাত্র হতে হাত বের করেছেন। 
(ই.ফা. ৫৮৪৪, ই.সে. ৫৮৭৯) 


Eta ES tt te Ue Er [Ee Da C3 Fe ০, (Yrr./A)-o4tv 
be - TORO AG — SURES - poll 0 3 MA BS ~ hil - AA ts IS 
bi Lc BE dl JA pao bn CG Bt Yr Ca Yi i TSE at CL I 
+ BE Al A0 bn ce CH Ys ls 
৫৯৪৭-(৮১/২৩৩০) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর (দেহের) চেয়ে অধিক সুগন্ধময় কোন ‘আম্বার, মিশ্‌ক বা ভিন্ন কোন বস্তুর 


আাণ আমি গ্রহণ করিনি এবং রসূলুল্লাহ স-এর (দেহের) চাইতে কোমল রেশম বা নরম বস্ত্র আমি ছুঁয়ে দেখিনি। 
(ই.ফা. ৫৮৪৫, ই.সে, ৫৮৮০) 


be Exh Be ee Bs Ie Be ed Of Mia DY TOT GES (fAN-OAEA 
2 V9 ls cic Yo lis Cx Gy 5 US coh A FE Al ID U5 5 od 
+ BE Al JL BID bn CM EE Yo Ee CLE Yo BE Al JD BS toe OH 
৫৯৪৮-(৮২/...) আহ্‌মাদ ইবনু সা‘ঈদ ইবনু সাখ্র দারিমী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3 ছিলেন শুভ্র উজ্বল বর্ণের । তার ঘাম যেন মুক্তার মতো । তিনি চলার সময় সম্মুখ পানে ঝুঁকে 
চলতেন। আমি নরম কাপড় বা রেশমকেও তার হাতের তালুর মতো নরম পাইনি এবং মিশ্্‌ক ও আম্বারের মাঝেও 
রাসূলুল্লাহ 3%-এর শরীরের চেয়ে অধিক সুগন্ধ পাইনি। (ই.ফা. ৫৮৪৬, ই.সে. ৫৮৮১) 


4s STEN SE Ll SP a3b ly -YT 
২২. অধ্যায় : নাবী 3-এর ঘামের সুগন্ধ এবং তা থেকে বারাকাত লাভ 
lt te Ul oe - A 59 eS - Mh BE AR OI SES (orr/ar)- 0464 
SUA Shs SE 0 A SSE G5 ip JH BE hl Ue USS I a Ss od 
A be dL SE ln: Hi Towici gh R CLAY I FE Go DEE Gs 
xb 3b ts 


৫৯৪৯-(৮৩/২৩৩১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3 আমাদের গৃহে আসলেন এবং আরাম করলেন । তিনি ঘর্মাক্ত হলেন, আর আমার মা একটি ছোট বোতল নিয়ে 
—৪৩' 
www.waytojannah.com 


Contents 


৩১০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


মুছে তাতে ভরতে লাগলেন। নাবী 3 জাগ্রত হলেন। তিনি প্রশ্ন করলেন, হে উম্মু সুলায়ম! একি করছ? আমার 
মা বললেন, এ হচ্ছে আপনার ঘাম, যা আমরা সুগন্ধির সঙ্গে মেশাই, আর এ তো সব সুগন্ধির সেরা সুগন্ধি । 
(ই.ফা. ৫৮৪৭, ই.সে. ৫৮৮২) 
As D5 Se Be cok Lp Ln ES 3 0 Las pS JAJA. 
Bf SG OFS FEE a US HC rod ie SE dG : dl Ae ch SEL tk - Eons 
cb BE a Nh UB < Sl Gry co A 18 54 - J - A CLI A cle AU 
oh Sh sb pil Gls ce Bp Ll GF by cod - A oo MG od 
Gomis Ll U8 BE A EH UNH 8 Paid Gd BB ss ln ld Wao 
LN Cl" U8 Gal 5 5 Al Ju) G hii 
৫৯৫০-(৮৪/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
নাবী ৰ উম্মু সুলায়মের গৃহে যেতেন এবং তার বিছানায় আরাম করতেন আর উম্মু সুলায়ম তখন গৃহে থাকত 
না। আনাস (রাযিঃ) বলেন, একদিন তিনি এলেন এবং তার বিছানায় ঘুমালেন ৷ উম্মু সুলায়মকে বলা হলো, ইনি 
নাবী সু তোমার গৃহে, তোমার বিছানায় ঘুমিয়ে গেছেন। আনাস (রাযিঃ) বলেন, উম্মু সুলায়ম গৃহে প্রবেশ 
করলেন, নাবী 38 তখন ঘর্মাক্ত হয়েছেন, আর তাঁর ঘাম চামড়ার বিছানার উপর জমে গেছে, উম্মু সুলায়ম তার 
কৌটা খুললেন এবং সে ঘাম মুছে মুছে ছোট একটি বোতলে ভরতে লাগলেন। নাবী ক্ৰ হঠাৎ উঠে গেলেন এবং 
বললেন, হে উম্মু সুলায়ম! তুমি কি করছ? তিনি বললেন, হে আল্লাহর রসূল! আমাদের শিশুদের জন্য তার 
বারাকাত নিচ্ছি । রসূলুল্লাহ 3% বললেন : ভাল করেছ। (ই.ফা. ৫৮৪৮, ই.সে. ৫৮৮৩) 
te UH Bs U's Bs Ll ty Se Be Ht dG 8H EES (vrryfae)-0a0) 
J se Uh CS LL Sie Uh Cl SE BEY pf be od br 3 
SCG BE J Ay ced 0 nd HE 35 SiG Sd 
pb 4 B93 He od 
৫৯৫১-(৮৫/২৩৩২) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... উম্মু সুলায়ম (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 
কুৰ তার নিকট আসতেন এবং বিশ্রাম নিতেন, উম্মু সুলায়ম তীর জন্য একটা চামড়ার বিছানা বিছিয়ে দিলে তিনি 
তার উপর 'কায়লূলা’* করতেন। তিনি প্রচণ্ড ঘামতেন আর উম্মু সুলায়ম তা একত্র করতেন এবং সুগন্ধির বোতলে 
তা মিশিয়ে রাখতেন। নাবী 3% বলেন, হে উম্মু সুলায়ম! এ কী করছ? তিনি বললেন, আপনার দাম, আমি সেটা 
সুগন্ধির সঙ্গে মিশিয়ে রাখি । (ই.ফা. ৫৮৪৯, ই.সে. ৫৮৮৪) 
LAG Ab Cn LD dd BE a GP 00 -YY 
২৩. অধ্যায় : শীতের দিনে নাবী 3ুঠু-এর নিকট ওয়াহী এলে তিনি ঘেমে যেতেন 


Lae ie 43 be pla ie Id ff Ge Sh bs LL I si LES (rerrfa)-oaoy 
+ Ue Hg Un BESO HA 8 BEE A J) ce JIE OS EY 


স্* দুপুরে খাবার পর কিছুক্ষণ শুয়ে বিশ্রাম করাকে “কায়লূলা” বলা হয়। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩১১ 


৫৯৫২-(৮৬/২৩৩৩) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাষিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, শীতের দিনে রসূলুল্লাহ 3-এর উপর ওয়াহী অবতীর্ণ হত আর তার কপাল বেয়ে ঘাম পড়তো। 


(ই.ফা. ৫৮৫০, ই.সে. ৫৮৮৫) 
Be As Woo c He 5 UG ES 2 of 0 8 HSS JAv-oaer 
os 0 LL BS — 4 bil, - D5 0 3 Ae br Lo ECS C gts C2 Ut Di C3 ll 
Ul 08 ah als Ci BE ia Ue ls Gs CE tf Lie te of te Ln BS 
1050 he 0 Uh UA ey 3 pe bck Be BO A pn Hale Se 0 ol 
UL rb 
৫৯৫৩-(৮৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... it GA aeafee, হারিস 
স্থবনু হিশাম (রাযিঃ) নাবী 3ু্-কে জিজ্ঞেস করলেন, আপনার নিকট ওয়াহী নাযিল হয় কীভাবে? তিনি বললেন : 
কখনো তা আসে ঘণ্টার ধ্বনির মতো শব্দ করে আর তা আমার জন্য অনেক কষ্টকর হয়। এরপর ওয়াহী থেমে 
যায়, আর আমি মুখস্থ করে নেই। আবার কখনো (ওয়াহী নিয়ে) পুরুষের ছদ্মবেশে একজন ফেরেশৃ্তা আসেন 
এবং তিনি যা বলেন আমি তা মুখস্থ করে নেই । (ই.ফা. ৫৮৫১, ই.সে. ৫৮৮৬) 
be JA2Y op 56 ie Ss BS sl te BL MEATS NE EE (rrv£/AAy-o aot 
S50 Sy ok Lah Se U5 13 FE a La OS Ub wala ch ELE be dl AE ce 
- 4৫৯১ 
৫৯৫৪-(৮৮/২৩৩৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... 'উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, নাবী 3-এর উপর যখন ওয়াহী অবতীর্ণ হতো তখন তার খুব কষ্ট হত এবং তাঁর মুখায়ব কেমন যেন 
শুকিয়ে যেত ৷ (ই.ফা. ৫৮৫২, ই.সে. ৫৮৮৭) 


te ual of Fe 555 Le af BS AE te Be th aks BS, (vyrejaa)j-0d0o0 
UU USGL se US BE Lo US UM etal 5 LE be i Al ie gh ie 
| AO) Se oH Cli i BEL OS 
৫৯৫৫-(৮৯/২৩৩৫) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘“উবাদাহ্‌ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, নাবী 3%-এর উপর যখন ওয়াহী অবতীর্ণ হতো তখন তিনি শীর নত করে ফেলতেন এবং তীর সহাবীরাও 


শীর নত করতেন । অতঃপর যখন ওয়াহী নাযিল শেষ হয়ে আসত তিনি তাঁর মাথা উঠাতেন। 
(ই.ফা, ৫৮৫৩, ই.সে, ৫৮৮৮) 


Shy ut BE Sp Eb -Tt 
২৪. অধ্যায় : নাবী 3%-এর চুল ঝুলিয়ে দেয়া ও তার সিঁথির বিবরণ 
J, Be Stat uN By he 0 LS Ax “এ [a CE Ertl (rrr) -o৭০1 
le 0 0 dl Ae Gh A AE bo et Of Ok — D8 OS — PAO COST hs 


Wwww.waytojannah.com 


Contents 


৩১২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


od BE al IL) UG Hat's UR CAE UE, AILS Clty tis nl U6 UM 

+ 54 THB al BE Al UL Cd as 3h A C3 oh nf irs 

৫৯৫৬-(৯০/২৩৩৬) মানসূর ইবনু আবৃ মুযাহিম (রহঃ) ..... ইবনু “আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 

বলেন, আহলে কিতাবরা তাদের চুল কপালের সামনে ঝুলিয়ে রাখতো এবং মুশরিকরা সিঁথি কাটতো। যে বিষয়ে 

রসূলুল্লাহ $%-এর প্রতি কোন নির্দেশ আসতো না, সে বিষয়ে তিনি আহলে কিতাবদের মতো পালন করা পছন্দ 
করতেন । তাই তিনি তার চুল কপালে (প্রথমে) ঝুলিয়ে রাখেন এবং পরবর্তী সময় সিঁথি কাটতে থাকেন। 


(ই.ফা. ৫৮৫৪, ই.সে. ৫৮৮৯) 

ALY ie Sl OF ce OSG SOS ck tH xls sf RS (oj-0t0V 
TE 
৫৯৫৭-(../...) আবূ তাহির (রহঃ) ইবনু শিহাব (রহঃ)-এর সূত্রে এ সানাদে হুবহু হাদীস রিওয়ায়াত 

করেন। (ই.ফা. ৫৮৫৪, ই,সে. ৫৮৯০) 
29 lid al U5 Wy BE al he dd Ll -v0 
২৫. অধ্যায় : নাবী 3%-এর বর্ণনা এবং তাঁর চেহারা ছিল সবচাইতে সুন্দর 

Lt Ee hs to UES SG Ue Ls LA aE Ls Lo UES (yrrvpan)-odoA 
CREE Ci Ce Sod Et SD BE al JAD US LY HO Ce 10 GLY Uf Cn i 
. HE Al iis of Cire Be ae Sl as of TA he 
৫৯৫৮-(৯১/২৩৩৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% ছিলেন মাঝারি আকৃতির পুরুষ। তাঁর দুই কাধের ব্যবধান ছিল অধিক (অর্থাৎ 


তাঁর কীধ ও বক্ষ প্রশস্ত ছিল) । চুল ছিল কানের লতিকা পর্যন্ত লম্বিত। তার গায়ে লাল পোশাক পড়া ছিল। তীর 
চাইতে অতি সুন্দর কোন কিছু আমি কক্ষনো প্রত্যক্ষ করিনি। (ই.ফা. ৫৮৫৫, ই.সে. ৫৮৯১) 


CF GEL fl be ULL ie BS ES VU LK fs Gil he GS (../1v)-0a0d9 
Ls HL Gd Et BE a JD bn HIS BE AUST Hs 5 bw SS CO 0h 
+ Daily V9 nh U4 CHS 
+s dl AS 8 U6 
৫৯৫৯-(৯২/...) ‘আমর আন্‌ নাকিদ ও আবু কুরায়ব (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
চুলওয়ালা, লাল পোশাক পরিহিত কোন লোককে আমি রসূলুল্লাহ সুট-এর চেয়ে সুন্দর দেখিনি। তার চুল কাধ 
স্পর্শ করতো । উভয় কাধের মধ্যে বেশ দূরত্ব ছিল। তিনি লম্বাও ছিলেন না, বেঁটেও ছিলেন না। 
আবু কুরায়ব (রহঃ) বলেন, ‘তার চুল ছিল’ । (ই.ফা. ৫৮৫৬, ই.সে. ৫৮৯২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাষীলাত ৩১৩ 


Lh OF ADI CF sa bt GEL ES 50d Ls LL AS 3 Eo (panj-et1. 
Us Ll, Gas ol GL BEE al JD US JK HOH Che 08 GEL ff be 5 te 
- lly Ys All gh LS 
৫৯৬০-(৯৩/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ সর সবচেয়ে সুন্দর মুখায়বের অধিকারী ছিলেন। আর তিনি সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। 
তিনি খুব লম্বাও ছিলেন না এবং বেঁটেও ছিলেন না। (ই.ফা. ৫৮৫৭, ই.সে. ৫৮৯৩) 
BEE ll ud dha Gly - YN 
২৬. অধ্যায় : নাবী 3%-এর চুলের বর্ণনা 
IL 0 5 Cl 10 5308 EEG JS Ch ne EES ES 23 DEE GES (rrrapaty-oan) 
«HE 5 C8 Lal V9 Aly OF S20 1 U5 + UU 05% a JD es LS ig 
৫৯৬১-(৯৪/২৩৩৮) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... কাতাদাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ 3 কেমন চুলের অধিকারী ছিল? তিনি বললেন, তিনি 


মধ্যম ধরনের চুলের অধিকারী ছিলেন, চুলগুলো একেবারে কৌকড়ানোও ছিল না আর একেবারে সোজাও ছিল না, 
তা ছিল দু'কাধ এবং দু'কানের মাঝ বরাবর । (ই.ফা. ৫৮৫৮, ই.সে. ৫৮৯৪) 


Ee dl bY Lo nyc Ds C5 US US A 0 LAS ESS (ftj-oAay 

+ HEL Es a OS BEE dl UD Bf: od te 3308 Go oA ES YU ah Ho 

৫৯৬২-(৯৫/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর সানাদে 
বর্ণিত যে, রসূলুল্লাহ সু-এর চুল তার দু'কাধ স্পর্শ করত । (ই.ফা. ৫৮৫৯, ই.সে. ৫৮৯৫) 


Al bp ALS to I Cn elt UES VG CS Sh CPG UF SS EBS (..pay-otnr 
ABS alas of BEE al JAD a OS UE 
৫৯৬৩-(৯৬/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া ও আবূ কুরায়ব (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3%-এর চুল তার দু’ কানের অর্ধেক পর্যন্ত ঝুলানো ছিল। (ই.ফা. ৫৮৬০, ই.সে. ৫৮৯৬) 
Les Aes HE Ll pb ha ph Ul ~YV 
২৭. অধ্যায় : নাবী 38-এর মুখায়ব, দু'টি চোখ ও গোড়ালির বর্ণনা 
5:১৬ - A) uD hil, = Ed On aay A) 5 Le UL (rrrafav) ont 
UES Ce oli 0 cpl pabe U5 oil ete Ce ld CH 0 CED nga ch Ef dh ls 


Wwww.waytojannah.com 


Contents 
৩১৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৯৬৪-(৯৭/২৩৩৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না এবং মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 প্রশস্ত চেহারার অধিকারী ছিলেন, টানাটানা নয়ন এবং সুষম 
গোড়ালি বিশিষ্ট আকৃতির অধিকারী ছিলেন। রাবী শু'বাহ্‌ (রহঃ)-কে জিজ্ঞেস করলেন, প্রশস্ত চেহারা কেমন? তিনি 
বললেন, বড় মুখায়ব। শু'বাহ্‌ বলেন, আমি বললাম, টানা চোখ কেমন? তিনি বললেন, চোখ দু'টো দীঘল দীর্ঘ 
ডাগর । তিনি বলেন যে, আমি বললাম, সুষম গোড়ালি কেমন? তিনি বললেন, হাল্কা গোড়ালি। 

(ই.ফা. ৫৮৬১, ই.সে. ৫৮৯৭) 
A290 eal Lakh BE al OS TY YA 
২৮. অধ্যায় : নাবী 3% উজ্জ্বল লাবণ্যময় চেহারা বিশিষ্ট ছিলেন 
Jy al bP GIO op dl Ae LIS US fal Ch Bas BS (rre.faA)-0410 
+ 229) le U5 OS i UU THE al OL) CHT Hl lg 0 
+ BE il JD SEL te EU a AT UE Ba RL iad Hf CL ELS tgs ss OM 

৫৯৬৫-(৯৮/২৩৪০) সা‘ঈদ ইবনু মানসূর (রহঃ) ..... জুরাইরী সূত্রে আবূ তুফায়ল (রাযিঃ) হতে বর্ণিত 
তিনি (জুরাইরী) বলেন, আমি তাকে (আবু তুফায়লকে) প্রশ্ন করলাম যে, আপনি কি রসূলুল্লাহ 3ু%-কে প্রত্যক্ষ 
করেছেন? তিনি বললেন, হ্যা! তিনি ছিলেন ফর্সা, লাবণ্যময়, উজ্জ্বল চেহারার অধিকারী । 

মুসলিম ইবনুল হাজ্জাজ (রহঃ) বলেন, একশ’ হিজরীতে আবু তুফায়ল (রাযিঃ) মৃত্যুবরণ করেন। রসূলুল্লাহ 
ইু-এর সহাবীদের মাঝে সর্বশেষে তিনিই ইন্তিকাল করেন। (ই.ফা. ৫৮৬২, ই.সে. ৫৮৯৮) 

GIO oe cl AE 3 Sl Le UES tA LE 0 dl SE Uc (.faa)-041n1 
HG 4 ol 5. GE HY UR) JN A ce Uy BEE dl UL CH Uk Sil of te 
+ ake Gas G5 US JH ef 

৫৯৬৬-(৯৯/...) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার কাওয়ারীরী (রহঃ) ..... আবু তুফায়ল (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ ব্ন্-কে দেখেছি। আর রসূলুল্লাহ $ু-কে দেখেছেন আমি ব্যতীত এমন কেউ 
পৃথিবীতে আর বাকী নেই । বর্ণনাকারী বলেন, আমি বললাম, তাকে কেমন দেখেছেন? তিনি বললেন, ফর্সা, 
লাবণ্যময় এবং মধ্যমাকৃতির । (ই.ফা, ৫৮৬৩, ই.সে. ৫৮৯৯) 

HE dl J Lt GG vA 
২৯. অধ্যায় : রসুলুল্লাহ 3%-এর বার্ধক্য 
- La CH oo bh Bly SE Sa Cy Ls dl ts KH BS (rap..ypoaw 
OR AC LL UL U5 pms 0 CP lt be — GAN Od Chal Se ES So UK 
Hf LE 5 — A LS Cas CUE - YY) ht te Sf L8G HY U5 THE ai I Cs 
+ pl lly ts 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩১৫ 


৫৯৬৭-(১০০/২৩৪১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু নুমায়র ও ‘আমূর আন্‌ নাকিদ (রহঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, আনাস (রাধিঃ)-কে জিজ্ঞেস করা হলো, রসূলুল্লাহ 38% কি খিযাব (কলপ) লাগাতেন? তিনি 
বললেন : এতটুকু বার্ধক্য তার মধ্যে লক্ষ্য করা যায়নি। কিন্তু ইবনু ইদ্রীস (রহঃ) বলেন, তিনি যেন সামান্য 
করছিলেন। তবে আবু বাক্র ও ‘উমার (রাযিঃ) মেহেদী এবং কাতাম দ্বারা কলপ লাগিয়েছেন। 


{ই.ফা. ৫৮৬৪, ই.সে. ৫৯০০) 
CP JAN als Le HEE C2 ely UES EN of IEG 0 Le UES (fv e0)-0 AA 
8 od US Lash a 4d UE TCLS BE al UD OS UR Ce C3 Of CA I Camm 
+ FE SUA 53 UB UU Tey 8 3 USL Ck 0M. Lay CUS 
৫৯৬৮-(১০১/...) মুহাম্মাদ ইবনু বুকায়ল (রহঃ) ..... ইবনু সীরীন (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, রসূলুল্লাহ 38% কি খিযাব লাগিয়েছিলেন? উত্তরে আনাস 
(রাযিঃ) বললেন, তিনি (3%) খিযাব লাগানোর বয়সে পৌছেননি। এরপর তিনি বললেন, তার (3ু-এর) দাড়িতে 
কিছু সাদা লোম ছিল মাত্র । ইবনু সীরীন (রাযিঃ) বলেন, আমি তাঁকে জিজ্ঞেস করলাম, আবূ বাক্র (রাধিঃ) 
লাগাতেন কি? তিনি বললেন, হ্যা । মেহেদী ও কাতাম দ্বারা খিযাব লাগাতেন। (ই.ফা. ৫৮৬৫, ই.সে. ৫৯০১) 
sf be AS th Gay Bo A th ch Be pla ty EBS HSS (hoa 
EN cd Ce 9 RY UU THEE a UL TLE als 2 OA CHL I Con 0 Le te 
৫৯৬৯-(১০২/ ..) হাজ্জাজ ইবনু শা'ইর (রহঃ) বর্ণনা করেন যে, ইবনু সীরীন (রহঃ) আনাস ইবনু মালিক 
(রাযিঃ)-কে জিজ্ঞেস করলেন, রসূলুল্লাহ 3% কি কলপ দিতেন? তিনি বললেন, তীর মধ্যে কিছু মাত্র বার্ধক্য দেখা 
দিয়েছিল। (ই.ফা. ৫৮৬৬, ই.সে. ৫৯০২) 
LP A 3 Ll Os UN oh ES SD EES LGD ox A GES (pen). 
CE 3 ols HUE CS sl) ES pls Lf tf Cs 1 UH HG La cls 
+ Eo sll Se CLS SS ply oS 
৫৯৭০-(১০৩/...) আবু রাবী* ‘আতাকী (রহঃ) রিওয়ায়াত করেন যে, আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে নাবী 
$%-এর কলপ সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, আমি যদি ইচ্ছা করতাম তাহলে তাঁর মাথার শুভ্র চুল 


গুনে ফেলতে পারতাম । তিনি বলেন, তিনি কলপ দেননি। তবে আবু বাক্র (রাযিঃ) মেহেদী এবং কাতাম (ঘাস 


জাতীয় এক ধরনের উদ্ভিদ) দ্বারা কলপ মেখেছেন এবং ‘উমার (রাযিঃ) কেবল মেহেদী দ্বারা কলপ লাগিয়েছেন। 
(ই.ফা. ৫৮৬৭, ই.সে. ৫৯০৩) 


UF IS ie Mel © El Un od BES LARA LE Lo 5 ES (.p.g-04V) 
UD easy Hy — J - ST 4d ime CS ED UR U5 Uf EOS UN al os od 


+B pl os Ean py Sie 3 Uli US CY HG di 


www.waytojannah.com 


Contents 


৩১৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৫৯৭১-(১০৪/...) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি 
বলেন, কারো চুল ও দাড়ির সাদা চুল উঠিয়ে ফেলা মাকরূহ এবং রসূলুল্লাহ কট কক্ষনো কলপ দেননি । কিছু সাদা 
তার অধরের** নীচের ছোট দাড়িতে ছিল, ভার কানপট্রিতে কিছু আর মাথায় কিছু ছিল। 


(ই.ফা. ৫৮৬৮, ই.সে. ৫৯০৪) 
4 ay) Es A We Mal te BL wh ) Has AE (../.-) 0 AVY 
৫৯৭২-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) এ সূত্রেই হাদীসটি রিওয়ায়াত করেছেন। 


(ই.ফা. ৫৮৬৮, ই.সে. ৫৯০৫) 
Ae 0 oss EEL) =I 0) Lf, ; Es cl th LL BS, C. Ae)-24VY 
Un he of LE ie Ln EG I th DLL oe db OB of to Cs 
+ HU dl LE UU BE La CLS te A od ie ol 
৫৯৭৩-(১০৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশ্শার, আহ্‌মাদ ইবনু ইব্রাহীম দাওরাকী ও হারূন ইবনু 
‘আবদুল্লাহ (রহঃ) এঁরা সবাই রিওয়ায়াত করেন যে, নাবী স-এর বার্ধক্যের ব্যাপারে আনাস (রাযিঃ)-কে 
জিজ্ঞেস করা হলে তিনি বললেন, আল্লাহ তাকে বার্ধক্য দিয়ে সৌন্দর্যহীন করেননি। (ই.ফা. ৫৮৬৯, ই.সে. ৫৯০৫) 
3h as Bo Cc GEL Hf Be ay Eo O03 Lh Tl Es (reps en)-oavt 
UA ns HL Aa 5h BEE Al ILD CS ot of be GEL oe HES 3 Gl 
hs TE G5 UB 3 C5 te Ba Al Og Sie se all Las 
৫৯৭৪-(১০৬/২৩৪২) আহ্‌মাদ ইবনু ইউনুস ও ইয়াহ্‌ইয়া ইবনু SE (রহঃ) Sh আবু জুহাইফাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ন্-কে এতটুকু সাদা হতে দেখেছি। আর যুহায়র (রহঃ) এ 
কথা বলার সময় তার কতক অঙ্গুলি ছোট দাড়ির উপর রাখলেন। পরে লোকেরা আবূ জুহাইফাহ্‌কে বলল, আপনি 
তখন কেমন বয়সের ছিলেন? তিনি বললেন, আমি তীর তৈরি করা ও তাতে পাখা লাগানোর বয়সে উপনীত 
হয়েছি । (ই.ফা. ৫৮৭০, ই.সে. ৫৯০৬) 
AR 1 be JL ty LoL Bo BY XE tL daly BS (rrerps.vy-oAve 
pe 4 ae Ur ed ls Son JEG a UD Sf OH oh od te 
৫৯৭৫-(১০৭/২৩৪৩) ওয়াসিল ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ জুহাইফাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি রসূলুল্লাহ ইট -কে দেখেছি, তার রং ছিল শুত্র, তিনি প্রায় বার্ধক্যেই উপনীত হয়েছিলেন, হাসান 
ইবনু ‘আলী (রাযিঃ) দেখতে তার মতোই ছিল। (ই.ফা. ৫৮৭১, ই.সে. ৫৯০৭) 
Ge Ss Ch Bo c dl Ao C3 MES De ES las Ly Bal UES (1-040 


- - 23 A - = - 8 . Se 
+ GLE SO 1158 Ty eg AES ff Ck Bell) ie HS ps ts LO 


* নিচের ঠোট ও চিবুকের মধ্যবর্তী ক্ষুদ্র কেশগুচহকে 254% (অধর) বলা হয়। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪88) ফাযীলাত ৩১৭ 


৫৯৭৬-(../...) সা'ঈদ ইবনু মানসূর ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবু জুহাইফাহ্‌ (রাযিঃ) হতে এ 
হাদীসটিই রিওয়ায়াত করেছেন; তবে এর বর্ণনাকারীরা “ফর্সা এবং প্রায় বৃদ্ধ হয়ে গিয়েছিলেন” এ কথাগুলো 
বৰ্ণনা করেননি । (ই.ফা. ৫৮৭২, ই.সে. ৫৯০৮) 
dn to Ls LEG 5 2 BE D8 SH UES hl Ly La Ey (rttfv.nj-0 AVY 
Ht Se BLD CAS 1 OS I BEE SBE be SF GE CA UN AR 

Se CD ORS BY 

৫৯৭৭-(১০৮/২৩৪৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... সিমাক ইবনু হার্ব (রহঃ) হতে বর্ণিত। তিনি, 
বলেন, আমি জাবির ইবনু সামুরাহ্‌ (রাধিঃ) হতে শুনেছি, তিনি বলেন, নাবী 3 -এর বার্ধক্যের ব্যাপারে জিজ্ঞেস 
করা হলে তিনি বললেন, যখন তিনি মাথায় তেল মাখতেন তখন সাদা বর্ণ দেখা যেত, না। কিন্তু যখন তেল 
মাখতেন না তখন দেখা যেত । (ই.ফা. ৫৮৭৩, ই.সে. ৫৯০৯) 

Eth Hn ie BHI CF dl SEB Gs Es, (fh 1)-0 AVA 

Ul eet Sn YS LE A OAS 1 OE ST, 2d He Bs 5 BG A UD OS Ub Pa CF 

Uy Silo pic he UE TY UG ta Ge Yi Bo IE lt Fn ot 6 
CEL US LEY Las a 06k Se BY eS Cle 

৫৯৭৮-(১০৯/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর চুল এবং দাড়ির সামনের অংশ সাদা হয়ে গিয়েছিল। তিনি যখন তেল দিতেন 
(সাদা চুল) তখন দেখা যেত না, আর যখন চুল অগোছালো হত তখন (সাদা) দেখা যেত । তার দাড়ি প্রচুর ঘন, 
ছিল। জনৈক লোক বলল, তাঁর চেহারা ছিল তরবারির ন্যায় । জাবির (রাযিঃ) বললেন, না, তার চেহারা ছিল সূর্য 
ও চন্রের ন্যায় (উজ্জ্বল) গোলাকার। আমি তার পিঠের উপরিভাগে করুতরের-ডিম সদৃশ নুবুওয়াতের মোহর 
দেখেছি। এটির রং ছিল তাঁর গায়ের রংয়ের মতো । (ই.ফা. ৫৮৭৪, ই.সে. ৫৯১০) 


FE 0 bn A Kiay BG SE ol Ll _ী 
৩০, অধ্যায় : মোহরে নুবুওয়াতের প্রমাণ, গুণাবলী এবং নাবী. 38-এর শরীরে তার অবস্থান 
Ch UH ln bp Kt Ue Sn 0 Lote ES lh ts Lod ES (..11-)-0 AVA 
soe Ca SE ME hid eli dd ES Det Si 


৫৯৭৯-(১১০/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির ইবনু সামুরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, আয়ি রসুলুল্লাহ 3-এর পিঠে মোহরে নুবৃওয়াত দেখেছি- যেন তা দেখতে কবুতরের ডিমের ন্যায় । 


el ৫৮৭৫, ই.সে. ৫৯১১) 


Abe Ay) 
৫৯৮০-(.../...) ইবনু নুমায়র (রহঃ) ..... সিমাক (রাযিঃ) হতে এ সূত্রে অনুরূপ হাদীস রিওয়ায়াত 
করেছেন। (ই.ফা. ৫৮৭৬, ই.সে. ৫৯১২) 
—88 


Wwww.waytojannah.com 


Contents 


৩১৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


= rl ol As - 52 EL :JU Ae Ch La EE 5 Ee, (Yr£eofn)1)-0 4A) 
SDE HE 4 40 dE os CRS UR SG GIL Cite UH GON 2 OF AS oo 
I 5B dfn bn BLES BIO dd BS lS Ed. 2 SHY UL 
+ ASD 3 Ba 5S 0 HIE OLS sj 
৫৯৮১-(১১১/২৩৪৫) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... সায়িব ইবনু ইয়াযীদ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমার খালা আমাকে রসুলুল্লাহ 3%-এর নিকট নিয়ে গেল্নে। তিনি বললেন, 
হে আল্লাহর রসূল! এটি আমার বোনের পুত্র । সে রোগ্যত্ত। তখন ত্রননি আমার মাথায় হাত বুলিয়ে দিলেন এবং 
আমার জন্য বারাকাতের দু'আ করলেন। তারপর তিনি ওযু করলেন। আমি তার ওযুর পানি হতে পান করলাম। 
অতঃপর তার পশ্চাতে দীড়ালাম এবং তার দু'কীধের মাঝে মোহরে নুবৃওয়ার্ত প্রত্যক্ষ করলাম হাজালার ডিমের 
ন্যায় । ই্‌.ফা. ৫৮৭৭, ই.সে. £৯১৩) 
we ES Mal th Bp ntfs 2) cu of HE i al #0 EL (rrexfrivy-oAAY 
Ah Se Go - 4 bil, - G25 TE 0 ME ons E TTL pel Lp USS Dede 
Lely VHA A Cf EEE Lol CI Ui a 08 Bi KE LP hele BS - UH AS- 
BS LID LS 5h 55 Oy 5 US BE GS BLS Cl OS - 1h - 
D4: EV sid [ERA er, 
Ds Se Wh SA SS Onl Se LS LH TA BE od CUM ih BUN 
tls 
৫৯৮২-(১১২/২৩৪৬) আবূ কামিল সুওয়াইদ ইবনু সা‘ঈদ ও হামিদ ইবনু ‘উমার আল-বাক্রাভী (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু সারজিস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3ু্-কে দেখেছি এবং তাঁর সাথে 
গোশ্ত ও রুটি খেয়েছি কিংবা বলেছেন, ‘সারীদ’ খেয়েছি। তিনি বলেন যে, আমি তাঁকে বল্লাম, রসুলুল্লাহ 3 
কি আপনার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন? তিনি বললেন, হ্যা! তোমার জন্যও ৷ অতঃপর এ আয়াতটি তিলাওয়াত 
করলেন, “তোমার পাপের জন্য মার্জনা চাও এবং ঈমানদার পুরুধ ও ঈমানদার নারীদের জন্য"- (সূরাহ্‌ মুহাম্মাদ 
8৭:১৯) । 


‘আবদুল্লাহ বলেন, এরপর আমি ঘুরে রসূলুল্লাহ 3-এর পিছনে গেলাম । আর মোহরে নুবৃওয়াত দেখলাম, 
যা দু’কাধের মধ্যবর্তী বাম দিকের বাহুর হাড়ের নিকট অঙ্গুলির ন্যায়, যাতে তিল্‌ক ছিল। 


(ই.ফা. ৫৮৭৮, ই.সে. ৫৯১৪) 
Lig ALY FE a a AYN 
৩১. অধ্যায় : নাবী 3%-এর গুণাবলী, নুরুওয়াত প্রাপ্তি ও বয়স প্রসঙ্গ 
Le GAD AE ff 0 LD or MC le AUG ESL GILES (rrevfiin)j-oaAY 
oy 5s cll VG 50h dhl UA BEE Al USL) US J Ls Hf SL of od 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩১৯ 


se O36 EG 80 HE Cd) OD ce i Es HL Yo BE 5 Ys oS Ys Sl 
- UA LS DUE SRT lS SU Ln od ce By Cie 0 il 
৫৯৮৩-(১১৩/২৩৪৭) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া (রহঃ) :..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসূলুল্লাহ 3 বেশি লক্বাও ছিলেন না এবং বেশি খাটোওঁ ছিলেন না। আবার একেবারে সাদাও 
ছিলেন না এবং অতিরঞ্জিত সাদা কালো মিশ্রিতও ছিলেন না৷ তীর চুল বেশি কৌকড়ানোও ছিল ন| এবং একেবারে 
সোজাও ছিল না৷ চন্লিশ বছর বয়সে আল্লাহ তা'আলা তাকে নুবৃওয়াত দান করেন। অতঃপর তিনি মাক্কায় দশ 
বছর অবস্থান করেন এবং মাদীনায় দশ বছর । ষাট বছরের মাথায় আল্লাহ তা'আলা তাকে ওফাত দান করেন। এ 
সময় তাঁর মাথায়-ও'দাড়িতে বিশটি কেশও সাদা ছিল না। (ই.ফা. ৫৮৭৯, ই.সে. ৫৯১৫) 
Osh ely Ee 1h AL bes mee th GS 2 fs Bs (fg-oaAt 
7 430 be CASS Dy 0 UU ES ic ty UE Ec 0 ts th esc 2 UH 
SATUS Ces BI A 5 ML SS Ba. ME Ss dl te - at se dS 
 ৫৯৮৪-(../...) ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, ‘আলী ইবনু হুজুর ও কাসিম ইবনু 
যাকারিয়্যা (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে মালিক ইবনু আনাস বর্ণিত হাদীসের অবিকল 
রিওয়ায়াত করেছেন। তারা তাদের হাদীসে “উজ্জ্বল সাদা বর্ণের ছিলেন” বর্ধিত বলেছেন। 


(ই.ফা. ৫৮৮০, ই.সে. ৫৯১৬) 


৩২. অধ্যায় : নাবী 38%-এর ওফাতকালে বয়স কত ছিল 
GLE BS re & As [Ee Ser LS su oe He (rriafsnt)-0 AAS 
2 Ss Oks D6 3 As BEE al U2 On Ub a cf od be le 0 HN of Ey 
৫৯৮৫-(১১৪/২৩৪৮) আবূ গাস্সান আর রাষী ও মুহাম্মাদ ইবনু ‘আম্র (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু-এর ওফাত হয়েছে তেষট্রি বছর বয়সে, আবূ বাক্র সিদ্দীক 
(রাযিঃ)-এরও তেষট্রি বছর বয়সে, ‘উমার (রাযিঃ)-এরও তেষষ্টি বছর বয়সে। (ই.ফা. ৫৮৮১, ই.সে. ৫৯১৭) 
(4 = Ub > SE EC Fl) OB SL ie Ef (vrea/vio)-o AAT 


+ Be Os PE ON AS 5 BE Al UL Hf: DE Lp LGR be Slot 0 oF AL ty 


ইবনু শিহাব (রহঃ) বলেন, সা‘ঈদ ইবনু মুসাইয়্যিব (রহঃ)-ও আমাকে অনুরূপ জানিয়েছেন । 


(ই.ফা. ৫৮৮২, ই.সে: e৯১৮) 


Wwww.waytojannah.com 


Contents 
৩২০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


de 3 th lk Eo IU a 2 Bie LES of 0 ULE BES (...f-cjc 0 AAV 
+ UR Pips Be bs OALLYU Aled OF CF চ৯ ৬ 


৫৯৮৭-(./.. ) “উসমান ইবনু আৰু শাইবাহ্‌ ও ‘আব্ৰাদ ইবনু মূসা (রহঃ) ss ইবনু শিহাব (রহঃ) হতে 
TTT ৫৮৮৩, ই.সে. ৫৯১৯) 


ic, ie io BE GaN lls GG - ধা 
৩৩, অধ্যায় : : মাকায় ও মাদীনায় নাৰী কু-এর অবস্থানকাল কত ছিল 
cl Ul sr te ils LE oh ml (9 Jel Bee & (Yre. VY AAA 
. te SHE I te Ok 106. Vee USCS BE US KE 
৫৯৮৮-(১১৬/২৩৫০) আবু মা'মার ইসমা'ঈল ইবনু ইব্রাহীম হ্যালী (রহঃ) ..... ‘আম্র (রহঃ) হতে 


বর্ণিত। তিনি বলেন, আমি ‘উরওয়াহ্‌কে প্রশ্ন করলাম, “নাৰী ইট মাককায় কতদিন ছিলেন? তিনি বললেন, দশ 


বছর ৷ বর্ণনাকারী বলেন, আমি বললাম, ইবনু ‘আব্বাস (রাযিঃ) তো বলেন, তেরো বছর। 
(ই.ফা. ৫৮৮৪, ই.সে. ৫৯২০) 


HE Ll TCHAD 106 2 Le Eo) th ES, Coles oA 
«nl Je ACY U5, HE I Lay 0% oe CH LB cl Ie UN thE 
৫৯৮৯-(.. is ) ইবনু আবূ ‘উমার (রহঃ) ee ‘আমর (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘উরওয়াহ্‌কে 

প্রশ্ন করলাম, নাবী স¥্ট মাক্কায় কত দিন অবস্থান করেছিলেন? তিনি বললেন, দশ বছর । বর্ণনাকারী বলেন, আমি 

বললাম, ইবনু ‘আব্বাস তো বলেন, দশ বছরের বেশি । বর্ণনাকারী বলেন, তিনি ইবনু ‘আব্বাসের জন্য দু'আ করে 

বললেন, তিনি এ তত্ত্ব কবিদের থেকে গ্রহণ করেছেন। (ই.ফা. ৫৮৮৫, ই.সে. ৫৯২১) 

HS) Bo SE BCID CF Bl Ae 0 ONS AID ts EB (1reyfv)- 044, 

Ay ii ote CHE CE HE AULD ST: He SH oF Jim 0h 5 LF GY 

MSY 9) 
৫৯৯০-(১১৭/২৩৫১) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
হতে বর্ণিত যে, মাক্কায় রসূলুল্লাহ সু তের বছর ছিলেন এবং তেষট্ি বছর বয়সে তিনি ইন্তিকাল করেন। 


(ই.ফা. ৫৮৮৬, ই.সে. ৫৯২২) 
etn Li of be HS EG bs Bo Se of 03 BS (Ajo) 
EAS SL Ve a 2 3 ie eH ic BE 4 U4) pl U5 le of or 

EAN 
৫৯৯১-(১১৮/...) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... ইবনু আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ সু মাক্কায় তের বছর অবস্থান করেছিলেন, সে সময় তীর উপর ওয়াহী অবতীর্ণ হয় এবং মাদীনায় দশ 
বছর ছিলেন। আর তাঁর যখন ওফাত হয়, তখন তীর বয়স ছিল তেষট্রি বছর । (ই.ফা. ৫৮৮৭, ই.সে. ৫৯২৩) 


Wwww.waytojannah.com 


Contents 
পৰ্ব (8) ফাধীলাত ৩২১ 


APY HH SLES ENB 8 TE TE GF Ee By (rrexfisaj-oaay 
OE UR UB FEE a ILD oh EGE 0 dl fe a TUG Ci UN SEY of te 
Es SS PSE A PE EO) EE Eo 5k yl 
St: 5 Ase 5: , DS xs A 

oi IAS Le Se 34 US 0 EE I bs ae I pl be OS OH Ub 
SEA EE Ee Pt AS BE dl JD Dh le UB FE a UD 


+ sels SSE Ld As EE Bt Cin PSG 


_৫৯৯২-০১১৯/২৩৫২) ‘আবদুল্লাহ ইবনু ‘উমার ইবনু মুহাম্মাদ ইবনু আবান আল-জুকফী (রহঃ). ...., আবূ 
ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উত্বাহ্‌ (রাযিঃ)- -এর সাথে উপবিষ্ট ছিলাম। 
তখন মানুষেরা রসূলুল্লাহ ু্-এর বয়স নিয়ে আলোচনায় লিপ্ত হল। তাঁদের মধ্যে কেউ কেউ বল্ল, আৰৃ বাক্র 


_(রাধিঃ) (বয়সে) রসূলুল্লাহ 3 -এর তুলনায় বড় ছিলেন। ‘আবদুল্লাহ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ সু -এর 
ইন্তিকাল হয় তখন তাঁর বয়স হয়েছিল তেষটি বহর ৷ আর আবু বাক্র (রাযিঃ)-এর যখন ওফাত হয়, তখন তার 
বয়সও তেষষ্ি বছর হয়েছিল। আঁর উমার (রাযিঃ) শাহাদাত বরণ করেন তখন তীর বস হয়েছিল তেষনটি বছর । 

_ বর্ণনাকারী বলেন, , লোকদের মাঝে 'আমুর ইবনু সা'দ নামধারী একজন বলল, জারীর আমাকে বলেছেন যে, 
আমরা মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর নিকট বসা ছিলাঁম। মানুষেরা রসূলুল্লাহ টি -এর বয়সের বর্ণনা করল। সে সময় 
মু'আবিয়াহ্‌ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ $ুট-এর ইন্তিকাল হয় তখন তার বয়স ছিল' তেষট্ি বছর । আর যখন 
আবু বাক্র (রাযিঃ) ইত্তিকাল করেন তখন তার বয়স ছিল তেষটরি বছর এবং যখন ‘উমার (রাযিঃ) শাহাদাতপ্রপ্ 
হন তখন তার বয়সও তেষট্টি বছর ছিল। (ই.ফা. ৫৮৮৮, ই.সে. ৫৯২৪) 


He CF ESL BS YU El oN Lily — OS dr GH ES Cpriyonar 
JB Cbs Be Ee 8 Dh be LS AC 55 pale bp SEY Gy UC ls Gh 
CE ESS ty Uy Es 5 A i PSE 3 AS HE Al J EL 
৫৯৯৩-(১২০/...) ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... জারীর (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি 
মুণআবিয়াহ্‌ (রাযিঃ)-কে খুতবাহ্‌ দিতে শুনেছেন। মু'আবিয়াহ্‌ (রাযিঃ) বললেন, যখন রসূলুল্লাহ 3-এর ওফাত 
হয়, তখন তার বয়স ছিল তেষট্রি বছর আবু বাক্র (রাষিঃ), ‘উমার (রাযিঃ)-ও তেষট্টি বছর (বয়সে ইন্তিকাল 
করেন) এবং আমি তেষষ্টি বছর (বয়সের) । (ই.ফা. ৫৮৮৯, ই.সে. ৫৯২৫) 
te Kies SUR [EC EOD 0b BS yal rE onl Ef (Yrev/yY)- ০৭৭৫ 
he CLA Eis Ce IE tT FY HE Al UL AES le 0 ELON ah Gs sl Je 
U8. a3 MH ET AAG Le ESL ln ACS EH - UN - Mb Le AS hi ie 


Wwww.waytojannah.com 


Contents 


৩২২ ল্য সিম Lh ) 


eb Tas ip hy es VL te wl BS 0 UL 
dh 
৫৯৯৪- (১২১/২৩৫৩) ইবনু মিনহাল যারীর (রাষিঃ) ... +. বানু হাশিমের মুক্তদাস্‌ ‘আম্মার (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে আশ করলাম, রসূলুল্লাহ সু-এর যখন ওফাত হ্য় তখন 
তাঁর (বয়স) কত ছিল? ইবনু ‘আব্বাস (রাধিঃ) বললেন, আমি চিন্তা করিনি যে, তুমি তীর গোত্রের ব্যক্তি হয়েও এ 
কথাটা অজানা রইবে। আমি বললাম, আমি লোকদের প্রশ্ন করেছি, তারা, ভিন্ন মতাবলম্বন করেছেন। তাই এ 
ব্যাপারে আপনার বক্তব্য জানা আমি বেঁশি ভাল মনে করলাম্‌। ইবনু “আব্বাস (রাযিঃ) বললেন, তুমি কি হিসাব 
_কর্তে জানো? তিনি বলেন, আমি বললাম, হ্যা । তিনি বললেন, আচ্ছা ‘চল্লিশ’ স্মরণ রেখ । এ সময় তিনি রসূল 
হন । এর সাথে পনের বছর যোগ করো, হকির বদনা অরসথরি করেন তর াধদেরাংতয় যারা দাহ লির 
পর-হতে মদীনায় । (ই.ফা. ৫৮৯০, ই.সে. ৫3২৬) -= 


Ly সং TOR ve FA [EC Eas tp ES ES 3): CEA Ef (4/4) ০৭৭০ 
A EOD S55 8 TS 
৫৯৯৫-(../..) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) .. .. ইউনুস (রাযিঃ) হতে উপরোক্ত সূত্রে ইয়াধীদ ইবনু 
মুরাই'-এর.হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। (ইফ. ৫৮৯১, ই.সে. ৫৯২৭) 
Ee Hoh HE Ee - Lak CH od — ty BG Le 2 Las BS (p)rAAN 
«Ok SB AG ES BE AULD OF: oe 9 ES ph ht a Uh 
৫৯৯৬-(১২২/...) নাসূর ইবনু ‘আলী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 38" পঁয়ষন্টি বছর-বয়সে ইন্তিকাল করেন। (ই.ফা. ৫৮৯২, ই.সে. ৫৯২৮) 
Ay Se AS Co He tl ES Ks of C58 3 ES, Cf. )-oaaY 
৫৯৯৭-(.../...) আবু বাক্র ইবনু আৰু শাইবাহ্‌ (রহঃ) এ সূত্রে খালিদ হতে রিওয়ায়াত করেছেন। 
(ই.ফা. ৫৮৯২, ই.সে. ৫৯২৯) 
Je be LL ts eS ES Es Gal cdkoh =D th GE BS, (.prr)yr0 4A 
il Ss Sal LY ML te LS iC BE 4 Ju a Ub lie of op Je do 
VE sd SY As ba Hy Ye FHT sin 
I GBPr-0RY. ১ ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, রসূলুল্লাহ সু মাক্কায় পনের বছর থাকেন, সাত বছর শব্দ শুনতেন এবং আলো দেখতে পেতেন, কিন্তু ভিন্ন 


কিছু দেখতেন না। আর আট বহর তীর নিকট ওয়াহী আসত । অতঃপর মাদীনায় দশ বহর থাকেন: 
(ই.ফা. ৫৮৯৩, ই.সে. ৫৯৩০) 


শ' উল্লেখ্য যে, যারা ভাগ্গা বছরকেও গন্নায় ধরেছেন তারা ৬৫ কিংবা ৬৪ বছর বলেছেন। আর যারা বাদ দিয়েছেন তাদের নিকট ৬৩ বছর গণনায় 
আসহছে। আর এটাই প্রসিদ্ধ মত। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩২৩ 


HE Al dl -rt 
৩৪. অধ্যায় : রসুলুল্লাহ %-এর নামসমূহ 

- SRD Lil ~ LE of SH rt ts GES oR Li BAS GES (rresprt-o114 
© poh 5 5 ESL ELA op ie bs Ue Gs gs TE CAT gy 
SY GH Uy Lich GG 2S GH Ald Uf Sal Eh Los fe; 05 BE al dal 
+ GE BG Od gl Lal, . " 3LY Ul oe cle Lali 
৫৯৯৯-(১২৪/২৩৫৪) যুহায়র ইবনু হার্ব, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... জুবায়র 
ইবনু মুত'ইম (রহঃ) হতে বর্ণিত যে, নাবী ফু বলেছেন : আমি মুহাম্মাদ’ (প্রশংসিত), আমি 'অহ্মাদ' 
(অত্যধিক প্রশংসাকারী), আমি ‘আল-মাহী' (বিলুপ্তকারী) এমন লোক যে, আমার মাধ্যমে কুফ্রকে নিঃশেষ করা 
হবে। আমি “আল-হাশির' (একত্রকারী) এমন ব্যক্তি যে, আমার পেছুনে লোকেদের একত্রিত করা হবে! আমি 
‘আল-আিব' (সৰ্বশেষে); আর আল-আকীব, ও লোক যার পর আর কোন নাবী নেই (ে.ফ ৫৮৯৪, ইসে. ৫৯৩১) 

be At ol cf ay EE Ay ws us Gs A ES (pre 
ET EAE NRE a 20 Ua i pri 0 He 5 Ae 
Sf Od sh Lad Uh, + LAS ck Ll ss ol Uf Hd Ss btn 

Gn) bt LH. 

৬০০০-(১২৫/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... জুবায়র ইবনু মুত'ইম (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ * বলেছেন: আমার বহু নাম রয়েছে। আমি মুহাম্মাদ, আমি আহমাদ, আমি ‘আল-মাহী' (বিলোপ 
সাধনকারী) এ লোক যে, আমার মাধ্যমে আল্লাহ কুফ্রকে নিঃশেষ করবেন, আমি ‘আল-হাশির' (একত্রকারী) 
এমন লোক যে, : আমার পায়ের নিকট লোকেদের একত্রিত করা হবে। আমি “‘আল-আকীব' (শেষ) এমন লোক 

যার পর কেউ নাবী) নেই এবং আল্লাহ তার নাম রেখেছেন রউফ ও রহীম । (ে.ফা ৫৮৯৫, ই.সে, ৫৯৩২) 

CUE AL GR de: UN el 05 St LY dll Se RS Copel 
usd OS 82 Gl Se Bo C a UST ca Se CAT ALA th He WS, 
Ei Ate Sar Ly Ne GA oF ks Us Us col x EG 
ENON Es IS 


৬০০১-(.../...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স, নারদ হৰল ভ্যরা ও -পাবদৃষ্হি ইবনু 
‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ সূত্রে হাদীস রিওয়ায়াত করেছেন। শু'আয়ব এবং 
মা'মার (রহঃ) বর্ণিত হাদীসে “আমি রসূলুল্লাহ 3 হতে শুনেছি’ তি তিনি বৰ্ণনা করেছেন। আর মা'মাঁরের হাদীসে 
আছে, তিনি বলেন, আমি যুহরী (রহঃ)-কে প্রশ্ন করলাম, ‘আল-আকিব’ কী? তিনি বললেন, এমন লোক যার পর 
আর নাবী নেই। 


Wwww.waytojannah.com 


Contents 
৩২৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


মামার ও ‘উকায়ল-এর হাদীসে রয়েছে.‘আল-কাফারাতা', আর শু'আয়ব-এর হাদীসে. আছে ‘আল-কুফ্র'। 
Ml | “(ই.ফা. ৫৮৯৬, ই.সে, ৫৯৩৩) 


0 5, UF ES op HR Lal. “bo mI oS h GEL] EES (rvoopiry- het 
U8 Boe Ee Eee 3 FE Al UD UE US Gl ne dl be Se df 2 
LAD BA as AOI ls Sol Loss 
৬০০২-(১২৬/২৩৫৫) ইসহাক, হবনু ইক্যাীম হান্যালী, (রহঃ) আবু মূসা, আশ'আরী, (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, রসুলুল্লাহ 3 আমাদের নিকট তার নিজের : 3 রিওয়ায়াত করেছেন, তিনি বলেছেন, আমি 
মুহাম্মাদ, 'আহ্‌মাদ, আল-মুকাফ্ফী (সর্বশেষ), আল-হাশির (একত্রকারী), তাওবার নাবী:ও রহ্মাতের নাবী। 


(ই.ফা. ৫৮৯৭, ইসে. ৫৯৩৪) 


AGES Sy is Ally FE Ae Cl - Yo. 


9 


৩৫. অধ্যায় : রসূলুল্লাহ 3" এর আল্লাহ. সমন্ধে আন, J তুঁকে.অত্যধিক,ভয় করা 


Bi be i dl OP Et Ur RD. ত ESE) &, (EM RAE 
LAK AG sod te CH 0 El 8 EA 5 BEA Eon oh ae [5 
LAS LAR $3 CALE Hd gE Hk JE) UG Le" 18 Us Lh oh Ll HE LATS 
y "is 4 ALS afb peel BY shh Se 
৬০০৩-(১২৭/২৩৫৬) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আয়িশাহ্‌ (রাখিঃ) হতে বর্মিত। তিনি বলেন, একটি 
কাজ রসুলুল্লাহ করলেন এবং এটি জারি রাখলেন। এ খবর তার.কিছু সহাবার নিকট পৌছে তারা এ কাজটি 
পছন্দ, করলেন না এরং এ থেকে বিরত রইলেন এ কথা রসুলুল্লাহ সট জানতে,পেরে, দাড়িয়ে বতা দিলেন। 
তিনি বললেন : জনগণের কি হলো, তাদের নিকট এ খবর পৌঁছেছে যে, একটা কাজে, আমি, সম্মতি দিয়েছি, 


তারপরও তারা একে নিকৃষ্ট মনে ক্রছে এবং এ থেকে বিরত থাক্‌ছে। আল্লাহর শপথ! আল্লাহ সম্পর্কে আমি, 
সবচেয়ে,বেশী জানি এবং আল্লাহকে তাদের তুলনায় অত্যধিক ভয় করি। (ই.ফা.. ৫৮৯৮, ইসে, ৫৯৩৫) | 


= 0 EE BoC; Abe Hl ot bel BS ttl; Eo xl & EEA 
05 SS nh HE SERN gh UMS A ts ri BY YU OES 03 eS 


৬০০৪-(../..) আবু সাঈদ, আশাজ্জ ইসহাক্‌ ইরনু. ইর্রাহীম (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে এ সূত্রে 
জারীর (রাষিঃ j)- -এর হাদীস রিওয়ায়াত.করেছেন । (ইফ ৫৮৯৯, ইসে. ৫৯৩৬) 


Ee B72 2 pe be SN So 2. Ee is 5 En, C. fA, 
Eo ] BH py bee j AES UD bai Sl 
Al, Bil S Gt Ao EYER AWE U5 2s dd 


"ন 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪8) ফাযীলাত | ৩২৫ 


৬০০৫-(১২৮/...) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সু 
একটি কাজকে জায়িয করলেন, অন্য কিছু লোক তো খারাপ মনে করল । এ কথা নাবী ¥ু%-এর নিকট পৌছলে 
তিনি রেগে গেলেন; এমনকি তার মুখায়বে রাগ প্রকাশ পেল। তখন তিনি বললেন : লোকদের কী হলো যে, 
আমার জন্য বৈধ একটা কাজে তারা আগ্রহ প্রকাশ করছে না। আল্লাহর শপথ! আমি অবশ্যই আল্লাহ সম্পর্কে 
তাদের চেয়ে অধিক জানি এবং তাকে অধিক ভয় করি। (ই.ফা. ৫৯০০, ই.সে. ৫৯৩৭) 

HE 0 as৯ ০-1 
৩৬. অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর অনুসরণ ওয়াজিব হওয়া প্রসঙ্গে 

ur a) Cl ~ BH EELESS Cc cy [Ee ER 55 EE, (rrevfiva)- 1s 
Se HN Lal ail te 0 0 SS 9 Le dl Se OF DON SH Ee be Ss SH 
He cb 24 Ud pl Gola J JY Us UG A TAD ET 3 HE Al J 
YE od HD BGG Go EN BG al UL TE FE a ILD Bo LAS 
SD UT" 08 BE Al 9 UH We CY USS Al ILO GE Lai oad 
Sp OB LS LN sh Con A Ay DED OH RD dB RH 

vo: laid Qos SY SS 

৬০০৬-(১২৯/২৩৫৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ) হতে বর্ণিত যে, 
আনসারদের জনৈক লোক রসূলুল্লাহ ু-এর সম্মুখে যুবায়র (রাখযিঃ)-এর সাথে পানি সেচের নালা নিয়ে বিতর্ক 
করল যা থেকে তারা খেজুর গাছে পানি দিত। আনসার ব্যক্তিটি বললেন, পানি ছেড়ে দাও, তা প্রবাহিত হতে 
থাকুক । যুবায়র (রাযিঃ) তা মানলেন না। শেষ অবধি সকলে রসূলুল্লাহ স-এর সম্মুখে তর্ক করলে তিনি 
যুবায়রকে বললেন, হে যুবায়র! তোমার পানি নেয়া হলে তোমার প্রতিবেশীর জন্য ছেড়ে দাও । সে সময় আনসার 
ব্যক্তিটি রাগান্বিত স্বরে বলল, ইয়া রসূলাল্লাহ! যুবায়র তো আপনার ফুফাতো ভাই । এতে নাবী ক¥ু-এর চেহারার 
রং পাল্টে গেলো। তিনি বললেন, হে যুবায়র! নিজের বৃক্ষগুলোকে পানি দাও এবং পানি আটকিয়ে রাখো, যে 
পর্যন্ত না পানি বাধ পর্যন্ত পৌছে যায়। যুবায়র (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! আমার ধারণা হয় এ আয়াত সে 
ব্যাপারেই নাযিল হয় : “তোমার প্রতিপালকের কসম! ততক্ষণ পর্যন্ত তারা মু'মিন হতে পারবে না ....."- (সূরাহ্‌ 
আন্‌ নিসা ৪: ৭৫) । (ই.ফা. ৫৯০১, ই.সে. ৫৯৩৮) 


GS 4 GRD SAB sia 3 Le Ag i) SAY FE 855 ly — TV 
MS ATELY Ly 
৩৭. অধ্যায় : রসূলুল্লাহ 3%-কে সম্মান প্রদর্শন করা এবং অকারণে বেশি প্রশ্ন করা বা কষ্ট দেয়া 
ও অবাঞ্চিত ইত্যাদি বিষয় থেকে বিরত থাকা 
OF oF 53 AOS x) I Ul id BS 5 I SESS Ormvpry-le ev 
dl ID Ee ESSE Hf UES YU ELL Ls Bes SAD ie HCL Hf OA et 
8৫ 


WwwwW.waytojannah.com 


Contents 


৩২৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


SE be os UB lt Ce Ae Lb as 8S A US GL LE Ep Ln: 105% HE 

‘ "se ck sr, ann Eee 

৬০০৭-(১৩০/১৩৩৭) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তুজীবী (রহঃ) ..... ‘আবদুর রহ্‌মান ও সাঈদ ইবনু 

মুসাইয়্যিব (রহঃ) হতে বর্ণিত । তারা দু'জনে বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলতেন যে, তিনি রসুলুল্লাহ 3%%-কে 

বলতে শুনেছেন, আমি তোমাদের যা বারণ করেছি তা হতে বিরত থাকো এবং যা তোমাদের নির্দেশ করেছি তা যা 

সম্ভব পালন করো। কেননা, অধিক জিজ্ঞাসা ও স্বীয় নাবীগণের সঙ্গে মতবিরোধ তোমাদের পূর্ববর্তীদের ধ্বংস 
করেছে। (ই.ফা. ৫৯০২, ই.সে. ৫৯৩৯) 


Lt hel Ay - LL ff ES ls of 0 LAL LOL ESS (LY UA 
+ He he ALY ie et OF ce Ah ch D5 be HUIS el 
৬০০৮-(../...) মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ (রহঃ) ..... ইবনু শিহাব (রাযিঃ) হতে এ সূত্রে 
অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯০৩, ই.সে. ৫৯৪০) 

HS OH ES, Cc Le Hf ES SU AOS Ss SE a G8 58 Hf BS (pry 
Hh EE ps lS BEG EL of Le pla ul BF ES SF CASE of ES 
CELA of Le EFI cE Dh of be Ss UR BS Gb of OH BS Calm os 
Ee Ea oT ool BL GES I HA Al Sh SEG 
C9 BEL oF USE EA od Up HL 5 pl Ue ace COT GN Se ES pl) 
Co GAD ED S185 Bt HSS US oe Uh SH iS Con A 2s 9. "CHL 

EIA a Cr Ll 1s me 
৬০০৯-(১৩১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তারা 
সবাই বলেন যে, নাবী ¥% বলেছেন : “আমি তোমাদের জন্য যা ছেড়ে দিয়েছি তোমরাও আমাকে সে বিষয়ে 
ছেড়ে দাও” (অর্থাৎ সে বিষয়ে আমাকে প্রশ্ন করো না) হাম্মাম (রহঃ)-এর হাদীসে আছে, “যে বিষয়ে তোমাদের 
ছাড় দেয়া হয়েছে।” কারণ তোমাদের পূর্ববর্তীরা ধ্বংস হয়েছে, এরপর তারা আবূ হুরাইরাহ্‌ হতে যুহরী এবং আবূ 
সালামাহ্‌ (রহঃ)-এর হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯০৪, ই.সে. ৫৯৪১) 
0 le UF eh OF OF BL C3 DAD UAL SS 0 SS BS (repr. 
Hes be on CA Cth od Cmltd Lil 0)" EE al JD UB UN and be SL 
৬০১০-(১৩২/২৩৫৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% বলেছেন : যুসলিমদের মাঝে সর্বাধিক দোষী এসব লোক, যে এমন ব্যাপারে জিজ্ঞেস করে, যা 


মুসলিমদের জন্য হারাম বা নিষিদ্ধ ছিল না। আর তাঁর জিজ্ঞেস করার কারণে সে ব্যাপারটি মুসলিমদের উপর 
হারাম করে দেয়া হয়৷ (ই.ফা. ৫৯০৫, ই.সে. ৫৯৪২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪8) ফাযীলাত ৩২৭ 


0 Le G3 OU Us NG oe off O89 Lt of 0 8 SEG 
GAD - mah AA Al pis BET LS bE - U5 UL BS Ae 5° 
SUE Lh Gell of Ed Ll EI Ok Ub al ll 
Bal AEA 
৬০১১-(১৩৩/...) আবূ বাকর ইবনু আবূ শাইবাহ্‌, ইবনু আবূ ‘উমার ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... 
সা'দ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: মুসলিমদের মধ্যে সর্বাধিক অপরাধী মুসলিম 
সে-ই, যে মুসলিমদের জন্য যা অবৈধ নয়, এমন ব্যাপারে জিজ্ঞেস করে, আর সে ব্যাপারটি তার জিজ্ঞেস করার 
কারণে লোকদের উপর অবৈধ ঘোষণা দেয়া হয়। (ই.ফা. ৫৯০৬, ই.সে. ৫৯৪৩) 


UE )) 


Ah ts Se Bo c ag hs OCS SS ty Us HE Cf) 
eS AL SDD ANT. 2 ie GAD op CAD Tac USL i Se Us 
LT A BL 08 ME OSD SS SUN Ro HY, ped te 
৬০১২-(../...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ইউনুস থেকে এবং ‘আবৃদ ইবনু হুমায়দ মামার থেকে, 
উভয়ে উক্ত সানাদে যুহরী (রহঃ) হতে রিওয়ায়াত করেন। তবে মা‘মার-এর হাদীসে যুহরীর রিওয়ায়াতে বর্ধিত 


আছে- “কোন লোক কোন ব্যাপারে জিজ্ঞেস করে এবং তৎসম্পর্কে অধিক জিজ্ঞেস করে” । ইবনু সা‘দ (রহঃ) 
. থেকে বর্ণিত ইউনুসের হাদীসে আছে যে, যুহরী (রহঃ) বলেছেন, তিনি ‘আমির ইবনু সা‘দ হতে শুনেছেন। 


(ই.ফা. ৫৯০৬, ই,সে. ৫৯৪৪) 
- bss Lox th A) LE SE Ee 5 fa ৮ (Yreafivr£)- EEAAY 
Ge x Gl al CS RT IH St Gal Ee 500 UE HG, 
a" 08 Cl Ls gol io HE al J Eh OH a, G5 pd Ce pd Se 


U6. "TS HE Dl HES Ll COLES, Ay SS df pS Tl Loh ie 
LE UN - LSS ls Henge) he — UN - el Fs HE dl ILD EA ce ; 
"08 0 Ce JB J MS GB - IN -. G5 Lotsy Bp LYLS ED aly bn) J pb 
[e002 GSI LE SS ty HE te LS Y 10 Ch MD LH. tay 

৬০১৩-(১৩৪/২৩৫৯) মাহমূদ ইবনু গাইলান, মুহাম্মাদ ইবনু কুদামাহ্‌ সুলামী এবং ইয়াহ্‌ইয়া ইবনু মুহাম্মাদ 
লু'লুঈ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, তাঁর সহাবীদের কোন কথা রসূলুল্লাহ 
$ুু-এর নিকট পৌছল। তখন তিনি এক বক্তৃতা দিলেন এবং বললেন : আমার সামনে জান্নাত ও জাহান্নাম 
উপস্থিত করা হয়। আজকের মতো ভাল এবং মন্দ আমি আর কখনো দেখিনি । আমি যা জানতে পেরেছি, তা যদি 
তোমরা জানতে, তবে তোমরা অবশ্যই খুবই কম হাসতে এবং বেশী কী্দতে । আনাস'(রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 
-এর সহাবীদের উপর এর চাইতে বিভীষিকাময় কোন দিন আর আসেনি। তারা নিজেদের মাথা আবৃত করল 
এবং তাদের ভেতর হতে কান্নার আওয়াজ আসতে লাগল। আনাস (রাযিঃ) বলেন, তারপর ‘উমার (রাযিঃ) 
দাড়িয়ে বললেন, আমরা সম্তুষ্টচিত্তে আল্লাহকে রব, ইসলামকে.দীন এবং মুহাম্মাদ 3%-কে নাবী হিসেবে মেনে 


Wwww.waytojannah.com 


Contents 
৩২৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


নিলাম । অতঃপর এক লোক দীড়িয়ে বলল, আমার পিতা কে? তিনি বললেন : তোমার পিতা অমুক । তখন এ 

আয়াত নাযিল হলো : “হে মু'মিনগণ! তোমরা সেসব ব্যাপারে জিজ্ঞেস করো না, যা উন্মোচিত হলে' তোমরা 

বেদনার্ত হবে”-- (সূরাহ্‌ আল মায়িদাহ্‌ ৫ : ১০১) (ই.ফা, ৫৯০৭, ই.সে. ৫৯৪৫) | 

Al Lt ES Fe LED ES Lill Lax of Sia Lh LOL ESS (prey Tet 

+ CDS 08 td a A UD GUD UF IH HE CF Od Cod 08 Od ty 32 

+ AS (SLE 8 SS ty EN oe LG Y ATOMS DB 

৬০১৪-(১৩৫/...) মুহাম্মাদ ইবনু মা‘মার ইবনু রিব্‌'বঈ কায়সী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 

হতে বর্ণিত । তিনি বলেন, জনৈক লোক বলল, হে আল্লাহর রসূল! আমার পিতা কে? তিনি বললেন : তোমার 

পিতা অমুক । আর তখনই নাযিল হয় : ‘হে মু'মিনগণ! তোমরা সেসব ব্যাপারে জিজ্ঞেস করো না যা উন্মোচিত 

হলে তোমরা বেদনার্ত হবে”..... আয়াতের শেষাংশ পর্যন্ত । (ই.ফা. ৫৯০৮, ই.সে. ৫৯৪৬) 

8 GT Land Ue of I oh dl Ae 0h AS 0 AES (Cryo 

Unt CET Cn EO5 FEE Al UL 0: A CO GOST A OH oF OS GIS 
ee 8 + bb) be ce ee oe 8 a af A a Lt 

ba" 108 Bh Cle Vd GES 8S ToL SS ial co BB GL Cl eb SUG ed Lb 


" 


ES 
0 BE al U4 Sl, FE al JL oa EB is Cm FE Ul Sl Ls ts La UH 
Hf Cb. Se Bf 08 tl UD Gof be UB BES dle AB. as UH 
VAD Loss bn LYS Eo) Al bya) JB OE I. he" UH Ue BE dn UO 
oh 2k dh Gl cll" BRE Al U0 5B SSE UU bom BE Al UL) CEI U5 - 
ENG SAD 8 CAE SR BG lk ae dU rs Lol ie Ln Sh 
dl Al HE 0 dl Se 2 CG ION LEE of dl Ao 3 dl SE GOS let 03 UN 
AGH Af 203 GEC a CHES C65 0d Cll fis Gol Li HL Chal Ua HL 
CED STI Ses dl ‘A als ED ty dl SE UG SOA cfol fe Vili 
৬০১৫-(১৩৬/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু ‘আবদুল্লাহ ইবনু হারমালাহ্‌ ইবনু “ইমরান তুজীবী (রহঃ) 
til আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% সূর্য ঢলে যাওয়ার পর বের হলেন এবং লোকদের 
নিয়ে যুহরের সলাত আদায় করলেন। যখন সালাম ফিরালেন তখন মিম্বারে দাড়িয়ে কিয়ামাতের আলোচনা করে 
বর্ণনা করলেন যে, এর পূর্বে বহু বড় বড় বিষয় ঘটবে । তারপর বললেন : তোমাদের মাঝে যে লোক আমাকে 


কোন ব্যাপারে জিজ্ঞেস করতে চায় সে যেন এঁ সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করে। আল্লাহর শপথ! যতক্ষণ পর্যন্ত 
আমি এ স্থানে রয়েছি ততক্ষণ তোমরা আমাকে ঘে বিষয়েই জিজ্ঞেস করবে আমি তা বলে দিব। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩২৯ 


"আনাস ইবনু মালিক (রাযিঃ) বলেন, এ কথা শুনে লোকেরা অনেক চিৎকার আরম্ভ করে দিল। রসূলুল্লাহ 
3% বারবার বলতে থাকলেন, আমাকৈ জিজ্ঞেস করো। তখন ‘আবদুল্লাহ ইবনু হু্যাফাহ্‌ (রাযিঃ) দাড়িয়ে বললেন, 
আমার পিতা কে? হে আল্লাহর রসূল 3! তিনি বললেন : তোমার পিতা হ্যাফাহ্‌ ৷ তারপর যখন রসূল 3% 
বারবার বলতে থাকলেন, আমাকে জিজ্ঞেস করো। তখন ‘উমার (রাযিঃ) হাঁটু গেড়ে বসে বললেন, সম্তুষ্টচিত্তে 
আমরা আল্লাহকে রব, ইসলামকে দীন এবং মুহাম্মাদ 3ুৰ-কে রসূল হিসেবে মেনে নিয়েছি । আনাস ইবনু মালিক 
(রাযিঃ) বলেন, যখন ‘উমার (রাযিঃ) এ কথা বললেন, তখন রসূলুল্লাহ 3% থেমে গেলেন । বর্ণনাকারী বলেন, 
তারপর রসূলুল্লাহ 3 বললেন : বিপদ সন্নিকটবর্তী। মুহাম্মাদের জীবন যার হাতে তাঁর শপথ! এ দেয়ালটির 
পাশে এখনই আমার সামনে জান্নাত ও জাহান্নাম দেখানো হয়েছে। অতএব, আজকের মতো ভাল এবং খারাবী 
আমি আর দেখিনি। 

ইবনু শিহাব (রহঃ) বলেন, ‘উবাইদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্বাহ্‌ আমাকে বলেছেন, তিনি বলেন, 
‘আবদুল্লাহ ইবনু হুযাফার মা ‘আবদুল্লাহ ইবনু হুযাফাহ্‌কে বলেছেন, তোর চাইতে অধিক অবাধ্য কোন সন্তানের 
ব্যাপারে আমি শুনিনি । তুই কি এ কথা হতে নিশ্চিন্ত ছিলি যে, তোর মাও হয়ত এমন কোন পাপ করে বসেছে যা 
জাহিলী যুগের নারীরা করত, আর তুই তোর মাকে লোকদের সম্মুখে অপমান করতিস? ‘আবদুল্লাহ ইবনু হুযাফাহ্‌ 
(রাযিঃ) জবাবে বললেন, আল্লাহর শপথ! আমাকে যদি একটা কালো হাবশীর সঙ্গেও সম্পর্কিত করতেন তাহলে 
আমি তা মেনে নিতাম । (ই.ফা. ৫৯০৯, ই.সে. ৫৯৪৭) 


Xe 0 dl Se By C ae GUAT BSN Re GS LS tj te ES (pg 
lie HE A cp ul be GA oe LADS Gs LS ola Hf GA cad ay 
108 Al AE Ch ASE OST UN GA oF UB Us 0 GE BL Al AE SD Pol 
O58 SD Bas CHL 0 A Ae HO ell Al is OU 2 
৬০১৬-(../...) ‘আবৃদ ইবনু হুমায়দ ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান দারিমী (রহঃ) ..... আনাস 
(রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে এ হাদীস রিওয়ায়াত করেছেন। ‘উবাইদুল্লাহ হাদীসটিও এর সাথে রয়েছে, 


তবে শু'আয়ব যুহরীর সূত্রে তিনি ‘আবদুল্লাহ থেকে, তিনি জনৈক আহলে ‘ইল্‌ম থেকে শুনেছেন- ‘আবদুল্লাহ ইবনু 
হুযাফার মা ইউনুসের হাদীসের অনুরূপ বলেছেন। (ই.ফা. ৫৯১০, ই.সে. ৫৮৪৮) 


Cf dl te AE Le Me be SN Se UG Ll AS th Lay BS Cpr 

Y as" 08 hal ah 5 EDS Ml Hol A FEE ai Ll al Hf a 
+ TD SA GS 808 0 15 14D Lh DS pL CH 8G YY sd be as 

Bd bn U0 CEG SS 555 BD TY OD WG YU bs Sl Cond Ll 


lbs th 76 OB. Gf 08 od Ce ALS GOR a I ES ASL UK 
" BE Al UD JB. CH s be ty iE YD Le bo LYS Co A Go) UE ts 
AL 2p LULL LEN s Lhe asi Late AL dG oka 

+ SEN 1 C32 CEA Ds LY Sa Ay Al 8 bi BS 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩০ সহীহ মুসলিম (৫ খণ্ড) 


৬০১৭-(১৩৭/...) ইউসুফ ইবনু হাম্মাদ মা‘নী (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত যে, 
লোকেরা রসূলুল্লাহ 3%-কে জিজ্ঞেস করতে লাগল । এমনকি তারা তাকে প্রশ্ন করে জর্জরিত করে ফেলল, একদা 
রসূলুল্লাহ 38% বের হয়ে এসে মিম্বারে দাড়িয়ে বললেন : আমাকে প্রশ্ন করো, যে কোন ব্যাপারে তোমরা আমাকে 
প্রশ্ন করবে, আমি অবশ্যই তোমাদের নিকট তা বর্ণনা করে দিব। লোকেরা এ কথা শুনে তাঁকে জিজ্ঞেস করা হতে 
মুখ বন্ধ রাখল এবং ঘাবড়িয়ে গেল, না জানি সামনে কোন ঘটনা সামনে এসে পড়ে। 

আনাস (রাযিঃ) বলেন, আমি ডানে বামে দেখতে লাগলাম । সকল লোক স্ব স্ব মাথা আবৃত করে কান্নাকাটি 
করছিল । তখন মাসজিদ হতে জনৈক ব্যক্তি উঠল যার সাথে ঝগড়া লাগলে তার পিতা ছাড়া অন্যের দিকে তাকে 
সম্পর্কিত করা হতো। সে বলল, হে আল্লাহর নাবী! কে আমার পিতা? তিনি বললেন, তোমার পিতা হুযাফাহ্‌ । 
তারপর ‘উমার (রাযিঃ) দাড়িয়ে বললেন, (আমরা আন্তরিকতার সাথে) আল্লাহকে রব, ইসলামকে দীন এবং 
মুহাম্মাদ 3%-কে রসূল হিসেবে মেনে নিলাম । আর আল্লাহর আশ্রয় প্রার্থনা করি ফিত্নার অকল্যাণ থেকে। 
তারপর রসূলুল্লাহ 3% বললেন : আজকের মতো ভাল এবং খারাপ আমি কক্ষনো দেখিনি। আমার সামনে জান্নাত 
ও জাহান্নামের চিত্র তুলে ধরা হয়েছে। তাই আমি উভয়টিকে এ দেয়ালের পাশে দেখতে পাই । 


(ই.ফা. ৫৯১১, ই.সে. ৫৯৪৯) 

RE 0 [) SS IE ES GO > 0 3 BS (Cf) UNA 
UG ai ke BS A Sad bs bole Eos CT pits be LADS pe of th Loe BS 
Lah oie od te BS ES Lh VU of Ss 


৬০১৮-(.../...) ইয়াহইয়া ইবনু হাবীব, মুহাম্মাদ ইবনু বাশ্শার ও ‘আসিম ইবনু নায্র তাইমী (রহঃ) ..... 
আনাস (রাযিঃ) হতে এ বিবরণই রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯১২, ই.সে. ৫৯৫০) 


HES NG EA > Ee Gol AG tale HS (Yruefraj- 1s) 
eet te 8 Cb U8 GUA Lp FE Gol UL UN ah of C2 B53 of C2 5 al 
Gl 2 0% 31 ps. EEE HA Ut 2 2 08. EGER LY 6 2 
UU nil On BE Al ILD 825 df CPE Sf Cb. Lt Ta ILO UN ea JD 
Ta BL 08 tA IAD G of 2 TEAK of Bo cp BATH MIMSG 
৬০১৯-(১৩৮/২৩৬০) ‘আবদুল্লাহ ইবনু বার্রাদ আশ‘আরী ও মুহাম্মাদ ইবনু ‘আলা হামদানী (রহঃ) ..... 
আবু মূসা (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী 3¥ু-কে এমন কতক ব্যাপারে জিজ্ঞেস করা হলো যা তিনি 
অপছন্দ করেন। যখন এ রকম প্রশ্ন বারবার করা হলো, তিনি রাগান্বিত হয়ে লোকদেরকে বললেন : যা ইচ্ছে 
তোমরা আমাকে প্রশ্ন করো। জনৈক লোক বলল, আমার পিতা কে? তিনি বললেন, তোমার পিতা হুযাফাহ্‌ । 
আরেক লোক দাড়িয়ে বলল, হে আল্লাহর রসূল! আমার পিতা কে? তিনি বললেন : তোমার পিতা শাইবার গোলাম 
সালিম । ‘উমার (রাযিঃ) যখন রসূলুল্লাহ 3%-এর যুখমণ্ডলে রাগের লক্ষণ দেখতে পেলেন, তখন বললেন, হে 
আল্লাহর রসূল! আমরা আল্লাহ্ম নিকট তাওবাহ্‌ করছি। আবূ কুরায়ব (রহঃ)-এর বর্ণনায় (কেবল এটুকু) আছে, 
‘বলল, কে আমার পিতা, হে আল্লাহর রসূল!’ তিনি বললেন, তোমার পিতা শাইবার দাস সালিম । 
(ই.ফা. ৫৯১৩, ই.সে. ৫৯৫১) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত তত 


Ul ca ta BEE 83 Ua Cg ETE UE Ls EY gs Ol TA 
sly di 
৩৮. অধ্যায় : শারী‘আত হিসেবে রসূলুল্লাহ 38% যা আদেশ করেছেন তা পালন করা ওয়াজিব আর 
পগাদিব শুনে ভিনি যে অভিমত ব্যক্ত করেন তা পালন করা ওয়াজিব নয় 


is Lily i UE se 5. 5১) ] ls A; 4) Maa CH Fete &% (Yufra)j-leY 


dl J Ee CU Uk af ok lb oj cg be Mls be Hie Hf Ee YG Sl 
+ CEES GY 3 SEM OSG GA 1G oT ata La UR SY ge’) ce ph FE 
LS HE al J AL LR My LAL ON + lis wb a Dil Cn HE a V0 U6 
dl of HES 1 LST, Lily GAS Si Ck Ci CY CH EAL db ll Sy UG 

URS Fd cb Oh ols i Us 


মনে হয় না এতে কোন লাভ হয়। রসূলুল্লাহ 3%-এর এ বক্তব্য সহাবাদের নিকট পৌছলে তাঁরা প্রজনন কর্ম থেকে 
বিরত থাকেন। তারপর এ সংবাদ রসূলুল্লাহ 3%-কে দেয়া হলো। তিনি বললেন, এতে যদি তাদের লাভ হয়ে 
থাকে তবে তীরা করুক। আমি তো ধারণাপ্রসূত- এ কথা বলেছি। তাই তোমরা আমার অনুমানকে ধরে রেখো 
না। কিন্তু আমি যদি আল্লাহর তরফ হতে কোন কথা বলি, তবে সেটার উপর ‘আমাল করো। কারণ আমি আল্লাহর 
উপর কখনই মিথ্যা অপবাদ দেই না। (ই.ফা, ৫৯১৪, ই.সে. ৫৯৫২) 
ty LA, Gol ee Xe 2 LAS lh sl Gl Le Ec (rave). 
ES ei sf GS - be 0 A — Lake GS Loe ts Ln CS 1 tnd 
TALS Ln UB a Ch 0456 BS CO a Loch HE a oh pl Ub rk tr Bly 
10S — JM - cL Ed CLAS ESA VGA OK bE dS hd Ub alas LS 1. 
EMC slo bn sd HEA Is 4 19354 HS te sed HEA 2 0 CJ 08 4 ঞড 
AG Ls 
EL Hy. CLA Lg BE 
৬০২১-(১৪০/২৩৬২) ‘আবদুল্লাহ ইবনু রূমী ইয়ামামী, ‘আব্বাস ইবনু ‘আবদুল ‘আধীম ‘আসম্বারী ও আহ্‌মাদ 
“ইবনু জা'ফার মা‘কিরী (রহঃ) ..... রাফি' ইবনু খাদীজ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% মাদীনায় 


Wwww.waytojannah.com 


Contents 
৩৩২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আসলেন। সে সময় লোকেরা খেজুর বৃক্ষ তাবীর করত । বর্ণনাকারী বলেন, অর্থাৎ- খেজুর বৃক্ষকে পরাগায়ন 
করাত। তখন রসূলুল্লাহ সন বললেন, তোমরা কি করছ? তাঁরা বলল, আমরা তো এমন করে আসছি। তিনি 
বললেন, (আমার মনে হয়) তোমরা এমন না করলেই ভাল হয়। তাই তাঁরা তা ছেড়ে দিল। আর এতে করে 
খেজুর ঝরে পড়ল কিংবা বর্ণনাকারী বলেছেন, তার উৎপাদন হ্রাস পেল। বর্ণনাকারী বলেন, মানুষেরা রসূলুল্লাহ 
3%-এর নিকট এ ঘটনা ব্যক্ত করল। তখন তিনি বললেন, আমি তো একজন মানুষ মাত্র এতে কোন সন্দেহ 
নেই । দীনের ব্যাপারে যখন তোমাদের আমি কোন নির্দেশ দেই তোমরা তখন তা পালন করবে, আর যখন কোন 
কথা আমি আমার ধ্যান-ধারণা থেকে বলি, তখন (বুঝতে হবে) আমি একজন মানুষ মাত্র । 

বর্ণনাকারী ‘ইকরামাহ্‌ (রহঃ) বলেন, নাবী 3% অনুরূপ বলেছেন। 

আর মা'কিরী (রহঃ) নিঃসন্দেহে শুধু ‘নাফাযাত’ (ঝরে পড়ল) বলেছেন। (ই.ফা. ৫৯১৫, ই.সে. ৫৯৫৩) 


U - XM 05 S31 of LASS Ly Ses GS G8 3 GS (rarfajy-leYY 
ssh be Lae te af C2 52 Sgn be Lt Lo Bo - xe th 5d BS 3 
"0b be i Cast ERS UN." SS TESTN UR UAE kL BEAU od te 
EAA FE LESH TEE J 
৬০২২-(১৪১/২৩৬৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
হতে বিভিন্ন সানাদে আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী $্ যারা খেজুর বৃক্ষ তাবীর করত এদের কতক 
ব্যক্তির নিকট দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এটি যদি না করতে তাহলে তোমাদের ভাল হতো। লোকেরা বিরত 
থাকল। এতে চিটা খেজুর উৎপন্ন হলো। তারপরে কোন এক সময় রসূলুল্লাহ সন তাদের নিকট দিয়ে যাচ্ছিলেন, 


তখন তিনি প্রশ্ন করলেন, তোমাদের খেজুর বৃক্ষের কি হলো? ব্যক্তিরা বলল, আপনি এরূপ এরূপ বলেছিলেন 


(সেটি করায় এমন হয়েছে) । রসূলুল্লাহ 38 বললেন : তোমাদের দুনিয়াবী ব্যাপারে তোমরাই ভাল জানো । 
(ই.ফা, ৫৯১৬, ই.সে. ৫৯৫৪) 


ly FE LY in Sab il rn 
৩৯. অধ্যায় : রসূলুল্লাহ 3%-কে দেখার ফাযীলাত ও এর আকাঙ্ক্ষা 

ub al eS rh Ue axa Cal BIN Le E [) 0 Ls [EA (rehery tr 
Ud GH" FE Al UD Uy ie CHT I. BE dl U0 be LIA HS LS 
ES Be BLT IES B pF Sy ER Sl ke Us 0 2s 

LR ae Shy AU al a 2D ES; He BH UF Gdie 33 cial GE Hf uN 
Bef 
৬০২৩-(১৪২/২৩৬৪) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... হাম্মাম ইবনু মুনাব্বিহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% থেকে আমাদের নিকট রিওয়ায়াত করেছেন, তার মাঝ হতে একটি 
হাদীস হলো এই যে, রসূলুল্লাহ 3 বলেছেন: যাঁর হাতে মুহাম্মাদের জীবন তাঁর শপথ! তোমাদের উপর এমন 


এক মুহূর্ত আসবে যখন তোমরা আমার সাক্ষাৎ পাবে না; আর আমার সাক্ষাৎ লাভ তোমাদের নিকট তখন 
তোমাদের ধন-সম্পদ ও পরিবার-পরিজনের চেয়েও অধিক আকাঙ্ক্ষার বস্তু হবে। 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩৩৩ 


আবু ইসহাক্‌ বলেন, হাদীসের শব্দের মধ্যে কিছু তাক্দীম ও তাখীর হয়েছে। আমার মতে, হাদীসের অর্থ 
হল “আমাকে তাদের সাথে দেখতে পাওয়াটা তাদের নিকট তাদের পরিবার-পরিজন ও ধন-সম্পদের চেয়ে অধিক 
প্রিয় হবে।” যয়া ৫৯১৭, ই.সে. ৫৯৫৫) 


Lal Ae ce SUBS GL -t. 
৪০. অধ্যায় : ‘ঈসা (“আঃ)-এর ফাযীলাত 
J et So ssl AGL ES Ss HR AS aE 
=r EE ELEN 09% HE ii UMD CSA ON IOA UH al nts Xe 0G LL 
RE SL 
৬০২৪-(১৪৩/২৩৬৫) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ -কে বলতে শুনেছি, আমি মারইয়ামের পুত্রের সর্বাধিক কাছাকাছি। নাবীগণ একে 
অপরের ভাইয়ের মতো এবং আমার ও তার মাঝে কোন নাবী নেই। (ই.ফা. ৫৯১৮, ই.সে. ৫৯৫৬) 
of be UU be A Le D5 Hf BS os of Gs HE Ajo a, 
cm Ml Gr FE Al UD UO EA of be LE of be EN oo a) 
i ee OF SH Os SE SDE Uf US 
৬০২৫-(১৪৪/...) আবু বাক্র ইবনু শাইবাহ্‌ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন : আমি ‘ঈসা (‘আঃ)-এর সর্বাধিক কাছাকাছি। নাবীগণ একে অপরের (বৈমাত্রেয় 
ভাইয়ের) পিতৃসস্তানের মতো এবং আমার ও ‘ঈসার মধ্যবর্তী সময়ে কোন নাবী নেই । (ই.ফা. ৫৯১৯, ই.সে. ৫৯৫৭) 


| 05 5 G5 pla be Tac BS GY Ke EG pal) bs Loe ES At) TY 
cm ll dU BE Al UL JH, Vie CHO KS: FE al JD be A HSL 
ct HEA FOE tn 3] LU: UGTA JOG ES: 1956. YEAST dN 8 BL oH 
৬০২৬-(১৪৫/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রিওয়ায়াত করেন, 
রসূলুল্লাহ 3% হতে বর্ণিত। তিনি বলেন, দুনিয়া ও আখিরাতে আমি 'ঈসা (‘আঃ)-এর সর্বাধিক নিকটবর্তী । 


লোকেরা বলল, এটি কিভাবে হে আল্লাহর রসূল? তখন তিনি বললেন : নাবীগণ একই পিতার সন্তানের মতো। 


তাদের মাতা ভিন্ন। তীদের দীন একটিই । আর তীর এবং আমার মাঝে কোন নাবীও নেই । 
(ই.ফা. ৫৯২০, ই,সে, ৫৯৫৮) 


PN 02 GAT OF J bp BY Se ES TE of 0 8 3 ES (orp oy LEAD 
ie Ge LG HS LES YY Sy st tal U5 BE al JADU: ih ol be 
oe CE @ Gil ABP ES UILAM TIA HONS. Eh SLY hp LSS 


[v1 : SY GA Tid da Ss | 
-_৪৬' 
Wwww.waytojannah.com 


Contents 
৩৩৪ Eb সমীহ মুসলিম (৫ম খণ) 


৬০২৭-(১৪৬/২৩৬৬) আবু বাক্র ইবনু আৰু শাইবাহ্‌ (রহঃ) ..... আযু ছুয়াইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
রসুলুল্লাহ সুরু বলেছেন: এমন কোন নবতূমিষ্ঠ সন্ভাম মেই যাকে শাইডাম স্পর্শ কয়ে মা এরঞ্স নবজাত সন্তান 
শাইতানের স্পর্শে কারাকাটি শুরু করে, ফেল মারইয়াম পুত্র এবং তাঁর মা ব্যতীত। তারপর আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) বলেন, তোমাদের ইচ্ছে হলে পড়ো : “অবশ্যই আমি অভিশপ্ত শাইতাম থেকে তার ও তাঁর বংশধরদের 
জন্য তোমার শরণাপন্ন হচিছ”- (সূরাহ্‌ আ-লি 'ইমন্নাম ৩: ৩৬) । (ই.ফা, ৫৯২১, ই,সে, ৫৯৫৯) 
by dl Se ns C Tae UOT Bf Se Go or) 0 Lads say (ede) YA 
bem HY YU ALY lig GAS oo Uwe bint UA oh HE ap fa se 

+ OTE Oe te” et ta hs + BY lab ce be BS IED; 

৬০২৮-(../...) মুহাম্মাদ ইবনু রাফি' ও ‘আবদুল্লাহ 'ইবমু ‘আবদুর রহ্যান দারিমী (রহঃ) ..... যুহরী (রহঃ) 
হতে উপরোক্ত সুত্রে রিওয়ায়াত করেছেন, “জম্বেয় সময় সে তাকে স্পর্শ ফয়ে, তখন শাইতানের স্পর্শে সে 
কান্নাকাটি শুরু করে দেয়।” শু'আয়বের হাদীসে আছে “শাইতানের স্পর্শ" । (ই.ফা, ৫৯২১, ই.সে, ৫৯৬০) 

UL 4 GO mod te Se kn orig OF CORT pls Sf (hav tev 
2 EEE AG 3 8 5" UGA HE dl ILD be HA db ESTA dl 
G9 GA hy Ul 

৬০২৯-(১৪৭/...) আবু তাহির (রহঃ) ..... আবু ছয়াইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুন্লাহ সুরু হতে বর্ণিত। 
তিনি বলেছেন, প্রত্যেক বানী আদামকেই শাইতাম স্পর্শ ফয়ে, যেদিম তায় মা তাকে প্রসব করে, কেবল মারইয়াম 
ও তাঁর পুত্র ['ঈসা (‘আঃ)] এর ব্যতিক্রম । (ই.ফা, ৫৯২২, ই.সে, ৫৯৬১) 

Hh of be sf be Sie bp Be HUA Ed 0 CUS Ba (orp ott 
+" OU on ES El nm 235d Cle" BE 4 UD JU UN 
৬০৩০-(১৪৮/২৩৬৭) শাইবান ইবনু ফার্রুখ (রহঃ) ..... আবু হুরাইয়াহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসুলুল্লাহ বলেছেন: ভূমিষ্ঠ হওয়ার প্রাক্কালে বাচ্চার চিৎকার শাইতানের খৌচার কারণে হয়। 
(ই.ফা, ৫৯২৩, ই.সে, নেই) 


Tix U5 2 of lh oF aa ie SN SE i VD 08 La ED (pay NY) 

On ce So BE Al IAD Uy Uke CoB SS. BEE A ID Cp HA HES 
EE dy SET ow JHA YAY hy 5: UM CLL cise SH GG RD HD 
তাকে বললেন, তুমি চুরি করেছো। সে বলল, কক্ষনো না। যিনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোন মা'বুদ নেই, তীর 
কসম! (আমি চুরি করিনি)। তখন 'ঈসা (“আঃ) বললেন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করলাম আর ডি 
নিজেকে মিথ্যাবাদী প্রতিপন্ন করলাম । (ই.ফা. ৫১২৪, ই.সে. ৫৯৬২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্য (88) ফা্ীলাত ৩৩৫ 


RE AS PALSY SUal Cn -t 1 
8১, অধ্যায় । ইব্রাহীম খলীল (‘আঃ)-এর মর্যাদা 
[dd Ee ue Lal As A oy ve Ee Ll iy A sl [FAN (Yriafvo)- he Y 
0 od 2 £3 add Gal tds © ae ia — 5 Blin - Gal hn tye SS 
Se AG Uh 8 Al uo 10 BA IA YU BEG A ID ol PO 5b J AL 
"A 
৬০৩২-(১৫০/২৩৬৯) আবু বাক্র ইবমু আবূ শাইধাহ্‌ ও ‘আলী ইবনু হুলৃর সাদী (রহঃ) ..... আনাস ইবনু 
মালিক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেম, জামৈফ লোক রসূলুদ্লাহ সু -এর কাছে এসে বলল, হে সৃষ্টির সেরা! 
তখন রসূলুন্লাহ সর বললেন: তিনি (সৃষ্টির সেরা) তো ইয্রাহীম ('আঃ)। (ই.ফা, ৫৯২৫, ই,সে, ৫৯৬৩) 
bh ade alga SC Tad Ch UU a OF En 55 Hf EES (deg ett 
+ Bag. AUD GORD OU I Ll cs OU A 
৬০৩৩-(.../...) আৰু কুরায়ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। 


(ই.ফা. ৫৯২৬, ই.লে, ৫৯৬৪) 
Ch 100 JE oo UU be cal Se ES th ty Ld RS (deft 
৬০৩৪-(../.) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... আনাস (রাঘিঃ)-এর সানাদে নাবী সব হতে অনুরূপ 
হাদীস রিওয়ায়াত কয়েছেন। (ই.ফা. ৫৯২৭, ইসে, ৫৯৬৫) 


te - blll all A OF od — Td Cin pala 09 LEB Bn (rrv.pevy-neve 
Ay SL se i Pal Cate 3 Al ILD OHO CF EEN of abn of 
+ pally Ls Cd 
৬০৩৫-(১৫১/২৩৭০) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাখিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : ইব্রাহীম (আঃ) খত্না করেছেন কুড়ালজাত অস্ত্র দ্বারা, সে সময় তাঁর বয়স 
হয়েছিল আশি বহর । (ই.ফা, ৫৯২৮, ই,সে, ৫৯৬৬) 
Uo let oH op U3 GOAL may UAT dni 0 La RS (Covert 
aly Sal 5" 105 BE Al I 0: TA dl OF dl OF Mes GAD Ae gh LL 
Ay. oh CL UST ht Ob teh Hl UU. 55d) 5 5 0 CD UU PAI to 
AN SY Uh Pl Oye OP ph CB hy Bt 08 od 3b OS SH bey 
৬০৩৬-(১৫২/১৫১) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাঘিঃ) হতে বর্ণিত । রসুলুল্লাহ 
স্র্ঠ বলেন : আমরা ইব্রাহীম ('আঃ)-এর চেয়ে সর্বাধিক সন্দেহপরায়ণ। যখন তিনি বলেছিলেন : হে আমার 


Wwww.waytojannah.com 


Contents 
ততণড সহীহ মুসলিম (মে খণ্ড) 


প্রতিপালক! আপনি মৃতকে কিভাবে জীবিত করেন, আমাকে দেখান। তিনি বললেন : তবে কি তুমি বিশ্বাস করো 
না? তিনি বললেন : কেন করব না, তবে তা শুধু আমার আত্মার প্রশান্তির জন্য । লূত (‘আঃ)- কে আল্লাহ রহম 
করুন, তিনি মজবুত-কঠিন স্তম্ভের আশ্রয় প্রার্থনা করতেন। আমি যদি ইউসুফ (‘আঃ)-এর মত দীর্ঘ সময় 
জেলখানায় কারাবদ্ধ হতাম তবে আহ্বানকারীর ডাক শুনামাত্র সাড়া দিতাম। (ই.ফা. ৫৯২৯, ই.সে. ৫৯৬৭) 


Ge AL te GA Ee Ud 8 LOL Al KE BGO LY ESS (fj 
O43 ssh ice HE Al ID be FA off CF HUST AE Ul SE Ls Se Ul Goa 
El 
৬০৩৭-(../...) ইন্শা-আল্লা-হ্‌ ‘আবদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু আসমা (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ 


(রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 38% হতে ইউনুস তার সানাদে যুহরী (রহঃ) হতে বর্ণিত হাদীসের মর্মে হাদীস 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৩০, ই.সে. ৫৯৬৮) 


tp ENN Sp AEN oa Op PU Be Ls Ei LS 5 TRS FES Ue AT) TA 
"2S 8) ELEC BSE U6 BEE A co 0A 


৬০৩৮-(১৫৩/...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে নাবী 3% হতে 
বর্ণিত । তিনি বলেন : আল্লাহ লূত (‘আঃ)-কে মাফ করে দিন, তিনি শক্ত-কঠিন খুঁটির আশ্রয় প্রার্থনা করেছিলেন। 


(ই.ফা. ৫৯৩১, ই.সে. ৫৯৬৯) 

be IE 2 sol hy nd Le Lal all 5 ~~ (Yrvfhes)y- ia 
a a 3G Bh 105 BE Al JL 0: TI wl 2 De 5h 202 GES Er 
« জা, :&. 2:4. EN - - 
4 Ans i IY iE LE SDI lh df OFS 55 CAS CDS YL bs DU ale 
0 IE in 8 ly Ll IS FIL Ls J Ln) SBC ol a 
lS oR SU of el Sb A Sf sal dl OB de AS la ibs 
Ha ce 355 4 OG Eh ol ag BT Ln] BS El rE ge Cle 5) 
HE cS Cl Sal oD SL Ae LAV EUs BCD LLL. SY OSG ALY 
lis. SLAY, G5 Bb) bf A od Ul UB nt LAG I CL YS LG Uf US 
J ci CELE Ca Bf CL DUS Cd Mb Ba UY OG LN Lh Ca Sf Ci SS 
CSL 8 Ws HE SH CSS A HG. LAY AA SS BS HA es 
. Ab Gf, ell iw Gaal Ls bd ult Ee 

LHS VIS : CG tle US UB Ta ISL ae aly AT) Ch oS cls U6 
Us Sf, ath 

LL se BULL A UN 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (88) ফাযীলাত ৩৩৭ 


৬০৩৯-(১৫৪/২৩৭১) আবূ তাহির (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% বলেন 
: নাবী ইব্রাহীম (আঃ) কক্ষনো মিথ্যা বলেননি; তিনবার ছাড়া । দু'বার আল্লাহ সম্পর্কিত । একবার তো তিনি 
বলেছিলেন, ‘আমি রোগগ্রস্ত', আর তীর কথা, “বরং এদের বড়টাই এ কাজ করেছে” ৷ অন্যটা ‘সারা’ সম্বন্ধে। যে 
সময় তিনি এক যালিম শাসকের দেশে গিয়েছিলেন, সারাও তীর সাথে ছিলেন। সারা ছিলেন সুন্দরীদের সেরা 
সে সময় ইব্রাহীম ('আঃ) সারাকে বললেন, এ যালিম শাসক যদি অবহিত হন যে, তুমি আমার সহধর্মিণী তবে 
তোমাকে জোরপূর্বক নিয়ে নেবে। সুতরাং তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে, তুমি বলবে যে, তুমি আমার বোন 
ইসলামের দিক দিয়ে তুমি তো আমার বোনই হও। কারণ তুমি আর আমি ব্যতীত দুনিয়াতে আর কোন মুসলিম 
রয়েছে বলে আমার জানা নেই । যখন ইব্রাহীম (“আঃ) সে যালিম শাসকের দেশে পৌছলেন, তখন শাসকের 
লোকজন তীর নিকট সারাকে দেখতে পেয়ে শাসকের নিকট এসে বলল, আপনার ভূমিতে এমন একজন নারী 
এসেছে, আপনিই কেবল তার উপযুক্ত । শাসক সারাকে ডেকে পাঠালে ইব্রাহীম (‘আঃ) সলাতে দাড়িয়ে গেলেন 
যখন সারা শাসকের নিকট পৌছলেন, সে বেহুশের মতো সারার দিকে হাত বাড়াতেই তার হাত মুষ্টিবদ্ধ হয়ে এঁটে 
গেল । শাসক বলল, তুমি আল্লাহর নিকট আমার হাত খুলে যাওয়ার দুআ করো । আমি তোমাকে বিরক্ত করব না 
তিনি দু'আ করলেন। আবার সে হাত বাড়াল, তখন প্রথম মুষ্টির চেয়ে অধিক শক্ত হয়ে হাত মুষ্টিবদ্ধ হয়ে গেল 
সারাকে সে আগের মতই বলল । তিনি দুআ করলেন। পুনরায় সে হাত বাড়াল। তখন প্রথম দু'বারের চেয়ে 
আরো বেশি শক্তভাবে তার হাত মুষ্টিব্ধ হয়ে গেল। তখন শাসক বলল, তুমি আল্লাহর কাছে আমার হাত খুলে 
দেয়ার জন্য দু'আ করো, আল্লাহর শপথ! তোমাকে আমি উত্যক্ত করব না। তিনি দু'আ করলেন। তার হাত খুলে 
গেল। তখন সে এঁ ব্যক্তিটিকে ডাকলো যে সারাকে এনেছিল। বলল, তুই তো আমার নিকট শাইতান নিয়ে 
এসেছিস, মানুষ আনিসনি। একে আমার ভূমি হতে বের করে দে । সঙ্গে হাজেরাকে দিয়ে দে। 

রাবী বলেন, সারা এগিয়ে চললেন। ইব্রাহীম (আঃ) তাকে দেখে এগিয়ে আসলেন এবং তাকে প্রশ্ন 
করলেন, কি ঘটল? তিনি বললেন, ভালই ৷ আল্লাহ তা'আলা আমার উপর হতে এ দুষ্কৃতির হাতকে ফিরিয়ে 
রেখেছেন। আর একটা সেবিকাও দিয়েছেন। 

আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, এ সেবিকাই তোমাদের মা, হে আকাশের পানির সন্তানেরা ৷ 


(ই.ফা. ৫৯৩২, ই.সে. ৫৯৭০) 


HE cg JUSS a GU - ty 
৪২. অধ্যায় : মূসা (“আঃ)-এর ফাযীলাত 

UF Le of pl i a GUS GTN Ee BS G3) 0 LOL GED (rrafveoy tet 
UA 8 CH BE dl ILD Uy Wie ST KS BE dl ILO Le A HES Lh 
ES Cady 1 Ee Ud SL Se cha UE paid Hs od Hd DES HO Uh 
U- sh RSE RS ce LF C2 LG AS OS. YY Be iy YS 3 
LE ah He Sd OY 8 COB GE ORD GF RS G8 UH 5 cafe CS — 
bin cus bl 

+ Urs RS BHF SE U5 LY 5 SD SSR 


Wwww.waytojannah.com 


Contents 


৩৩৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


+ Aly DL se ge bn Bf CS al SY a FA Sf ON 

৬০৪০-(১৫৫/৩৩৯) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ ছরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
গলৰ বলেছেন : বানী ইসরাঈলরা বস্তরবিহীন অবস্থায় গোসল করত । তারা পরস্পরের গুপ্তাঙ্গ দেখত। আর মূসা 
(‘আঃ) একাকী গোসল করতেন। লোকেরা বলত, মূসা আমাদের সঙ্গে গোসল করে না। কেননা [মুসা (‘আঃ)- 
এর) অণ্ডকোষে রোগ আছে। বর্ণনাকারী বলেন, একদা মূসা (‘আঃ) পাথরের উপর কাপড় রেখে গোসল 
দিচ্ছিলেন। সে সময় পাথরটি তাঁর বন্তর নিয়ে ঢুটতে লাগল। তখন মূসা (‘আঃ) “ও পাথর! আমার কাপড় দে", 
“হে পাথর! আমার কাপড় দে" বলে পাথরটির পিছু পিছু দৌড়াতে লাগলেন, এতে বানী ইসরাঈল (প্রকাশ্যে) ডর 
গুপ্তাদ দেখে ফেলল এবং বলল, আল্লাহর শপথ! মূসার তো কোন রোগ নেই। 

তারপর পাথরটি থেমে গেল, যখন ভালভাবে তা দৃষ্টিপাত হলো। মূসা (‘আঃ) কাপড় নিলেন এবং 
পাথরটিকে মারতে শুরু করলেন। . 

আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহর কসম! এ পাথরটির গায়ে মূসা (‘আঃ)-এর হুয় থেকে সাতটি 
মারের চিহয রয়েছে। (ই.ফা, ৫৯৩৩, ই.সে. ৫৯৭১) 
Xe be HED UG Ut ol 0 da CEA OH ma OF 3 Boy (hey tN 
We GAY UE - J - Wa A) La se use US OU EIA SGU ON Be otal 
2 Sh 2 ce Ub Enh So Se LEU - OU - LY UY 2 0H - YH - 
Wy SI oh bn pf le ly D2 SE RS 58 Sd Hay By 
1 YY adaSl 112d Ciors 4 Be OS 15 Uae Al aga I CRIES 1898 Y Tcl Wl 

[NA 

৬০৪১-(১৫৬/...) ইয়াহইয়া ইবনু হাবীব হারিসী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, মুসা (‘আঃ) অতি লজ্জাশীল লোক ছিলেন। বর্ণনাকারী বলেন, তাকে কেউ বস্তরহীন অবস্থায় দেখেনি । বানী 
ইসরাটলরা বলতেছিল, মূসার অণ্কোষ রোগগ্রস্ত। একদা তিনি পানিতে গোসল করতে গিয়ে কাপড়গুলো একটা 
পাথরের উপর রাখলেন। পাথরটি (কাপড়সহ) দৌড়ে পালাতে লাগলো । তিনি তার লাঠি হাতে পাথরটিকে মারতে 
মারতে এর পশ্চাতে ছুটলেন। বলতে লাগলেন, (হে পাথর!) আমার কাপড়, হে পাথর! আমার কাপড় । পাথরটি 
বানী ইসরাঈলের এক জানসমাবেশে গিয়ে থামলো। এ প্রসঙ্গে এ আয়াত নাযিল হলো ; “হে মু'মিনগণ! তোমরা 
তাদের ন্যায় হয়ো না যারা মূসা (‘আঃ)-কে অপবাদ দিয়েছে। তাদের দেয়া অপবাদ হতে আল্লাহ তাকে পবিত্র 


করে দিয়েছেন এবং তিনি আল্লাহর নিকট ছিলেন সম্মানিত"- (পূয়া আল আহ্যাব ২৩: ৬৯) । 
(ই,ফা, ৫৯৩৪, ই.সে, ৫৯৭২) 


Ws yr) tl UN, Wal Se UU ALA LY Ses ou Lal ny (Yrvifvev)-Te EY 

Se a od FA UL Ou OBE of CF of OF prijs OH ace UT GN Se 
ALA - 08 - CA SY He od ALS UB 4) od 0h Ae Gh ice bly Cli 
BUDUl NLL Sp Chk Ua dl 8 0 Ya) UH Sf ex UU Lie SH 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাধীলাত ৩৩ 


"38 Al UL UH as LD LAE at) Ce YS LULL EIU OS cif BU 
+ AST nh 5S Bohl I ol ESSN Bois yl 
৬০৪২-(১৫৭/২৩৭২) মুহাম্মাদ ইবনু রাফি' এবং 'আবৃদ ইবনু ছমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত। তিনি বলেন, মালাকুল মাওতকে মুসা (*আঃ)-এয় নিকট প্রেরণ ফরা হয়েছিল। যখন ফেরেশৃতা তার 
নিকট আসলেন তখন মুসা (‘আঃ) তাঁকে একটা চড় মারলেন । তাতে তাঁর একটা চোখ নষ্ট হয়ে গেল। তারপর 
তিনি আল্লাহর নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মরতে 
চায় না। বর্ণনাকারী বলেন, আল্লাহ তা'আলা ফেরেশৃতার দৃষ্টি পুনর্বহাল করে দিয়ে বললেন, পুনরায় তাঁর কাছে 
যাও এবং তাকে বলো, সে যেন তার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখে। এতে যতগুলো লোম তার হাতের 
নীচে পড়বে প্রতিটি লোমের পরিবর্তে সে এক বছর হায়াত পাবে। মূসা (‘আঃ) বললেন, তারপর কি হবে? আল্লাহ্‌ 
বললেন, তারপর মরণ । মুসা (‘আঃ) বললেন, তাহলে এখনই । তিনি বললেন, হে আল্লাহ! আমাকে পবিত্র ভূমির 
এক ঢিলের কাছাকাছি করুন। রসূলুল্লাহ স্ুঠ বললেন : আমি যদি সেখানে থাকতাম তাহলে পথের পাশে লাল 
বালির স্তুপের নিকট $)-এর কবর দেখিয়ে দিতাম । (ই.ফা. ৫৯৩৫, ই.সে. ৫৯৭৩) 


Cth OU Ae of ie Bs 5 Se CEG od) Ch LOL BS (apvony- Ne Er 
od il Ub bl" BE Al U3 Uy Vie Cpl Ki BG Al I) be THA 3 BS 
- JU - Wl ery ale Cie SU se cua Hl — UU - WD inl HIG SL Ae ge 
AA - 0 - de BT, Cyd SY AXE A ALL I Gd Ald Hl 
Ui 8 oe ae US Cd UA Sh CS OH Th BY SH Ae dS UU Ge SY 
bn il CD sh in OU UU. 3 5 UU ta Bb UU A Ug Ugh sa OY CG 
Sohal Hh od £8 SON ie Ay" BE A USL) UH. oy He HAL ul 
৬০৪৩-(১৫৮/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবূ ছরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 3 
বলেছেন : একদা মালাকুল মাওত মূসা (‘আঃ)-এর নিকট এসে বলল, মূসা! তোমার প্রতিপালকের নিকট চলো। 
বর্ণনাকারী বলেন, তখন তার চোখের উপর মূসা (‘আঃ) তাকে একটা চপেটাঘাত করলেন, এতে তার চোখ নষ্ট 
হয়ে গেল । তারপর ফেরেশ্তা আল্লাহর নিকট ফিরে গিয়ে বললেন, আপনি আমাকে আপনার এমন এক বান্দার 
নিকট পাঠিয়েছেন যে মরতে চায় না এবং সে আমার চোখ নষ্ট করে দিয়েছে। আল্লাহ তার চোখ ঠিক করে দিলেন 
এবং বললেন, আমার বান্দার নিকট আবার যাও এবং বলো, তুমি কি আরও দীর্ঘায়ু চাও? যদি তা চাও তবে 
তোমার হাত একটি বলদের পৃষ্ঠের উপর রাখো । এতে তোমার হাতের নিচে যতগুলো পশম পড়বে, তত বছর 
তুমি জীবিত থাকবে। মূসা বললেন, তারপর কি? আল্লাহ বললেন, তারপর মৃত্যুবরণ করবে। মূসা (আঃ) 
বললেন, তবে এখনই ভাল। হে আল্লাহ! আমাকে পবিত্র ভূমি একটি পাথরের ঢিলের দূরত্বে নিয়ে মৃত্যু দান 


ফরুম। রসূলুল্লাহ 3 বলেন : আল্লাহয় কসম! যদি আমি সেখামে থাকতাম তবে পথের কিমারে লাল যালুক্যা 
স্তপের পাশে তাঁর কবর তোমাদের দেখিয়ে দিতাম । (ই.ফা. ৫৯৩৬, ই.সে. ৫৯৭৪). 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
ik Bas Saxe CST BN Be ES GG LD EOL ES GE HA ES (fej 
৬০৪৪-(../...) আবু ইসহাক, মামার (রহঃ) হতে অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। 


(ই.ফা. ৫৯৩৬, ই.সে. নেই) 

dl SE 3 dl te Eo EEA Je } CRS US AS 03 DX GES (rrvrfreays 1,0 
2383 UG 5 of OF EPIL SAD AE LF tlh Coll oj dl SE Le LL 0 
chs cial gy Y UN - Saad So Bs - LGA AK Go es hel LL ba 
he cial Gy U3 — J - Le Fl Cai Cn 2 GALL I. SE se SL Le 
G U8 FEE dl JD od Gas CAS: UE CUE 06 BE al JLT A cle SLY So 
«U8. SAG CLL BEE a ILD UB 29 FE LS IE, . ie Es AU i 
UD Coed U6. Gl C4 ly ahh cle SE Le ge cdl gy dl UD GUN 
a 2a of CY OB dl GU CH KLE Yr 08 BS aga dd Cah Gh SHE 4) 
3 Sd bn Hh KL GO 23 EE - U8 - BUS YY aN 8 Cas FAA od 2 
Yo Cd hl Fs Sl Al G3 i 5 ral ST SL Ae nga Bl Sd th 
EL SE 03 055 tn Saif of YY UH 
৬০৪৫-(১৫৯/২৩৭৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, 
এক ইয়াহ্‌দী কিছু মাল বিক্রি করছিল, দাম দেয়া হলে সে তাতে মনোতুষ্ট হলো না, কিংবা এটাকে খারাপ মনে 
করল, সে বলল, না হবে না, তাঁর কসম যিনি মূসা (‘আঃ)-কে লোকদের জন্য মনোনীত করেছেন। এ কথা এক 
আনসারী শুনতে পেয়ে ইয়াহুদীর গালে একটি চড় মারলেন এবং বললেন, তুই বলিস, মূসা (“আঃ)-কে লোকদের 
মধ্য হতে মনোনীত করেছেন অথচ রসূলুল্লাহ 3 বিদ্যমান রয়েছেন। এঁ ইয়াহ্‌দী রসূলুল্লাহ 3-এর কাছে এসে 
বলল, হে আবুল কাসিম! আমি যিম্দমী এবং মুসলিম দেশের নিরাপত্তাপ্রাপ্ত মানুষ, আমাকে অমুক লোক চড় 
মেরেছে। অতঃপর রসূলুল্লাহ 3 প্রশ্ন করলেন, কেন তুমি তার গালে চড় দিলে? আনসারী বললেন, সে বলেছে 
যিনি মানুষের মধ্যে মূসা (‘আঃ)-কে মনোনীত করেছেন অথচ আপনি আমাদের মাঝে বিদ্যমান। আবু হুরাইরাহ্‌ 
(রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 খুব ক্রোধান্বিত হলেন। রাগের চিহ্ন তার মুখমণ্ডলে ফুটে উঠল। আর বললেন : 
নাবীদের মাঝে একজনকে অপর জনের উপর মর্যাদা দিও না। কারণ যখন কিয়ামাতের দিন শিঙ্গায় ফুঁৎকার দেয়া 
হবে তখন আসমান ও জমিনের সবাই বেহুশ হয়ে পড়বে, কেবল আল্লাহ যাদের চাইবেন তারা ব্যতীত । তারপরে 
দ্বিতীয়বার যখন ফুঁৎকার যা হৰে হয সনিৰ ত রি তত তা ৰং দেখতে পাব যে, te 
ধরে রয়েছেন। আমার জানা নেই যে, তুর পাহাড়ে তার বেঁহুশ হওয়াটাই তার এখনকার বেঁহুশ না হওয়ার কারণ, 


না আমার আগেই তাঁকে চেতনা ফিরিয়ে দেয়া হয়েছে? আর আমি এ কথাও বলি না যে, dt 
ইবনু মাত্তা (‘আঃ)-এর তুলনায় অনেক মর্যাদাবান (ই.ফা. ৫৯৩৭, ই.সে. ৫৯৭৫) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪8) ফাযীলাত ৩৪১ 


tes a of 0 dl EE EES CR Cs 5s ES SE C3 Le HES (fea) Ve 
+ Bg ay) 
৬০৪৬-(../..) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আবদুল ‘আযীয ইবনু আবূ সালামাহ্‌ (রাযিঃ) হতে 

একই সূত্রে হুবহু হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৩৭, ই.সে. ৫৯৭৬) 

Ee al 5 ss ES 6 Gad ts 8 Hy SA LIAS SHS (Cf) Ne EY 
A U5 A of be ESN SAD AE SA AE LL Ce eo 
U5. Cali oie FEE LSS Gl GA HLA UH pat On IR 256 On RD DD 
9 Al OS Se 5 LL A IE . Cull ce SLY Le nga siial Gy ae 
"3 al JA J LL Sal ol tre OS Uy TG BEE dl I) od a0 A Las 
SG 3d IE OG nga BH G3 a Uf DS Cas DAU Of ge uF BIISS Y 
"Jl EE ofan US Hf a GU Gel 3 Ol 
৬০৪৭-(১৬০/...) যুহায়র ইবনু হার্ব এবং আবূ বাক্র ইবনু নাযূর (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, এক ইয়াহ্‌দী ও এক মুসলিম পরস্পর গালাগালি করল । মুসলিম বলল, তীর কসম! যিনি 
সারা দুনিয়ার মাঝে মুহাম্মাদ সুঠ-কে নির্বাচিত করেছেন। ইয়াহুদী বলল, কসম তাঁর! যিনি মুসা ('আঃ)-কে 
নির্বাচিত করেছেন সারা দুনিয়ার মাঝে! বর্ণনাকারী বলেন, এমন সময় মুসলিম হাত তুলল এবং ইয়াহুদীর গালে 
চড় মারল। অতঃপর ইয়াহুদী রসূলুল্লাহ 3ু%-এর নিকট গেল এবং তার ও মুসলিমের ঘটনা বলল । রসূলুল্লাহ 38% 
বললেন: তোমরা আমাকে মূসা (‘আঃ)-এর উপর মর্যাদা দিও না। কেননা মানুষেরা যখন বেহুশ হবে। সর্বপ্রথম 


আমি ছুঁশ ফিরে পাব, তখন দেখতে পাব যে, মূসা ('আঃ) ‘আর্শের কিনারা ধরে রয়েছেন। জানি না, তিনি কি 


বেহুশ হয়ে আমার আগেই হুশ ফিরে পেয়েছেন, নাকি যারা বেহুশ হননি তিনি তাদের মাঝে রয়েছেন। 
(ই.ফা, ৫৯৩৮, ই.সে. ৫৯৭৭) 


GUA 6 GEL 2 8 A Lal AN SE Ly dl KE ES (pA 
58 of be SA 0 By AD Ae LL Hf GOAL GAD oe Cs Ul cot 
+ get OF fe Aaa 0H ATS Sh Bas. 230 Cn ORO Cad on OO Ca 
৬০৪৮-(১৬১/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী এবং আবূ রাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... 


আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, এক মুসলিম ও এক ইয়াহুদী পরস্পর গালাগালি করল- 
তারপর ইব্রাহীম ইবনু সাঈদ ইবনু শিহাব হতে বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৫৯৩৯, ই.সে. ৫৯৭৮) 

EG 0h dae be GEL EG Lo Tf A UES SN SLE ESS (rvepary- ne ta 
oh C8 GU. 0S BEE Gd 258 FE UB GIS 2 of be 3 be 
sell Sas ES) ff Bk GE Ga lan OE GA i UU IE GAD eae 


8৪৭ 
Wwww.waytojannah.com 


Contents 


৩৪২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬০৪৯-(১৬২/২৩৭৪) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, এক ইয়াহুদী রসূলুল্লাহ 3-এর নিকট এসে বলল তার গালে চড় দেয়া হয়েছে- যুহরীর হাদীসের 
মর্মানুযায়ী হাদীস রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি শুধু এ কথাই বলেছেন যে, “জানি না তিনি কি অচেতন হয়ে 
আমার পূর্বেই হুঁশ ফিরে পেয়েছেন, না-কি তূরের অচেতনই তাঁর জন্য যথেষ্ট হয়েছে।” (ই.ফা. ৫৯৪০, ই.সে. ৫৯৭৯) 
“ [Fe ET Ec UR te LE ES 2 ন x < HES nwo. 
UES Y BE A JD UU UN GS 2 off Ok 34 Le DS OF se be DUEL Ee 

of AS U8 GS 05 6 DE OH Ph elo." el Cs 

৬০৫০-(১৬৩/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) 


হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: নাবীদের মাঝে একের উপরে অন্যকে প্রাধান্য দিও না। 
(ই.ফা. ৫৯৪১, ই.সে, ৫৯৮০) 


al te LL ty Ho [Ee NU ES C2 DEES ME ty Uk EC (rryvopint)-1.0) 
- Ci Sk Bo ls CH" 0 BE A UD Of: AC oh of te A LG a 
EERE ICES Lie Le ES SE 
"855 8 Glad BEA SAY AB Sie 2 GIB nga ce 
৬০৫১-(১৬৪/২৩৭৫) হাদ্দাব ইবনু খালিদ এবং শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, রসূলুল্লাহ 38 বলেছেন : যে রাত্রে আমার মি‘রাজ হয়েছিল সে রাত্রে আমি 
মূসা (‘আঃ)-এর নিকট দিয়ে যাচ্ছিলাম । লাল বালুকা স্তুপের নিকট তার কবরে তিনি দাড়িয়ে সলাত আদায় 
করছিলেন। (ই.ফা. ৫৯৪২, ই.সে. ৫৯৮১) 


dt [Ex O53 0 oS ese UST GONE Lge Bo 1°) «০ 
be Bo 2 df th 8 SESS E od be Al ULL te CASS Lh Us Ls 
A gh oe CL BE a J 0% CA Cs A UO te OE ie GL 
"EGA a ce CIS AIT." 8 5 sl 
৬০৫২-(১৬৫/...) ‘আলী ইবনু খাশরাম, ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ 
(রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসুলুল্লাহ 3 বলেছেন : আমি মূসা (‘আঃ)-এর নিকট দিয়ে 
যাচ্ছিলাম তখন তিনি তাঁর কবরে সলাত আদায় করছিলেন। ‘ঈসার হাদীসে বর্ধিত আছে যে, “আমাকে যে রাত্রে 
মি'রাজে নিয়ে যাওয়া হয়েছিল, সে রাত্রে আমি যাচ্ছিলাম ।” (ই.ফা. ৫৯৪৩, ই.সে. ৫৯৮২) 


5 Ul 80 43 oS FE Loh Sk SL GP AG BS dont 


oe is 2 
৪৩. অধ্যায় : ইউনুস (‘আঃ)-এর বর্ণনা এবং নাবী 3%-এর উক্তি- কারো এ কথা বলা ঠিক নয় 
যে, আমি ইউনুস ইবনু মাত্তা থেকে উত্তম 


ES AG LE 0 Lo EA bi SE 2 ud [9 Ee Fel (rv) lor 
ofl 02 SESS A ie 0 SA Cid 1UU PADI oh Ae bp LS US — DG ts Lo 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩৪৩ 


SH Hdl Uy — A AD ABS - ky DEH og - BHEA co LIA 
DE se SOs be IS - 

+ Ht ie Ds Gs LE Lt ol 8 UN 
৬০৫৩-(১৬৬/২৩৭৬) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার 


(রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 8% বলেছেন : আল্লাহ তাবারাকা ওয়া তাআলা 


বলেছেন, আমার কোন বান্দার ক্ষেত্রেই এ কথা বলা ঠিক নয় যে, “ইউনুস ইবনু মাত্তা হতে আমি উত্তম।” 
(ই.ফা. ৫৯৪৪, ই.সে. ৫৯৮৩) 


La BAS YG — eA eo bil, - Ee ls A 02 La ৬, (Yrvviiwv)- ot 
3 dL kn OB O53 be HEU UY A A Co UN BE CA Ce ~ 
৬০৫৪-(১৭৬/২৩৭৭) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... নাবী সু%-এর চাচাত ভাই ইবনু 


‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3% বলেছেন: কোন বান্দার ক্ষেত্রেই এ কথা বলা ঠিক নয়, “আমি 


ইউনুস ইবনু মাত্তা হতে উত্তম ৷” ইউনুস (‘আঃ)-কে এখানে তার পিতা মাত্তার সঙ্গে সম্পর্কিত করা হয়েছে। 
(ই.ফা. ৫৯৪৫, ই.সে. ৫৯৮৪) 


Lal AE Lay) SUL ta OL -tt 
88. অধ্যায় : ইউসুফ (‘আঃ)-এর ফাযীলাত 
3 EGS 19 2s © dl SET cE LS LL FA LB I EES (trypan 1.00 

ES ihe dl UL GS USER of C2 5 0 ee of ee GOAT Al Ae be me ls 
OF dl Ln OF dl Ln OF dl LB Lagi" 108. BLS ik Lo OGG." AE 08 soli 
BUS BOD 3 AIS 3S A ool bod" 300. LS 15h Co OG. al lk 
+ 168 3 DULY 
৬০৫৫-(১৬৮/২৩৭৮) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ‘উবাইদুল্লাহ ইবনু সা'ঈদ (রহঃ) ..... 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সু-কে জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রসূল স্্! মানুষের 
মাঝে সবচাইতে সম্মানিত ব্যক্তি কে? তিনি বললেন : তাদের মাঝে সর্বোত্তম মুত্তাকী ব্যক্তি । প্রশ্নকারীরা বললেন, 
আমরা এ ব্যাপারে আপনাকে প্রশ্ন করছি না। তিনি বললেন : তবে ইউসুফ (“আঃ) আল্লাহর নাবী এবং আল্লাহর 
_ নাবীর সন্তান, যিনি আল্লাহর খলীলের পুত্র। তারা বলল, এ ব্যাপারেও আমরা আপনাকে জিজ্ঞেস করিনি। তিনি 


বললেন : তবে কি তোমরা আরবের বংশ-উৎস সম্বন্ধে প্রশ্ন করছ? জাহিলী যুগে যারা তাদের মাঝে উত্তম ছিল 
ইসলামের পরও তারাই উত্তম বলে গণ্য, তারা যদি দীনের ‘ইল্‌ম অর্জন করে। (ই.ফা. ৫৯৪৬, ই.সে. ৫৯৮৫) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Lal Ail +45 JUL oa ly — to 
8৫, অধ্যায় : যাকারিয়্যা (“আঃ)-এর ফাযীলাত 
4 ol be pi) of CF a be LL Lh SG UES AG Ly Gh BES (fey 01 
+" TES HEE US U5 BEE at UU 
৬০৫৬-(../..) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 
বলেছেন: যাকারিয়্যা ('আঃ) কাঠমিস্ত্রী ছিলেন। (ই.ফা. ৫৯৪৭, ই.সে. ৫৯৮৬) 


Ll Ale a5 SUnk a Cl - tn 
৪৬. অধ্যায় : খাযির (“আঃ)-এর ফাযীলাত 

Me 0 A SES EGY LAlDY C2 SELL, Hl LoL th Le ES (oraspvej-leov 

ES Le OR io - Le of OB ily - Le 0 oo MELE SE oS LS 
DL Se he EG US Uy UY le oN CH UN GS 0h aes be bn Gs 
de Cs J. DL Se pal Gale HL Se of A OH UT oh TAL 
OY 5 5 Wahes SL Se ine Fl 09% FE A UD SUK FES id SS 
be 1 0 SY al Ab SY hdl TG AY Se dl CEG UN. il OD UGB akel ly Lol Ud 
Sd ie GE UL I tg 0 ECO nh OB Ue FBT A GID Boog gol 
yr PU se ge Tl 53) 5 C2 A BB Gy Sl Ee odd Sk 

SY CORLL ky SL Ae ge HH IAD UH GS EG BL A Gy 

SD kd 0 in Thy 5H PD oS Ed od i ER dh dd 
E830 gh Cale iy Ugly Cages 5 Ui Le BEY gd US UL oll UG 
se Hy - J - Cas ih GOL ta Gh 58 Gee UF GU U6 SL Sle ge El Cl 
US YC CSA Cd SL A GY ST: 04. sd sh HE 590 
UN. Cais Call ce V5) Gk US LS ug U6 Le DD dS ESS 
sf as Sf UG. EE an Ef A CAE as 
dl cb in ole ce Yj: I : IE UIT ph ne cue BG tL dhs 
afin Sd she ed 5. UY ack dl fhe be fhe cb Uy Al Y di Ak 
MIA BS HU HAS US Ve rt HLS Lf UY UE HEE CLE tn Al oe 
fd bo AS i El of adh A UG. Vd df atl Yo le A GLY ne UY 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩৪৫ 


Ups Cd A nls ce OG cfs nail GEG 5: 06. VG Le Sl 
EEE CTE OTE PERT ETB 
+N bps eke Gl GD GOSS eile dd SLE JS Shy BLS EG ne Sf IB 0 
UA BIE GA be CRA TS Cod Uy ORS Ui La ior CEG Oly OF 5 
rh 5 ody eid Bl dh os Cd BE HY Gs CE SO OF Ch Bt be 
SU dd HA: U8. VES is ek Ss is LG Ll CH ge UB Ak 
Ci ts EHS dol Hi WEG ps to EY U8, pte 
Dk 3 LS G3 TRF CRS OL UH GA CAE D5 AH NY CS Bl 0) 
Cs A Gand Hs GA) ALE 8: nga 2 UG. 0G KEG os pall UN. es 
dU U8. Ve Le LES HC gly EEL Wy ok SFR UH. Val Le os 
Bl ID IE U5." Cpl ioe Ge Lk Ka US SS ca dS" BE 
SRB BLL TA ce My SS Dob Hy" 0. UES a bn iN 3S" PE 
fl 1 on lad 14 Dok Ce Bia YY dl le te Lil's ale Uli Ue pashli 
Ul fx US. at Ae BL UK Sl we al UE, 1H UE, HS ee UB 
«TIE OE Sd 
৬০৫৭-(১৭০/২৩৮০) ‘আম্র ইবনু মুহাম্মাদ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী, ‘উবাইদুল্লাহ ইবনু 
সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু আবূ ‘উমার মাক্বী (রহঃ) ..... সা‘ঈদ ইবনু জুবায়র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম, নাওফ বিকালী বলেন যে, বানী ইসরাঈলের নাবী 
মূসা খাযির (‘আঃ)-এর সঙ্গী মূসা নন। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, আল্লাহর শত্রু মিথ্যারোপ করেছে। আমি 
উবাই ইবনু কাব (রাযিঃ) হতে শুনেছি, তিনি রসূলুল্লাহ $ু-কে বলতে শুনেছেন, মূসা (‘আঃ) বানী ইসরাঈলের 
মধ্যে বজৃতা দিতে দাড়ালেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন্‌ লোক সর্বাধিক জ্ঞানী? তিনি জবাব দিলেন, “আমি 
সর্বাধিক জ্ঞানী ।” আল্লাহ তা'আলা (এ উত্তরে) তাঁর প্রতি অসন্তোষের বহিঃপ্রকাশ করলেন। কেননা, মুসা (আঃ) 
জ্ঞানকে আল্লাহর প্রতি ন্যস্ত করেননি। তারপর আল্লাহ তার প্রতি ওয়াহী প্রেরণ করলেন যে, দু'সাগরের মধ্যস্থলে 
আমার বান্দাদের মাঝে এক বান্দা আছে, যে তোমার তুলনায় বেশি জ্ঞানী। মূসা (আঃ) জিজ্ঞেস করলেন, হে 
প্রতিপালক! আমি কিভাবে তার সন্ধান পাব? তাকে বলা হলো, থলের ভেতর একটি মাছ নাও । মাছটি যেখানে 
হারিয়ে যাবে সেখানেই তাঁকে পাবে। তারপর তিনি রওনা হলেন। তার সাথে তাঁর খাদিম ইউশা'* ইবনু নূনও 
চললেন এবং মূসা (“আঃ) একটি মাছ ব্যাগে নিয়ে নিলেন। তিনি ও তার খাদিম চলতে চলতে একটি চটানে 
উপস্থিত হলেন। এখানে মূসা (“আঃ) শুয়ে পড়লেন। তীর সঙ্গীও শুয়ে পড়ল । মাছটি নড়েচড়ে ব্যাগ হতে বের 
হয়ে সমুদ্রে ঝাপিয়ে পড়ল । এদিকে আল্লাহ তাআলা পানির গতিরোধ করে দিলেন। এমনকি একটি গর্তের মতো. 
হয়ে গেল এবং মাছটির জন্য একটি সুড়ঙ্গের ন্যায় হয়ে গেল। মূসা (আঃ) ও তার খাদিমের জন্য এটি একটি 


Wwww.waytojannah.com 


Contents 
৩৪৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আশ্চর্যের বিষয় হলো। তারপর তারা আবার দিবা-রাত্রি চললেন। মূসা (“আঃ)-এর সঙ্গী সংবাদটি দিতে ভুলে 
গেল । যখন সকাল হলো মুসা (‘আঃ) তার খাদিমকে বললেন, আমাদের নাশৃতা বের করো । আমরা তো এ সফরে 
ক্লান্ত হয়ে পড়েছি। রসূলুল্লাহ 3 বলেন, আদেশকৃত জায়গা অতিক্রম করে না যাওয়া পর্যন্ত তারা ক্লান্ত হননি। 
খাদিম বলল, আপনি কি জানেন, যখনই আমরা বড় পাথরটার নিকট বিশ্রাম নিয়েছিলাম তখন আমি মাছের কথাটি 
ভুলে গেলাম? আর শাইতানই আমাকে আপনাকে বলার কথা ভুলিয়ে দিয়েছে এবং বিস্ময়করভাবে মাছটি সমুদ্রে 
তার নিজের পথ বের করে চলে গেছে। মূসা (‘আঃ) বললেন, এ স্থানটিই তো আমরা সন্ধান করছি। তারপর 
দু'জনেই নিজ নিজ পায়ের চিহ্ন অনুকরণ করে বড় পাথর পর্যন্ত পৌছলেন। সেখানে চাদরে আচ্ছাদিত জনৈক 
লোককে দেখতে পেলেন। মূসা (‘আঃ) তাঁকে সালাম দিলেন। খাযির (‘আঃ) বললেন, তোমাদের এ ভূমিতে 
সালাম কোথেকে আসলে? মূসা (‘আঃ) বললেন, আমি মূসা তিনি প্রশ্ন করলেন, বানী ইসরাঈলের মূসা? তিনি 
বললেন, হ্যা । খাযির বললেন, আল্লাহ তার ‘ইল্‌ম হতে এমন এক *ইল্‌ম তোমাকে দিয়েছেন যা আমি জানি না 
এবং আল্লাহ তার ‘ইল্‌ম হতে এমন এক ‘ইল্ম আমাকে দিয়েছেন যা তুমি জান না। মূসা (‘আঃ) বললেন, আমি 
আপনার সঙ্গে থাকতে চাই যেন আপনার মতো ‘ইল্‌ম আমাকে দান করেন। খাযির (‘আঃ) বললেন, তুমি আমার 
সঙ্গে ধৈর্য ধারণ করতে পারবে না। আর কী করেই তুমি ধৈর্য ধারণ করবে, যা সম্বন্ধে তুমি অজ্ঞাত? মূসা (‘আঃ) 
বললেন, ইনশাআল্পহ্‌, আপনি আমাকে ধৈর্যশীল অবস্থায় পাবেন। আর আপনার কোন আদেশ আমি অমান্য করব 
না। খাযির (‘আঃ) বললেন, আচ্ছা তুমি যদি আমার অনুকরণ করো তবে আমি নিজে কিছু বর্ণনা না করা পর্যন্ত 
কোন ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না। মূসা (আঃ) বললেন, আচ্ছা । খাযির এবং মূসা (‘আঃ) দু'জনে 
সমুদ্রের তীর ধরে পথ চলতে লাগলেন। সামনে দিয়ে একটি নৌকা আসলো । তারা নৌকাওয়ালাকে তাদের তুলে 
নিতে বললেন। তারা খাযির (‘আঃ)-কে চিনে ফেলল, তাই দু'জনকেই বিনা ভাড়ায় উঠিয়ে নিল। কিছুক্ষণ পর 
খাযির (আঃ) নৌকার একটি তক্তার প্রতি দৃষ্টিপাত করলেন এবং তা উঠিয়ে ফেললেন ৷ (তা দেখে) মূসা (আঃ) 
বললেন, তারা তো এমন ব্যক্তি যে, আমাদের বিনা ভাড়ায় উঠিয়ে নিয়েছে; আর আপনি তাদের নৌকাটি ছিদ্র করে 
দিলেন যাতে নৌকা ডুবে যায়? আপনি তো সাংঘাতিক কাজ করেছেন। খাযির (‘আঃ) বললেন, আমি কি তোমায় 
বলিনি যে, তুমি আমার সাথে ধৈর্য ধরে থাকতে সক্ষম হবে না। মূসা (আঃ) বললেন, আপনি আমার এ ভুল মাফ 
করে দিবেন। আর আমাকে কঠিন অবস্থায় ফেলবেন না। তারপর নৌকার বাইরে এলেন এবং উভয়ে সমুদ্র তীর 
ধরে চলতে লাগলেন। হঠাৎ একটি বালকের সম্মুখীন হলেন, যে অন্যান্য বালকদের সাথে খেলা করছিল । খাযির 
(‘আঃ) তার মাথাটা হাত দিয়ে ধরে ছিড়ে ফেলে হত্যা করলেন। মূসা (আঃ) তাকে বললেন, আপনি কোন প্রাণের 
বিনিময় ব্যতীত একটা নিষ্পাপ প্রাণকে শেষ করে দিলেন? আপনি তো বড়ই মন্দ কাজ করলেন! খাযির (আঃ) 
বললেন, আমি কি তোমাকে বলিনি যে, আমার সঙ্গে তুমি ধৈর্য ধারণ করতে পারবে না এবং এ ভুল প্রথমটার 
তুলনায় আরো মারাত্মক । মূসা (‘আঃ) বললেন, হ্যা! তারপর যদি আর কোন ব্যাপারে জিজ্ঞেস করি তাহলে 
আমাকে সাথে রাখবেন না। নিঃসন্দেহে আপনার প্রতি আমার ক্রটি চরমে পৌছেছে। তারপর দু'জনেই পথ চলতে 
লাগলেন এবং একটি গ্রামে পৌছে গ্রামবাসীর নিকট খাদ্য কামনা করলেন। তারা তাদের আতিথেয়তা করতে 
আপত্তি জানালেন। তারপর তীরা একটি দেয়াল পেলেন, যেটি ভেঙ্গে পড়ার উপক্রম হয়েছে অর্থাৎ ঝুঁকে 
পড়েছে। খাযির (‘আঃ) আপন হাতে সেটি ঠিক করে সোজা করে দিলেন। মূসা (‘আঃ) বললেন, আমরা এ 
গোত্রের নিকট আসলে তারা আমাদের মেহমানদারী করেনি এবং খেতে দেয়নি। আপনি চাইলে এদের কাছ থেকে 
মজুরি নিতে পারতেন। খাযির (‘আঃ) বললেন, এবার আমার ও তোমার মাঝে ব্যবধান সূচিত হলো। এখন আমি 
তোমাকে এসব মর্মার্থ বলছি, যে সবের উপর তুমি ধৈর্যধারণ করতে সক্ষম হওনি। রসূলুল্লাহ 3 বলেছেন: 
আল্লাহ মূসা (‘আঃ)-এর উপর রহম করুন, আমার ইচ্ছা হয় যে, যদি তিনি ধৈর্যধারণ করতেন তাহলে আমাদের 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪8) ফাযীলাত ৩৪৭ 


নিকট তাদের আরো ঘটনাসমূহের বর্ণনা দেয়া হতো । বর্ণনাকারী বলেন যে, রসূলুল্লাহ 3% বললেন: প্রথমটা মূসা 
(আঃ) ভুলবশত করেছিলেন। এ-ও বলেছেন, একটা চড়ুই পাখি এসে নৌকার কিনারে বসে সমুদ্রে চঞ্চ মারল। 
সে সময় খাযির (আঃ) মুসাকে বলেন, আমার ও তোমার জ্ঞান আল্লাহর জ্ঞানের চেয়ে ততই কম, যতটি সমুদ্রের 
পানি হতে এ চড়ুইটি কমিয়েছে। Yl 
সা'ঈদ ইবনু জুবায়র (রাযিঃ) বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) পড়তেন: ১৯ 9 ০ 5, 
০ 25৬০ £505 (এদের সামনে একজন বাদশাহ ছিল, যে সকল ভাল নৌকা কেঁড়ে নিত) তিনি আরো 
পড়তেন, "34 05১) 0, (আর সে বালকটি কাফির ছিল)। (ই.ফা. ৫৯৪৮, ই.সে. ৫৯৮৭) 
te ff be LA CU 0 atl Es tdi BY Ae Lp LO HS (pV OA 
OA RS Gh cig OF ES U5 OY le OY U8 UU SE 05 Mee be GE df te 
+ TS PS U5 LS Cs Bl GPA UB TL 8 cf Uh cb 
৬০৫৮-(১৭১/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা কায়সী (রহঃ) ..... সা“ঈদ ইবনু জুবায়র (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ)-কে বলা হলো, নাওফ দাবী করে যে, মূসা (আঃ) যিনি 
" জ্ঞান অনুসন্ধানে বেরিয়ে ছিলেন, তিনি বানী ইসরাঈলের মূসা নন। ইবনু ‘আব্বাস (রাযিঃ) বলেন, হে সা“ঈদ! 


তুমি কি তাকে এ কথা বলতে শুনেছ? আমি বললাম, হ্যা! তিনি বললেন, নাওফ মিথ্যারোপ করেছে। 
(ই.ফা. ৫৯৪৯, ই.সে. ৫৯৮৮) 


te cage Ui AY 0% BE 4 UD CLA UN 5S ti Ee (Av) 1:০৭ 

Al Vs BEG SN 8 pl Ce Uy ES ECG a Lf dl Ul ADS a0 od SL 

U5. he Hl SED AN FY A bn Se 1s SAT LB SY AIOE. Cie 

oy A GG Cpl SE Co Af OLA VES UB. se SU 

Je Se BD Y 8 0 SAY CORAL 6 wr Gl se Ad AL YU 

Gd GSE LT SE OU CUS Ch. CL OU 8A a Loh SA SG I UN 6 he 

La EY SD 5 TG I. VS co Tia iad io OH. a Tin Us te 
+ ee AD dL BS LS Un YY Ll Cy SA pd 

U5. de Bh EU Ad UE HE LS Ca le 146. RE C6 Ce ls Uh 

+ HS SL i Gk SC ce Ug Ul cle GEL US AL nail 2h I nl CA 


Wwww.waytojannah.com 


Contents 


৩৪৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Sd GEA Sil Se da UU Ue AUN. GES BL LSD WY Gl 
ob Ys wd Uy GY ita A LL Id MH 13 is cb SH UY 
Lek AE sl Gab al od Gil I. Cl Ue UY 2 EL. VLE Gd 
UG. VG i Che Sk Ss LST) Lik kdl U5. SL LBS DL LE fe We 
Hl Lf, Coad SU BE Yd ge cy Ue ALS EH A Se BE dl J 
Ha hy. VE ol on CHL 5H ALS Hi USL pid be SLY UN. LLG aslo tn 
BLED LE Al Ey Ele al a)" amd TG G3 oe Of KS OE JH - Cod sl 
IE CA is Of N56 Gh Call A 8 GUS UL 355 A HY co Gi — Lie 
Vd se CAL Ek 5. AG Ci Lf 2 VS U3 

Ls Uf ce Se ES A Ce oy HC ON Hh Sl UG 8 SS 1h Uk 
WIE EEE) us VO sd Ae 3%. Ee) Al AD 3 Css Ld cil 
Gok Ua wd Ah ale Gls 5 A EEE AULA HS Hal 
Ld) 8 Ca SAS EG aah Uy . LED CA ECS ie VS CED CGY Uf Ub Vi, 
‘NAT ol." ts US, 
৬০৫৯-(১৭২/...) উবাই ইবনু কাব (রাযিঃ) আমাদের নিকট রিওয়ায়াত করেছেন যে, আমি রসূলুল্লাহ 3 - 
কে বলতে শুনেছি, মূসা (‘আঃ) একদা তার গোষ্ঠীর সম্মুখে আল্লাহ তা‘আলার নি‘আমাত এবং বালা-মুসীবাত মনে 
করিয়ে উপদেশ দিচ্ছিলেন। কথা প্রসঙ্গে তিনি বলে ফেললেন, দুনিয়াতে আমার তুলনায় উত্তম এবং অধিক জ্ঞানী 
কোন লোক আছে বলে আমার জানা নেই। আল্লাহ মূসা (‘আঃ)-এর প্রতি ওয়াহী পাঠালেন : আমি জানি 
মূসা'র চাইতে উত্তম কে বা কার নিকট কল্যাণ রয়েছে। পৃথিবীতে অবশ্যই এক লোক রয়েছে যে, তোমার তুলনায় 
অধিক জ্ঞানী ৷ মূসা (‘আঃ) বললেন, হে আমার প্রতিপালক! আমাকে তার পথ জানিয়ে দিন। তাকে বলা হলো, 
লবণাক্ত একটি মাছ সাথে নিয়ে যাও । এ মাছটি যেখানে হারিয়ে যাবে সেখানেই সে ব্যক্তি আছে। মূসা ('আঃ) 
এবং তাঁর খাদিম রওনা হলেন, পরিশেষে তারা একটি বড় পাথরের নিকট পৌছলেন। সে সময় মূসা (‘আঃ) তার 
সঙ্গীকে রেখে গোপনে চলে গেলেন। তারপর মাছটি ছটফট করে পানিতে নেমে গেল এবং পানিও ছিদ্রের মতো 
রয়ে গেল, মাছের রাস্তায় সংমিশ্রণ হলো না । মূসা.(‘আঃ)-এর খাদিম বললেন, হ্যা, আমি আল্লাহর নাবীর সঙ্গে 
মিলিত হয়ে তাকে এ বিবরণ দিব। তারপরে তিনি ভুলে গেলেন। তারা যখন আরো সম্মুখে চলে গেলেন। তখন 
মূসা (‘আঃ) বললেন, আমার নাশৃতা দাও, এ সফরে তো আমরা ক্লান্ত হয়ে পড়েছি। নাবী স¥্ট বলেন, যতক্ষণ 
তাঁরা এ জায়গাটি ত্যাগ করার পূর্ব মুহূর্ত পর্যন্ত তাদের ক্লান্তি আসেনি। তার সাথীর যখন স্মরণে আসলো তখন 
বলল, আপনি কি জানেন যখন আমরা পাথরের নিকট আশ্রয় নিয়েছিলাম, তখন আমি মাছের কথা ভুলে গেছি। 


আর শাইতানই আমাকে আপনার নিকট বলার কথা ভুলিয়ে দিয়েছে এবং অবাক করার মতো মাছটি সমুদ্রে তার 
রাস্তা করে নিয়েছে। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪8) ফাযীলাত ৩৪৯ 


মূসা ('আঃ) বললেন, এ-ই তো ছিল আমাদের উদ্দেশ্য। সুতরাং ভরা পথ অনুসরণ করে প্রত্যাবর্তন 
করলেন। তখন ভার খাদিম মাছের জায়গাটি তাকে দেখালো। মূসা (“আঃ$) বললেন, এ জায়গার বর্ণনাই আমাকে 
দেয়া হয়েছিল। রসূলুল্লাহ 3% বলেন : তারপর মূসা ('আঃ) সন্ধান করছিলেন, এমতাবস্থায় তিনি কাপড়ে ঢাকা 
খাযির ('আঃ)-কে গলদেশের উপর চীৎ হয়ে ঘুমানো দেখতে পেলেন। কিংবা অন্য বর্ণনায়, গলদেশের উপর 
সোজাসুজি । মূসা (‘আঃ) বললেন, আসসালামু ‘আলাইকুম খাযির ('আঃ) মুখ থেকে কাপড় সরিয়ে বললেন, ওয়া 
‘আলাইকুমুস্‌ সালাম, তুমি কে? মূসা ('আঃ) বললেন, আমি মুসা ৷ তিনি বললেন, কোন্‌ মূসা? মূসা ('আঃ) উত্তর 
দিলেন, বানী ইসরাঈলের মূসা । খাযির ('আঃ) বললেন, তোমার এ মহান আগমন কিসের জন্য? মূসা ('আঃ) 
বললেন, আমি এসেছি যেন আপনাকে যে জ্ঞান দান করা হয়েছে তা হতে আপনি আমায় কিছু শিক্ষা দেন। খাযির 
(আঃ) বললেন, আমার সাথে তুমি ধৈর্য ধরতে পারবে না। আর এমন ব্যাপারে কেমন করে তুমি ধৈর্য ধরবে, যার 
“ইলম তোমাকে দেয়া হয়নি। এরূপ বিষয় হতে পারে যা করতে আমাকে নির্দেশ দেয়া হয়েছে, তুমি যখন তা 
দেখবে তখন তুমি ধৈর্য ধারণ করবে না। মূসা ('আঃ) বললেন, ইনশাআল্লাহ্‌ আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই 
পাবেন। আর আমি আপনার কোন আদেশ অমান্য করব না। খাযির (“আঃ) বললেন, তুমি যদি আমার অনুগামী 
হও তবে আমাকে কোন ব্যাপারে জিজ্ঞেস করো না, যতক্ষণ না আমি নিজেই এ ব্যাপারে বর্ণনা করি। তারপর 
উভয়ই চললেন, পরিশেষে একটি নৌকায় চড়লেন। তখন খাযির ('আঃ) নৌকার একাংশ ভেঙ্গে ফেললেন। মূসা 
('আঃ) তাঁকে বললেন, আপনি কি নৌকাটি ভেঙ্গে ফেললেন, নৌকারোহীদের ডুবিয়ে ফেলার জন্যে? আপনি তো 
বড় মারাত্মক কাজ করেছেন। খাযির (“আঃ) বললেন, আমি কি তোমাকে বলিনি যে, তুমি আমার সাথে ধৈর্য 
ধরতে পারবে না? মূসা (‘আঃ) বললেন, আমি ভুলে গিয়েছি, আপনি আমাকে দোষী সাব্যস্ত করবেন না। আমার 
ব্যাপারটিকে আপনি কঠিন করবেন না। পুনরায় উভয়ে চলতে লাগলেন। এক স্থানে দেখতে পেলেন বালকরা 
খেলায় লিপ্ত। খাযির (“আঃ) অবলীলাক্রমে একটি শিশুর নিকট গিয়ে তাকে হত্যা করলেন। এতে মূসা ('আঃ) 
খুব ঘাবড়ে গিয়ে বললেন, আপনি প্রাণ বিনিময় ছাড়াই একটি নিষ্পাপ প্রাণকে হত্যা করলেন? আপনি বড়ই নৃশংস 
কাজ করেছেন। এমতাবস্থায় রসূলুল্লাহ 3 বললেন : আল্লাহ রহ্মাত বর্ষণ করুন আমাদের ও মূসা ((আঃ)-এর 
উপর তিনি যদি জলদি না করতেন তাহলে অবাক হওয়ার আরো মতো অনেক ঘটনা দেখতে পেতেন। তবে তিনি 
খাযির (‘আঃ)-এর সম্মুখে লজ্জিত হয়ে বললেন, তারপর যদি আমি আপনাকে আর কোন কিছু জিজ্ঞেস করি তবে 
আপনি আমায় সাথে রাখবেন না। সত্যিই আমার ব্যাপার খুবই আপত্তিকর হয়েছে। যদি মূসা ('আঃ) ধৈর্য ধরতেন 
তাহলে আরো বিস্ময়কর ব্যাপার দেখতে পেতেন। যখন রসুলুল্লাহ 3 কোন নাবীর বর্ণনা করতেন, প্রথমে নিজকে 
দিয়ে আরম্ভ করতেন আর বলতেন, আল্লাহ আমাদের উপর রহম করুন এবং আমার অমুক ভাইয়ের উপরও। 
এভাবে নিজেদের উপর আল্লাহর রহ্‌মাত কামনা করতেন। অতঃপর দু'জনে চললেন এবং মন্দ লোকদের একটি 
লোকালয়ে গিয়ে উঠলেন। তারা লোকদের অসংখ্য জায়গায় ঘুরে তাদের নিকট খাবার চাইলেন। তারা তাদের 
মেহমানদারী করতে অস্বীকার করল । তারপর তাঁরা ধ্বসে পড়ার উপক্রম একটা দেয়াল দেখতে পেলেন। খাযির 
(‘আঃ) সেটি মেরামত করে দিলেন। মূসা ('আঃ) বললেন, আপনি চাইলে এর বিনিময়ে মজুরি নিতে পারতেন। 

খাযির (‘আঃ) বললেন, এখানেই আমার আর তোমার মাঝে সম্পর্কচ্ছেদ । খাযির ('আঃ) মূসা ('আঃ)-এর 
বন্ত ধরে বললেন, তুমি যেসব বিষয়ের উপর ধৈর্যহারা হয়ে পড়েছিলে সে সবের ঘটনা বলে দিচ্ছি। ‘নৌকাটি ছিল 
কিছু গরীব লোকের যারা সমুদ্রে কাজ করত'- আয়াতের শেষ পর্যন্ত পড়লেন। তারপর যখন এটাকে দখল করতে 
লোক আসলো, তখন ছিদ্রযুক্ত (অচলাবস্থা) দেখে ছেড়ে দিল । অতঃপর নৌকাঁওয়ালারা একটা কাঠ দ্বারা নৌকাটি 
মেরামত করে নিলো। আর বালকটি সূচনালগ্নেই ছিল কাফির ।-তার মা-বাবা তাকে বড়ই আদর করত সে বড় 
হলে ওদের দু'জনকেই অবাধ্যতা ও কুফ্রীর দিকে.নিয়ে যেত। অতএব আমি আকাঙ্ক্ষা করলাম, আল্লাহ যেন 
—৪8৮ 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫০ সহীহ মুসালম (৫ম খণ্ড) 


তাদেরকে এর বিনিময়ে আরো উত্তম পবিত্র স্বভাবের ও অধিক স্েহভাজন ছেলে দান করেন। ‘আর দেয়ালটি ছিল 
শহরের দু'টো ইয়াতীম বালকের'- আয়াতের শেষ পর্যস্ত। (ই.ফা. ৫৯৪৯, ই.সে. ৫৯৮৯) 
0 He UEC Lg LSS UBT Leal Sa SE ts Al Se Gs (fg. 
53 SEY of CF A AL GRY of be UMS ie CaS cae ts dl SE OAT at 
৬০৬০-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রাযিঃ) হতে এর 
অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা, ৫৯৫০, ই.সে. ৫৯৯০) 
OF OF DE 0H Me Ue gh UF Lie C3 UU UG sy fe BSS (pvej-1.n) 
+ 1 a 8d: 1 B05 LS 5S old te te 
৬০৬১-(১৭৪/...) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... উবাই ইবনু কা'ব (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন, নাবী 
38% - ৩১55) এর স্থলে ৷) 44০ ৩:১৯] এরূপও পড়েছেন (দু'টোর অর্থ একই) । (ই.ফা, ৫৯৫১, ই.সে. ৫৯৯১) 
SE te let of of Lig 5 RO USL aS th A ES (Cpwe-1N 
San 5 88 OF NG RGIS ae 0 Al AE Uo BA 0 KEE of Al AE os dl 
FS i Copy Td. DL ade al A le 9 UH Sy te cope Sala 0 GH 
alo 8 1 Alay Ul SUS SS CY sh iby Uf G08 oe 5 20 sola 
2 AFD aes + Lod I els 06 BE a ILD CL UH od Uy Ue Gh 
OB te HEL VST LES Oh + 3 UG ORO BEY UY os bn De od ae C10 Bl 
A GS 3 CY Un cee Ub - + U5 pall Ute ge YHA Yo 
SU UB wg 0 a SLE Ce tage TEL Es i eal od Ci 4 Ls, LSA 4 
Ly cA cd ch Fal 0d Ye: sd Ab Gm cose IH. Gre Ug: 
9 Calas Call cle EU. AS US Lh: oll ag UE Lf Ect Sy asd 
BS dd Lak Le Lagi tn OG. Vk 
CAD SAH ES U8: 0440 
৬০৬২-(১৭৪/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা 
করেন, ইবনু ‘আব্বাস এবং কায়স ইবনু হিসৃন, মূসা (“আঃ)-এর সঙ্গী সম্পর্কে তর্ক করলেন। ইবনু ‘আব্বাস 
(রাযিঃ) বললেন, সঙ্গীটি খাযির (আঃ) ছিলেন। অতঃপর সেখানে উবাই ইবনু কা'ব (রাযিঃ) আসলেন, ইবনু 
‘আব্বাস (রাযিঃ) ভাঁকে বললেন, হে আবু তুফায়ল! এদিকে আসুন, আমি এবং সে তর্ক করছি- মুসা (“আঃ)-এর 
সঙ্গীর সমন্ধে যার নিকট তিনি গিয়েছিলেন। আপনি কি এ সম্বন্ধে রসূলুল্লাহ স্ট হতে কিছু জেনেছেন? উবাই ইবনু 
কা'ব (রাযিঃ) বললেন, আমি রসূল 3ু-কে বলতে শুনেছি, মূসা ('আঃ) এক সমাবেশে কিছু বলছিলেন, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (88) ফাযীলাত ৩৫১ 


এমতাবস্থায় একটা লোক এসে জিজ্ঞেস করল, আপনার চেয়ে অধিক জ্ঞানী কোন লোক সম্বন্ধে কি আপনার জানা 
আছে? মূসা (‘আঃ) বললেন, না। তখন আল্লাহ ওয়াহী প্রেরণ করলেন, আমার বান্দা খাযির তোমার তুলনায় 
অধিক জানেন। মূসা (‘আঃ) খাযির (‘আঃ)-এর সাথে দেখার করার উপায় জানতে চাইলেন। আল্লাহ তা'আলা 
মাছকে নমুনা হিসেবে চিহ্নিত করলেন এবং আদেশ করা হলো, যখন তুমি মাছটি হারিয়ে ফেলবে তখন ফিরবে 
আর তাঁর দর্শনও পাবে। মূসা (“আঃ) আল্লাহর ইচ্ছা মতো চললেন। তারপর তার সঙ্গীকে বললেন, আমাদের নাস্ত 
1 বের করো। খাদিম বলল, আপনার কি জানা আছে যে, যখন আমরা সাখরাহ্‌ (পাথরের নিকট) পৌছলাম তখন 
মাছের কথা ভুলে গিয়েছি; আর শাইতানই আমাদের ভুলে দেয়ার কারণ । মূসা (‘আঃ) বললেন, এটাই তো আমরা 
প্রত্যাশা করতাম। সুতরাং দু'জনেই পদাঙ্ক অনুসরণ করে ফিরলেন এবং খাযির (‘আঃ)-কে পেলেন। পরবর্তী 
ঘটনা আল্লাহ তা‘আলা তীর গ্রন্থে বর্ণনা করেছেন। 

কিন্তু ইউনুস (রহঃ)-এর বর্ণনায় বলা হয়েছে যে, ‘তারা সমুদ্রগামী মাছটির নিদর্শন অনুসরণ করে 
ফিরলেন’ । (ই.ফা. ৫৯৫২, ই.সে. ৫৯৯২) 


WwwwW.waytojannah.com 


Contents 


AP 0G Bl en) HELA) JU2b lis — to 
পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 


AD A ed) Biol 9 ol SUA Ca inl —\ 
১. অধ্যায় : আবু বাক্র সিদ্দীক (রাযিঃ)-এর ফাযষীলাত 
Eo U5 al SAO AE CF A Key BAL LF LES AA OGD SHS Crp 
8 Of ae ts Lf Ls ct Gs A GES Sa 5 Oe Bo ASI UU, Gl cdl 
0 LOG: ol J A CS bag) cle SDL A od CS: U5 BS Ga 
+ UAE al oy dh Ce GU Gr UE ak Cs GS Al cd Ss acl 
৬০৬৩-(১/২৩৭১) যুহায়র ইবনু হার্ব, ‘আব্দ ইবনু হুমায়দ ও ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান দারিমী 
(রহঃ) ..... আবু বাক্র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমাদের মস্তিষ্কের উপর মুশরিকদের পা লক্ষ্য 
করলাম। তখন আমরা গুহায় ছিলাম । আমি বললাম, হে আল্লাহর রসূল! এদের কেউ যদি নিজের পায়ের দিকে 
তাকায় তাহলে পায়ের তলায়ই আমাদের দেখতে পাবে। রসূল 3 বললেন : হে আবূ বাক্র! তুমি এ দু'জন 
সম্বন্ধে কি মনে করো যাদের সঙ্গে আল্লাহ তৃতীয় জন হিসেবে রয়েছেন? (ই.ফা. ৫৯৫৩, ই.সে. ৫৯৯৩) 
Sal of be EL ES Lh Eo AG 0 5 0h DB C3 dl Se ES (rary 
U8 ad LE Se 08 hd ck Od BE Al UL OF: mec of OF GD ch SE oe 
U5. GEA EM Ed UB Gy KG HE." ie CES te Ce Un AS 
Gk on LA UY BE dl ULL UH, . 3 CEL 6G OE GEA BG a UL YG 
CEES Soy tl 5h, Uk GU CAH SE bet Clk 6 A See SL 
RAE YER ich 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬০৬৪-(২/২৩৮২) ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু খালিদ (রহঃ) ..... আবূ সা'ঈদ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, রসূলুল্লাহ স্্ মিস্বারের উপর বসে বললেন, একজন বান্দাকে আল্লাহ তা'আলা দু'টি বিষয়ের 
মাঝে ইখতিয়ার (স্বাধীনতা) দিয়েছেন যে, (১) দুনিয়ার সম্পদ (প্রাচুর্য) দান করা, (২) এবং তার নিজস্ব অবস্থায় 
বহাল থাকা । সুতরাং এ বান্দা আল্লাহর নিকট যা আছে তা বেছে নিলেন। এ কথা শুনে আবু বাক্র (রাযিঃ) 
কান্নাকাটি করতে লাগলেন এবং বললেন, আমাদের পিতৃপুরুষ আপনার জন্য উৎসর্গকৃত হোক । ইখৃতিয়ারপ্রাপ্ত এ 
বান্দাটি ছিলেন স্বয়ং রসূলুল্লাহ 3 এ ব্যাপারে আবূ বাক্রই আমাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন। রসূলুল্লাহ 
{ু% বলেছেন : আমার উপর সর্বাধিক অনুগ্রহ আবূ বাক্রের- সম্পদের ও সঙ্গ দানেও ৷ আমি যদি কাউকে ঘনিষ্ঠ 
বন্ধু বলে গ্রহণ করতাম তাহলে আবূ বাক্রকেই করতাম। এখন তো ইসলামী ভ্রাতৃত্বই রয়েছে। মাসজিদের 
চতুল্পাৰ্শে প্রবেশপথ যেন বন্ধ থাকে, শুধু আবূ বাক্রের দ্বার উন্ক্ত থাকবে। (ই.ফা. ৫৯৫৪, ই.সে. ৫৯৯৪) 


0 A Ce Sail af BL Oe DU Lr C5 UES aie Lh Bes ES (fj 1eo 

+ AIL Sa Bag. Us A BE A OLD LS OU GS 2s of OP Me 0 Sly OD 
৬০৬৫-(../...) সা'ঈদ ইবনু মানসুর (রহঃ) ..... আবূ সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

রসূলুল্লাহ সু মানুষদের সম্মুখে বক্তৃতা দিলেন ..... তারপর মালিক (রহঃ)-এর হাদীসের অবিকল। 


(ই.ফা, ৫৯৫৫, ই.সে. ৫৯৯৫) 
0h eld te et Ee sn Lh Lo BS Lshl SE ty SO BS (rrarfr)-l en 
CES Dll CF A Se Chal U8 SAGSYN ol be SEY Sh off Ch A EE Chas UL pA 
SY 5 mls A LS SE SG SEY SUL kt, Cbg 0 Bt hn or 

৬০৬৬-(৩/২৩৮৩) মুহাম্মাদ ইবনু বাশৃশার আল-‘আবৃদী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আমি যদি বন্ধু বানাতাম তাহলে আবূ বাক্রকেই বন্ধু হিসেবে 
অগ্রাধিকার দিতাম। তবে তিনি আমার ভাই এবং আমার সঙ্গী আর তোমাদের সঙ্গীকে আল্লাহ তা‘আলা বন্ধু 
বানিয়েছেন। (ই.ফা. ৫৯৫৬, ই.সে. ৫৯৯৬) 
th LoL ES 6 Ed oN bil — IE EBS cE LOL ES (UV 
iS 1" 108 BE LD oF Al Ae Ue AAS of be GOL of Uk Kat US es 

+80 SEY Ll A Al i 

৬০৬৭-(৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, নাবী 3% বলেছেন: আমার উম্মাতের মাঝখান হতে কাউকে যদি আমি বন্ধু বানাতাম তাহলে আবূ 
বাক্রকেই বন্ধু বানাতাম । (ই.ফা. ৫৯৫৭, ই.সে. ৫৯৯৭) 
of be DB RD A NE LES YU OG Ls El Ls LO EG (fo) 
oe Hf UIST 05 0 DEG US AS 0 Se ES C dl Se be ADA of be SOY 

Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৩৫৫ 


EEECTE J SS Ss bok Ci ole 530 a UL O80 al se to he od ol ck 
৬০৬৮-(৫/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) .... ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাষিঃ) 


হতে বর্ণনা করেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন : যদি আমি কোন বন্ধু হণ করতাম তবে আবূ কুহাফার পুত্রকেই 
গ্রহণ করতাম । (ই.ফা. ৫৯৫৮, ই.সে. নেই) 


Ul: Soy U5 aly 2s SEs A La EE el GE BS (AAA 


of 52 SG off 6 Al 3B Le UD GS daly bp os be nh Ge: AY Ob 
HES 0 SE a9 Af ia ste Cif 00 HE Ll cp 4 Ao Lo aay 


(ই.ফা. ৫৯৫৯, ই.সে, ৫৯৯৮) 


HAI 0 SEY Bins C LSI Be ff ES Es ty XH EBS (m1. 
A 0 dl Ae LY LoL Bi C LEY co Ak IL Es ff 09 BSc ah Cl 
LAA off Ce Th oF dl A te UY) Ee LS Bs JG Ll Bil, — a EE 
SEY DE dt ko As te 8 U6 cl CY Se BG at U0 UU :0G as se te 
dB SALLE 
৬০৭০-(৭/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, রসূলুল্লাহ 3 বলেছেন: জেনে রাখো! কারো সাথে আমার ঘনিষ্ঠ বন্ধুত্ব নেই, যদি কাউকে বন্ধু বানাতাম তবে 

আবু বাক্রকেই বানাতাম। তোমাদের সঙ্গী আল্লাহর ঘনিষ্ঠ বন্ধু । (ই.ফা. ৫৯৬০, ই.সে. ৫৯৯৯) 

OS ULE of te AS Le al Ae C3 IE USL IS th Ss (tTAS/A)- 1) 
Tl Cal pan Gf: Ci AG SSL os ES ce as BE ALI Hf: ald ts fg 
JESS. je: itp BCH. Ge: On ocd: 
৬০৭১-(৮/২৩৮৪) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... ‘আমূর ইবনুল ‘আস (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসুলুল্লাহ 3 তাঁকে যাতুস্‌ সালাসিলের সেনা বাহিনীর সঙ্গে পাঠালেন, তখন আমি রসূলের নিকট এসে বললাম, 
আপনার নিকট সর্বাধিক পছন্দনীয় ব্যক্তি কে? তিনি বললেন, ‘আয়িশাহ্‌। আমি বললাম, পুরুষদের মাঝে কেঃ 


তিনি বললেন : ‘আয়িশাহ্‌্র পিতা (আৰৃ বাক্র)। আমি বললাম, তারপর? তিনি বললেন: ‘উমার ৷ তারপর তিনি 
আরো কিছু সংখ্যক ব্যক্তির নাম বর্ণনা করলেন। (ই.ফা. ৫৯৬১, ই.সে. ৬০০০) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৫ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ELC pie df Cp LF SG BS I Ct DD > (oraela)- —-I YY 
Lae Ci ke of 0 op pt HUET gs bi Ke US 4 bil, - AA ty NE 
Sd Sb: ARE RSS: EG ells URL BE Al UD OS ie 
Th dB. CD GSE Hf: Ei TLE la GOH. aE: cl 
৬০৭২-(৯/২৩৮৫) আল-হাসান ইবনু ‘আলী আল-হুলওয়ানী (রহঃ) ..... ইবনু আবূ মুলাইকাহ্‌ (রহঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে শুনেছি, তাকে জিজ্ঞেস করা হয়েছিল, রসূলুল্লাহ 3 যদি 
কাউকে খলীফা বা প্রতিনিধি বানাতেন তাহলে কাকে নিযুক্ত করতেন? ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, আবূ বাক্রকে। 


জিজ্ঞেস করা হলো, আবু বাক্রের পর কাকে? বললেন, ‘উমারকে । (পুনরায়) জিজ্ঞেস করা হলো, ‘উমারের পর 
কাকে? তিনি বললেন, আৰু ‘উবাইদাহ্‌ ইবনুল জার্রাহ্‌কে- এটুকু বলেই তিনি সমাপ্তি করলেন। 


(ই.ফা. ৫৯৬২, ই.সে. ৬০০১) 

0 5 0 LS CF of TAL 2 CY DAT EES ge Cr Be ESD (TA y-eYr 
EEE BE RE Ci SY 30 wl bs BE an 20 lila Sol ms 
80 Bb Ss MOB" 06. igh ox ls: dd Gira hh ck 
৬০৭৩-(১০/২৩৮৬) ‘আব্বাদ ইবনু মূসা (রহঃ) ..... জুবায়র ইবনু মুত্‌ইম (রাযিঃ) হতে বর্ণিত । জনৈক 
মহিলা রসূলুল্লাহ 3 -এর নিকট কিছু চাইলে রসূলুল্লাহ সঁঠ তাকে অন্য এক সময় আসার জন্য বললেন। মহিলাটি 


বলল, যদি আমি এসে আপনাকে আর না পাই তবে রাবী বলেন, আমার পিতা বলেছেন, (মহিলাটি মৃত্যুর 


ব্যাপারেই বলেছিলেন) রসূলুল্লাহ স্ন বললেন : যদি আমাকে না পাও তবে আবূ বাক্র-এর নিকট এসো । 
(ই.ফা. ৫৯৬৩, ই.সে. ৬০০২) 


sal al i of ES AD 0 Ls Eo EAT th EGS SES (do) Vt 
2 0 SG HE al OX SG UE wie © poi 0 Se 0 Loe 
- : sug OE Poh Ba al Wal 
৬০৭৪-(../...) হাজ্জাজ ইবনুশ্‌ শা‘ইর (রহঃ) ..... জুবায়র ইবনু মুত্‌‘ইম (রাযিঃ) হতে বর্ণনা করেন যে, 
তার পিতা মুত্‌*ইম তাকে বলেছেন যে, একজন স্ত্রী লোক রসূলুল্লাহ 3ু-এর নিকট এসে তাঁকে কিছু বললেন, 
তিনি মহিলাটিকে ‘আব্বাদ ইবনু মূসা (রহঃ)-এর হাদীসের হুবহু আদেশ করলেন । (ই.ফা. ৫৯৬৪, ই.সে. ৬০০৩) 
Ee At MATS CUAL On SS ES es Lh Al BE BS (rravpiy- Ve 
8 oe df FE AULD dO: EI Le ie HL CP GAN oF ULE th Ee 
dy. of Gl: UN Us Lae i GL Cf is Cid a8, 0 
| 8 NL sess 
৬০৭৫-(১১/২৩৮৭) ‘উবাইদুল্লাহ ইবনু সা’ঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 


রসূলুল্লাহ কন আমাকে তাঁর রোগ শয্যায় বললেন : তোমার আব্বা ও ভাইকে তুমি আমার কাছে ডাকো । আমি 
একটা পত্র লিখে দেই । কারণ আমি আশঙ্কা করছি যে, কোন উচ্চাভিলাষী ব্যক্তি আকাঙ্ষা পোষণ করবে, আর 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৩৫ 


কেউ দাবী করে বসবে যে, আমিই হাক্‌দার। অথচ আবু বাক্র ব্যতীত ভিন্ন কাউকে আল্লাহ মেনে নিবে না এবং 
মুসলিমরাও মেনে নিবে না। (ই.ফা. ৫৯৬৫, ই.সে. ৬০০৪) 


রসূলুল্লাহ হর বললেন, আজ তোমাদের মাঝে কে সিয়াম পালনকারী? আবূ বাক্র (রাযিঃ) বললেন, আমি। 
রসুলুল্লাহ 3ু্টু বললেন : আজ তোমাদের মাঝে কে একটা জানাযাকে অনুকরণ করেছো? আবু বাক্র (রাযিঃ) 
বললেন, আমি । রসূলুল্লাহ 3 বললেন : তোমাদের মাঝে কে একজন মিসকীনকে আজ খাবার দিয়েছো? আবূ 
বাক্র বললেন, আমি রসূলুল্লাহ 3% বললেন : তোমাদের মাঝে কে আজ একজন অসুস্থকে দেখতে গিয়েছে? 
আৰু বাক্র (রাযিঃ) বললেন, আমি । তারপর রসূলুল্লাহ সুন বললেন : যার মধ্যে এ কাজগুলোর সংমিশ্রণ ঘটেছে 
সে জান্নাতে প্রবেশ করবে । (ই.ফা. ৫৯৬৬, ই.সে, ৬০০৫) 
8) wal | Yu Ss US, Co 0 sre ty al ally 5 Er (Yraafir) <1 VV 
He Co at se bs Lbs Hl cl 5 Bec CRS SS 0 Oo OAS Al oly 
: ol 5% AY cd Ue TASK GG ON Ci BG a UD 6 0% Fh 
JH AG EH. Eh US. Al UGE: Ul OH mal CH CY Sy i GY 
+E 8 hy ss bel Cb BEE dl J 
i ius Che Sl Llly Se ie ab EO Ge BE lI: A AI 
+ st IO UI OR Es al Fs te: 4 by a i Le WE ES el 
+83 8 Ss Gay Ca "FEE al U2 TH a SEL i I 
৬০৭৭-(১৩/২৩৮৮) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ ও হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) 
cs আৰু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সু বলেছেন: জনৈক লোক পিঠে বোঝা দিয়ে একটি 
গাভীকে হীকাচ্ছিল। গাভীটি ব্যক্তিটির দিকে দৃষ্টিপাত করে বলল, আমাকে তো এজন্য সৃষ্টি করা হয়নি, আমার 
সৃষ্টি তো হাল-চাষ করার জন্য। লোকেরা বিস্ময়কর ও ভীত হয়ে বলে উঠলো, সুবহানাল্লাহ! গাভী কথা বলেঃ 
রসুলুল্লাহ 3% বললেন: এটা আমি বিশ্বাস করি এবং আবু বাক্র, ‘উমারও বিশ্বাস করে। 
আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: এক রাখাল ছাগল চড়াচ্ছিল। এমন সময় একটি 
নেকড়ে এসে একটা ছাগল কেড়ে নিয়ে গেলে রাখাল নেকড়ের কবল হতে ছাগলটিকে মুক্ত করল। সে সময় 
নেকড়ে রাখালটির দিকে তাকিয়ে বলল, যেদিন আমি ব্যতীত আর কোন রাখাল থাকবে না, সেদিন কে বকরীগুলো 
মুক্ত করবে? লোকেরা বলে উঠলো, সুবহানাল্লাহ্‌! রসূলুন্লাহ 3 বললেন : আমি, আবু বাক্র এবং ‘উমার এ 
বিষয়টি বিশ্বাস করি। (ই.ফা. ৫৯৬৭, ই.সে. ৬০০৬) 


—8৯ 
Wwww.waytojannah.com 


Contents 


৩৫৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


fA E Jey hah 0 

৬০৭৮-(.../.. ) ‘আবদুল মালিক ইবনু শুংআয়ব ইবনু লায়স (রহঃ) Ee এ সূত্রে ইবনু শিহাব (রহঃ) হতে 

এ হাদীসটি রিওয়ায়াত করেছেন, যাতে রাখাল ও ছাগলের ঘটনা রয়েছে, তবে গাভীর ব্যাপারটি তিনি বর্ণনা 
করেনি। (ই.ফা. ৫৯৬৮, ই.সে. ৬০০৭) 


ff Be gat bs Le An C Be Lr Ue BS 3 5 To Sy Col 1.Vv৭ 
BE LA cP LA of U2 CE of be EGAN oo A of be CaSs Uke be GY SS 
snd WD BIE Hl 5 SS Us ss GAD Ck USS Sn cs 
UAL. "LE 8 ul 
৬০৭৯-(../..) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... আবূ ছরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 38% 
থেকে যুহরী (রহঃ) সূত্রে ইউনুস বর্ণিত হাদীসের সমার্থক হাদীস রিওয়ায়াত করেছেন। তাদের হাদীসে একই সঙ্গে 


গাভী ও ছাগলের কাহিনী আছে। তাদের উভয়ের বর্ণিত হাদীসে রসূলুল্লাহ 3 বলেছেন: এ বিষয়টি আমি, আবূ 
বাক্র এবং 'উমার বিশ্বাস করি। তীরা কেউই তখন সেখানে ছিলেন না। (ই.ফা. ৫৯৬৯, ই.সে. ৬০০৮) 


EET ORE lip En) 0 ie ) ad AAs 
a 


৬০৮০-(../...) মুহাম্মাদ ইবনুল মুসারা ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে 
নাবী সু হতে অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৭০, ই.সে. ৬০০৯) 


Lio IGG Bl ety Fe Ub iy bl -Y 
২. অধ্যায় : ‘উমার (রাষিঃ)-এর ফাযীলাত 

sl 0 LOL LK Hs Sod oy hs th ade OF Be BE (raat) ‘AY 

Sh GT be Dt CS: SAS UN, BS: AD HN - i of ll, - 

2 se se lbs LE ol: U8 es OM Sit: Sick od 0 SHS 

SS GY 3 - : J - is Bo ET U8 Se kos Doky LFS bi 

NEF dalle: Uy LE ue A Le A BE 3 CEN AS Cn GS 

a UF Ed HB SE ol ly inietin Ee Uns YO CY Bl) etl oe 

ok. 11 8 Ho BERR TE 8 3s UB cliSy LE 5 3 Uc " 05% FE 
Ua ha aly ESS AS ci 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-শণের ফাষীলাত [মর্যাদা] ৩৫৯ 


৬০৮১-(১৪/২৩৮৯) সাঈদ ইবনু ‘আমর আল-আশ‘আসী, আবু রাবী‘ আল-‘আতাকী ও আবূ কুরায়ব 
মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উমার (রাযিঃ)-কে তার 
খাটিয়ায় রাখা হলে ব্যক্তিরা তার কাছে জমা হয়ে দু'আ, প্রশংসা ও দুরূদ পাঠ করছিল, তখনও তার জানাযা 
হয়নি । আমিও লোকদের সাথে ছিলাম । জনৈক লোক পেছন থেকে আমার কাধে হাত রাখলে আমি শঙ্কিত হলাম। 
ঘুরে দেখি ‘আলী (রাযিঃ)। তিনি বললেন, আল্লাহ ‘উমার (রাযিঃ)-এর উপর রহম করুন। এরপর ‘উমারকে 
সম্বোধন করে বললেন, হে ‘উমার! আপনি আপনার চেয়ে অধিক পছন্দের কোন লোক রেখে যাননি যার ‘আমাল 
এমন যে, তার মতো ‘আমাল নিয়ে আমি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভে ভালবাসি । আমার মনে হত, আল্লাহ 
আপনাকে আপনার দু’ সাথীর সাথেই রাখবেন। কারণ, আমি রসূলুল্লাহ 3ন্-কে প্রায়ই বলতে শুনেছি, আমি, আবূ 
বাক্র ও ‘উমার এসেছি। প্রবেশ করেছি আমি, আবু বাক্র ও ‘উমার; বেরও হয়েছি আমি, আবৃ বাক্র ও ‘উমার । 
এজন্যে আমার দৃঢ় প্রত্যয় ও জাহ এই যে, আপনাকে আল্লাহ তাদের সঙ্গেই রাখবেন। (ই.ফা. ৫৯৭১, ই,সে. ৬০১০) 


Ih sd Mes 0 kt Le iy Bh oe Val al 0 SEY IES (fe) AY 
+ Aha SEY 
৬০৮২-(../..) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘উমার ইবনু সাঈদ (রাযিঃ) হতে একই সূত্রে অবিকল 
হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৭২, ই.সে. ৬০১১) 
CT ULS 5 ple Lp As OF PAI EES pols oof bt U5ia ES (oreps0)- LAY 
bss Ee 154 ~ 4 bil, - HS br He IE ae bh CA FA bh RD Bo 
RGIS ms UES Y ge ti LS os oD CU 09 oF plo tp of BS a 
ESC Gis God El Ce ie ald igile's Gas lt CH BG GU FE a J UN 
or U8 A JD G TO Cf Ce: 190 "$3 Dandi es Le 0 Lk as Sb sh 
৬০৮৩-(১৫/২৩৯০) মানসূর ইবনু আবূ মুযাহিম (রহঃ) ..... আবূ সা'ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3 বলেছেন : আমি শুয়ে ছিলাম, দেখি আমার সম্মুখে লোকদের আনা হচ্ছে, এদের গায়ে কাপড় 
কারো জামা বুক পর্যন্ত, কারো বা এর নীচে । ‘উমারকে আনা হলো, তার গায়ে একটা লম্বা চওড়া কাপড় মাটিতে 
গিয়ে ঠেকেছিল অর্থাৎ টেনে টেনে চলছে। লোকেরা বলল, হে আল্লাহর রসূল! আপনি এর কি বিশ্লেষণ করেন? 
রসূলুল্লাহ 3 বললেন : দীন (দীনের নমুনা) । (ই.ফা. ৫৯৭৩, ই.সে. ৬০১২) 
sl es CU O53 OR ky bn COST os bh ts RS Orapy-tent 
3 5 G0 5 a BE 4s U2 bo sf bo Sh G5 GE Al Ae his be 
0 LE hh Sbif Budi SGMNGASS ARCs odes 
"hl UG AL IG) GTS cdf CS 19h, ls 
TOE TT ETE Ee হামযাহ্‌ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উষার (রাষিঃ) 
তাঁর পিতা হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 3 বলেছেন: আমি ঘুমিয়ে আছি, দেখলাম দুধ ভর্তি একটি পেয়ালা আনা 
‘হলো। আমি তা থেকে পান করলাম এমনকি আমি দেখলাম যে, আমার নখের মধ্যেও তৃপ্তি ও সজীবতা প্রবাহিত 


Wwww.waytojannah.com 


Contents 
৩৬০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


হচ্ছে। এরপর যা অবশিষ্ট রইল তা ‘উমার ইবনুল খাত্তাবকে দিলাম । লোকেরা বলল, হে আল্লাহর রসূল! এর 
ব্যাখ্যা কি? তিনি বললেন, ‘ইল্‌্ম’ ৷ (ই.ফা. ৫৯৭৪, ই.সে. ৬০১৩) 


SA th Le Dh ES, C SE Le Cf EG nas 1 LES IES, (jee 
Bh G3 043 Ap ple bf of ES Se SH POL oh hs te LAs 
৬০৮৫-(../..) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... সালিহ (রাযিঃ) হতে ইউনুসের সূত্রে অবিকল হাদীস 
বর্ণিত হয়েছে। (ই.ফা. ৫৯৭৫, ই.সে. ৬০১৪) 


Gm OE 0 Ge Ob GOS hy 8 Us ALA Bey (Crave Al 
3 ce oD HEU Ug 09% BE A UD hs Uh OA Gn 0 sl Ss 
Ur 385 59 5 Us te EA BOS dS RG Hl LU ie ce h Wie 
cp TE EH EG ol oe Boke Sb AG 3 GG Ue Cit fn Ss dl 
"oh Ls cf cbs 
৬০৮৬-(১৭/২৩৯২) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি, আমি ঘুমন্তবস্থায় একটি কূপ দেখলাম, তাতে একটি বালতিও 
আছে। আমি আন্মাহ তা'আলার হুকুম মতো পানি তুললাম। তারপর আবূ কুহাফার ছেলে বালতি হাতে নিলো এবং 
এক বা দু' বালতি পানি তুলল। তাঁর উঠানোর কাজে দুর্বলতা ছিল। আল্লাহ তাঁকে মাফ করে দিন। বালতিটি 


এবার বড় হয়ে গেল । ইবনু খাত্তাব সেটি নিলো। আমি ‘উমার ইবনু খাত্তাবের মতো পারদর্শী পানি উত্তোলনকারী 


আর কাউকে দেখিনি। তখন লোকেরা নিজেদের উটগুলোকে পানি পান করিয়ে বিশ্রামের জায়গায় নিয়ে গেল। 
(ই.ফা. ৫৯৭৬, ই.সে. ৬০১৫) 


CAL Ue ES Gh be of ES Sl 5h cit 0 SLD XE EES (fo) TAY 
Jp pla te of ES AC 5 AIS OF Pk UF SA Se OIG SY je Bo 

৬০৮৭-(../...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স (রহঃ) ..... সালিহ্‌ (রহঃ) হতে ইউনুস 
(রাযিঃ)-এর সূত্রে অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৭৭, ই.সে. ৬০১৬) 


Uk 0 pile te of ES shes BS VU ALS 9 Se LB BES (fee) AA 
Ch is." E55 UGS of 8 Co 108 BEE Al UD YONA YY 25 ESN 
f GA 
৬০৮৮-(../...) আল-হুলওয়ানী ও ‘আবৃ্‌দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 


রিওয়ায়াত করেন, রসূলুল্লাহ 3% বলেছেন : ইবনু আবূ কুহাফাকে পানি উঠাতে দেখেছি। অবশিষ্টাংশ যুহরীর 
হাদীসের মতই । (ই.ফা. ৫৯৭৮, ই.সে. ৬০১৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৬১ 


IE SUS RG Ch Al EE ae ED hy OF OAD Se C3 TA ES CPA VeAA 

HG 0 0 08 BE dl J Ce HOA ol CF BD UA ol ls Unig UG OY ty 
os BESTE AIH 5 be HY BE SG Hf FO Hl pas ce ES a 
Ul FE SD HUES TAR El ES UR OT tet 


A SS Lah 
. ৬০৮৯-(১৮/...) আহ্‌মাদ ইবনু ‘আবদুর রহ্‌মান ইবনু ওয়াহ্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 


রিওয়ায়াত করেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ঘুমের মাঝে আমি দেখলাম, আমার হাওয হতে পানি উঠাচ্ছি এবং 
লোকদের পানি দিচ্ছি। আবূ বাক্র এসে আমাকে আরাম করার জন্য আমার হাত হতে বালতি নিয়ে দু'বালতি 
পানি উত্তোলন করলেন এবং তার উত্তোলনে শক্তি পাচ্ছিল না। আল্লাহ তাকে মাফ করুন। তারপর ইবনু খাত্তাব 
এসে তার হাত থেকে বালতি নিলেন, তার তুলনায় বেশি শক্তিশালী উত্তোলনকারী আমি আর কোনদিন দেখিনি। 

লোকেরা আত্মতৃপ্ত সহকারে প্রত্যাবর্তন করল। আর তখনও হাওয পরিপূর্ণ ছিল যেন তা উপচিয়ে পড়ছে। 
(ই.ফা. ৫৯৭৯, ই.সে, ৬০১৮) 

— 8 of Bil — S25 8 dl Se C9 LO LES CH 8 Hf ES (rary. 
US EI8 DG 304 oh ce 8 hy 3 Fl Sah 08 BG dM ILO: FE ol 
J Ge SLL Al LE BG by DE Ly bai CF EIS 8 
"Obl Lay LN G30 co LH GH A Ce Bie 
৬০৯০-(১৯/২৩৯৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : আমি স্বপ্নে লক্ষ্য করলাম 
যেন এক ছোট বালতি দিয়ে একটি কুয়া হতে পানি উত্তোলন করছি। তখন আবূ বাক্র এসে এক বালতি বা দু' 
বালতি উঠালেন। তাঁর উত্তোলনে দুর্বলতা ছিল। আল্লাহ তাকে মাফ করুন। তারপর ‘উমার এসে পানি তোলা 
আরম্ভ করলেন। আর বালতিটি বৃহদাকার ধারণ করল । মানুষদের মধ্যে এত বড় শক্তিশালী যুবক আমি আর 

দেখিনি যে তার ন্যায় কাজ করে। এমনকি মানুষেরা পরিতৃপ্তি লাভ করল এবং তথায় উটশালা বানিয়ে ফেলল। 

(ই.ফা. ৫৯৮০, ই.সে. ৬০১৯) 

0 bp AE 0 mse ED UE ES Ong of A Ae Lh LA BSS Cf.) 14) 
HD 23 Ue dl na) 8 5 G83 of 0 BE A IFO UU 2 sf 2 Be 
৬০৯১-(.../...) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে 

আবু বাক্র ও ‘উমার (রাযিঃ) সম্বন্ধে রসূলুল্লাহ 3ু-এর স্বপ্ন তাদের হাদীসের একই রকম রিওয়ায়াত করলেন। 


(ই.ফা. ৫৯৮১, ই.সে. ৬০২০) 


EOE) 


La 6 CH 4 Uo OBL ES a 05 Al Ae Ls HO BES (raspy ২৭ 
3 op Ge ts UR Es - 4 billy — A 0 UA ES c BE OF 5S VE 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


M5 Ll lh Vk VS 3 ALE cls 108 FE Gl oo 0 be ses sl 
kf as JA sl OE, 1b EB. GE SL SN CSE. ULE 0 Ta 
rs 

৬০৯২-(২০/২৩৯৪) আহ্‌্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... জাবির 
(রাযিঃ) হতে রিওয়ায়াত করেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আমি জান্নাতে প্রবেশ করলাম, ওখানে একটা বাড়ী বা 
অট্টালিকা প্রত্যক্ষ করলাম ৷ বললাম, এটা কার? লোকেরা বলল, ‘উমার ইবনুল খাত্তাবের। আমি এতে প্রবেশের 
আগ্রহ প্রকাশ করলাম । তখনি তোমার আত্মসম্মানবোধের কথা আমার মনে পড়ল। এ কথা শুনে ‘উমার (রাযিঃ) 


কেঁদে দিলেন এবং বললেন, হে আল্লাহর রসূল! আপনার প্রতিও কি আত্মমর্যাদাবোধ চলে? 
ঠি (ই.ফা. ৫৯৮২, ই.সে. ৬০২১) 


CAD be SLY oH pe Ce CUB LUST 03 C2 GEL HES (fej Ar 
LF UGE UES Sl 52 EDS THE a 958 Up OG BED 5 of 08 3S, 
+ DAS BS OF So das BE Ll OF VG Cs SSL 
৬০৯৩-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... 
জাবির (রাযিঃ) হতে ইবনু নুমায়র ও যুহায়রের সানাদে বর্ণিত হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। 


(ই.ফা. ৫৯৮৩, ই.সে. ৬০২২) 
ET ts CRT ER hy 0 US ss ts AA AHS (rae) 
Bl SOY EGG 8 B88 3 024 0 EA of CF SEA Os nw 
EH LE EE CUES. lbs of Ll: 1 oi Ld: Cl 3 st od bas 
MSE 
3 ol Le 05 5 BE Al J Eo A bb beh UD LE SB OA 3 U6 
Hel aol at J) G 
৬০৯৪-(২১/২৩৯৫) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন 
যে, রসূলুল্লাহ $% বলেছেন : আমি শুয়ে ছিলাম। স্বপ্নে আমাকে আমি জান্নাতে দেখতে পাই । ওখানে একটি 
অষ্টালিকার কিনারে একজন নারী ওযু করছিল। আমি জানতে চাইলাম । এটি কার? তারা বলল, ‘উমার ইবনুল 
খাত্তাবের । তখন ‘উমারের আত্মসম্মানবোধের কথা আমার স্মরণ হলে, আমি সেখান থেকে প্রত্যাবর্তন করলাম । 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন, এ কথা শুনে ‘উমার (রাযিঃ) কেঁদে দিলেন। রসূলুল্লাহ 3ু-এর সাথে আমরা 
সকলে এ মাজলিসে ছিলাম । তারপর ‘উমার (রাযিঃ) বললেন, আপনার উপর আমার মা-বাবা কুরবান হোক, হে 
আল্লাহর রসূল! আমি কি আপনার প্রতি আত্মসম্মানবোধ দেখাবো? (ই.ফা. ৫৯৮৪, ই.সে. ৬০২৩) 
ml GS C8 ES 110 ALS 09 SES BN CLS SY fe AES (fo) 140 
+ She Ey gy les of oF la te of BL 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৩৬৩ 


৬০৯৫-(../...) ‘আম্‌র আন্‌ নাকিদ, হাসান হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু শিহাব 
(রহঃ) হতে উপরোক্ত সূত্রে হুবহু রিওয়ায়াত করেন। (ই.ফা. ৫৯৮৪, ই.সে. ৬০২৪) 


‘i Es, c Baa Cl 5 AN ES 4&5 Ls ৬% (Yrinfry) 1.41 

- Bn AA GAS - Lt ES: 2 JE, SIS: Lo UG ALS Ly LE hh 
0 AL BL 0 5 5 DD AE 0 0d XE GOB Slt 0 op pla bp ff Bo 
Ak 5 te BUG ey BEE dl JD sk jb Ol: U8 I BU Bf FST ool, 
bol Jo HE al 34D 5 cs Cond URS 0 Le ol Cb til ae LL, 


Nk be ioe" BE Al UL OH AULD G dis il Sl: 2b Ui es HG 
+ C0 Sl a UD Gol: 1 UH. TEA SH Sa Cala Cl Gio LK UN 

be ly BEC 5: OH HE a UL Cd Ty cd bell ete Ul: Se UB 
BS at Sy 0 EC 5 ln WH Cosy lh gly" BEE a UD U6. FE a OS 

৬০৯৬-(২২/২৩৯৬) মানসূর ইবনু আবূ মুযাহিম, হাসান হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... সা'দ 
(রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, ‘উমার (রাযিঃ) রসূলুল্লাহ 3-এর কাছে প্রবেশের সম্মতি চাইলেন। তখন 
কুরায়শ নারীরা রসূলুল্লাহ 3-এর নিকট কথোপকথনে লিপ্ত ছিল এবং তারা উচ্চৈঃস্বরে বেশি বেশি কথা বলছিল। 
যখন ‘উমার (রাযিঃ) অনুমতি চাইলেন এরা উঠে অভ্যন্তরে চলে গেল৷ রসূলুল্লাহ ন তাকে অনুমতি দিলেন এবং 
তখন রসূলুল্লাহ 3 হাসছিলেন। ‘উমার বললেন, হে আল্লাহর রসূল! আল্লাহ আপনার মুখকে হাস্যোজ্বল রাখুন । 
রসূলুল্লাহ 3% বললেন : আমি তাদের ব্যাপারে অবাক হচ্ছি যারা আমার নিকট উপবিষ্ট ছিল; আর ‘তোমার’ শব্দ 
শুনামাত্রই তারা অভ্যন্তরে চলে গেল । ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আপনাকেই তো এদের অধিক 
ভয় করা উচিত। 

তারপর ‘উমার (রাযিঃ) বললেন, ওহে! নিজের প্রাণের শত্রুরা! তোমরা আমাকে ভয় করো এবং আল্লাহর 
রসূলকে ভয় করো না । তারা বলল, হ্যা, তুমি তো আল্লাহর রসূলের চাইতে অধিক তেজস্বী এবং রাগী । রসূলুল্লাহ 
3% বললেন : যার হাতে আমার জীবন তার কসম! যখন শাইতান তোমাকে কোন রাস্তায় চলতে দেখে তখন সে 
তোমার রাস্তা বাদ দিয়ে ভিন্ন পথ ধরে চলে। (ই.ফা. ৫৯৮৫, ই.সে. ৬০২৫) 


sf OF Be EL LOL Ly all EE 4s BES oa hn 3 OUR ES (rrav..y- nev 
ID ck LEGA UD SE tie HE A ILD LE AS Se UIA af be 
GAT SD 5 KS. Glad UE 2b CEL Cb BE al 
৬০৯৭-(../২৩৯৭) হারূন ইবনু মা'রফ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, 
রসূলুল্লাহ 3্-এর নিকট ‘উমার (রাযিঃ) আসলেন। তখন রসূলুল্লাহ স-এর কাছে কতিপয় মহিলা উচ্চেঃস্বরে 


কথা বলছিল । যখন ‘উমার প্রবেশের অনুমতি চাইলেন, মেয়েরা সব সাথে সাথে ভিতরে চলে গেল । অবশিষ্টাংশ 
যুহরী (রহঃ$)-এর হাদীসের হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৮৬, ই.সে. ৬০২৬) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৬৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Pel be As 0s Se Ee Cf of 98 OF EAT Dall Hf ES (rane). aA 
LA USS" 04% US BEE Ll oe Lise ioe LL of be FAN of dn tof be Be 
Eo CLARA LO fateh ALS CPE i 
+ Hie Ales 0 2b OB Laie ofl A OS ON ODL LEG a 

+ Use US os cy 9 US 
৬০৯৮-(২৩/২৩৯৮) আবূ তাহির আহ্‌মাদ ইবনু ‘আম্র ইবনু সার্হ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন, নাবী 3% বলতেন : তোমাদের পূর্ববর্তী উম্মাতসমূহের মাঝে কতিপয় ব্যক্তি ছিলেন মুহাদ্দাস, 

আমার উম্মাতের মাঝে যদি কেউ এমন থেকে থাকে তবে সে ‘উমার ইবনুল খাত্তাবই হবে। 


ইবনু ওয়াহ্ব (রাযিঃ) বলেন, “মুহাদ্দাস'-এর ব্যাখ্যা হলো ‘যিনি আল্লাহর পক্ষ থেকে গোপনে প্রত্যাদেশপ্রাপ্ত 
হয়’ । (ই.ফা. ৫৯৮৭, ই.সে. ৬০২৭) 


Go 6 AA 0 AS SUN fae Ey C CH ES Ml Lh LEGS ES (fa) 44 

+ Ae ALY Ses ASS of de be OG of oe LADS Le 
__ ৬০৯৯-(../..) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, ‘আমূর আন্‌ নাকিদ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সা'দ ইবনু 
ইব্রাহীম (রহঃ) হতে উপরোক্ত সূত্রে অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৫৯৮৮, ই.সে. ৬০২৮) 


UA GU th HO UB ae Lh Bas ES Ll UC fs LEE ES (rraafra)- Ne 

SUL is lal is ASL pl df SDE A 0 Cy: 2b UN UN SE 0 oe gd oe 
+ 

৬১০০-(২৪/২৩৯৯) ‘উক্বাহ্‌ ইবনু মুকরিম ‘আম্মী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ) হতে 


বর্ণিত । ‘উমার (রাযিঃ) বলেছেন যে, তিনটি বিষয়ে আমি আল্লাহ তা'আলার ইচ্ছার অবিকল আগের মতোই উল্লেখ 
করেছি। মাকামে ইব্রাহীমে সলাত আদায় সম্পর্কে, মেয়েলোকের পর্দা এবং বাদ্রের যুদ্ধ বন্দীদের প্রসঙ্গে । 


(ই.ফা. ৫৯৮৯, ই.সে. ৬০২৯) 
OF ce il be dl Se Bo Ud ff Ge of G8 HBS (repre) 
OCS BE al IL od Al Se bah Se LC OK CHL Ch ASE ES CT UN GE 
TE FE ob Ghat FE Al JAD HB sie Gas 0 SLB LS bf 33 C6) 0 Lond 
Al IAD JE ee GL i GS Se ltl dl I GO BEE AL Sh Sb 


ও 


e300 Ee i Ll ELS LY Hl LSS Sl EY OB a TES UY" FG 

| + GE AY UN. bis che BG 

sk ETH CL tie Al ce TTP 02 Fe dl UH BE a UO SE cl 
At: 4 5d €o8 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৬৫ 


৬১০১-(২৫/২৪০০) আবু বাক্ুর ইবনু আবূ শাইযাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ “উমার (রাযিঃ) হতে রিওয়ায়াত 
করেন, তিনি বলেন, যখন ‘আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালূল ওফাত হন তখন তার ছেলে ‘আবদুল্লাহ ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) রসূলুল্লাহ সরঁ-এর কাহে এসে আরজ করলেন, তিনি যেন নিজ জামা তাঁর পিতার কাফনের 
জন্য দান করেন। রসূলুল্লাহ 3% তাঁকে প্রদান করলেন। এরপর ‘আবদুল্লাহ (রাযিঃ) রসুলুল্লাহ 3-কে তাঁর 
পিতার জানাযা পড়ার অনুরোধ জানালেন। তিনি তার জানাযা পড়ার জন্য উঠে দাড়ালেন। তখন ‘উমার (রাযিঃ) 
দাড়িয়ে রসূলুল্লাহ স্ব্-এর গায়ের কাপড় ধরে বললেন, 'হে আল্লাহর রসূল! আপনি কি ওর জানাযা পড়বেন? 
কেননা আল্লাহ আপনাকে তার জানাযা আদায় করতে বারণ করেছেন? রসূলুল্লাহ সুঁঠু বললেন : আল্লাহ অবশ্য 
আমাকে ইখতিয়ার দিয়েছেন। বলেছেন: “আপনি তাদের জন্যে ক্ষমা প্রার্থনা করুন আর নাই করুন, যদি আপনি 
সত্তরবারও এদের জন্যে ক্ষমা প্রার্থনা করেন” ..... (সূরা আত্‌ তাওবাহ্‌ ৯: ৭০) ‘অতএব আমি সনত্তরবারের চেয়েও 
অধিক মাফ চাইব ৷ ‘উমার (রাযিঃ) বললেন, সে তো মুনাফিক । 

অতঃপর রসুলুল্লাহ সর্ট তার জানাযা আদায় করলেন। তখন আনল্তাহ তা'আলা আয়াত নাযিল করলেন: 
“মুনাফিকদের মাঝে কেউ মরে গেলে কক্ষনো তার জানাযা আদায় করবেন না; আর তার কবরের সম্নিকটেও 
দাড়াবেন না”- (সূরা আত্‌ তাওবাহ্‌ ৯: ৮৪) । (ই.ফা, ৫৯৯০, ই.সে, ৬০৩০) 
be - Ob A - 3 HU als CF A SEs cl Cf Lid IEE de) 

isi lal AO 5 Ld od Ss ule of ALY) Wig A Se 


৬১০২-(../.) ইবনুল মুসারা ও ‘উবাইদুল্পাহ ইবনু সাঈদ (রহঃ) ..... 'উবাইদুপ্লাহ (রাযিঃ) থেকে এ 
সানাদে আবু উসামাহ্র হাদীলেয় সঁমার্থক হাদীস রিওয়ায়াত করেছেন এবং বর্ধিত বলেছেন, “তারপর তিনি 
তাদের উপর জানাযা আদায় ছেড়ে দেন” । (ই.ফা. ৫৯৯১, ই.সে, ৬০৩১) 

A dl do OEE 0 UUEE SUA ys: পট < 
৩, অধ্যায় : ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাযিঃ)-এর ফাযীলাত 
sb os UB 2 Gy SE dl 0S CG BS GF 3 Bs (repr) VN 
UL sles ip UA df SLi - Br eo ৯ - elt Be LIAS JE, Lal 
op Wels 5 a Genial BEE Al US 0 Ci Les { Soo se Ll AG 
is As 0 Le oa ELS JOU dh ce ASH 45 A SEG ai si 
LEC EN Bu BE 2 SLO Ul Uc Sl Bd 
+ SSC is 2 oti on ad Midas Ee hl el s AS 


৬১০৩-(২৬/২৪০১) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ও ইবনু হাজ্‌র (রহঃ) ..... 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ সঠ আমার ঘরে শুয়ে ছিলেন, তাঁর উরু কিংবা পায়ের 
নলা উন্ক্ত ছিল । আবু বাক্র (রাযিঃ) এসে অনুমতি চাইলে তিনি তাকে অনুমতি দিলেন এবং এ অবস্থাতেই 
কথোপকথন করলেন। তারপর ‘উমার (রাধিঃ) অনুমতি চাইলে অনুমতি দিলেন এবং এ অবস্থায়ই কথাবার্তা 


WwwwW.waytojannah.com 


Contents 


৩৬৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বললেন। ‘উসমান (রাযিঃ) অনুমতি চাইলেন। রসূলুল্লাহ স্্ উঠে বসলেন এবং তীর কাপড় ঠিক.করলেন। 
বর্ণনাকারী মুহাম্মাদ বলেন, এ বিষয়টি একই দিনে ঘটেছে বলে আমি দাবী করি না। অতঃপর ‘উসমান (রাযিঃ) 
এসে কথা বলে চলে যাওয়ার প্র ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, আবূ বাক্র (রাযিঃ) আসলেন, আপনি তাকে কোন 
গুরুত্ব দিলেন না ও ভ্রুক্ষেপ করলেন না, ‘উমার (রাযিঃ) আসলেন আপনি তাকেও কোন গুরুত্ব দিলেন না ও 
ভ্ৰুক্ষেপ করলেন না। ‘উসমান (রাযিঃ) প্রবেশঃকরতেই আপনি উঠে বসলেন এবং জামা ঠিক করে নিলেন। 


রসূলুল্লাহ সু বললেন : আমি কি সে লোককে লজ্জা করবো না, ফেরেশতারা পর্যন্ত যাকে দেখলে লজ্জা পান। 
(ই.ফা. ৫৯৯২, ই.সে. ৬০৩২) 


Se he oi be od fe As 05 Bh Gf cat 0 A Se BS oop) LARS 
ED Le Uf ESAT old SS Sm Uf alll 0 ie 0 3 UF Set 5 Gp DS 
Hie Le UN 438 cle El A BE dl 034) ce OH 5 0 UF HS UUs FG 
JS dk ce As BO Lb OE BS IAL SHAG LS) cali iS As 5 OH 
+ SG Ale rl LE UE, Od aie cl BS UC ON. 4X4 ESC Sh th is 
LE SN HI Hdl G: age IB EL BRS SY Soli 
HY os fo RUE YN BE Al I) UB TOE Ch US Ue dl 
CRC BALSY Ud eS 
৬১০৪-(২৭/২৪০২) ভাপ বালিক বি বলত উৰ যার হাত দাদি (রহঃ) ..... নাবী পত্নী 
‘আয়িশাহ্‌ ও ‘উসমান (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, আবূ রাক্র (রাযিঃ) রসূলুল্লাহ 3-এর নিকট প্রবেশের 
অনুমতি চাইলেন, রসূলুল্লাহ সুন তখন নিজের বিছানায় ‘আয়িশাহ্র চাদর' গায়ে দিয়ে শুয়ে ছিলেন। তিনি আবূ 
বাক্রকে অনুমতি দিলেন। আর তিনি এ অবস্থায়ই রইলেন, আবূ বাক্র (রাযিঃ) তার প্রয়োজন শেষে চলে 
গেলেন। তারপর ‘উমার (রাযিঃ) অনুমতি চাইলে তাঁকে অনুমতি দিলেন এবং রসূলুল্লাহ 3% এ অবস্থায়ই 
রইলেন। ‘উমার (রাযিঃ) তার কাজ সেরে চলে গেলেন। ‘উসমান (রাযিঃ) বলেন, তারপর আমি অনুমতি চাইলাম, 
তিনি উঠে বসে পড়লেন এবং ‘আয়িশাহ্‌কে বললেন, ভালো মতো তোমার শরীরের কাপড় ঠিক করে নাও। আমি 
আমার কাজ শেষ করে চলে এলে ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! কি ব্যাপার, আবূ বাক্র ও 
উমার (রাযিঃ) আসলে আপনাকে এমন ব্যস্ত হতে দেখলাম না, যেমন ‘উসমান আসতেই আপনি ব্যতিব্যস্ত 
হলেন। রসূলুল্লাহ 3% বললেন : ‘উসমান (রাযিঃ) বড়ই লাজুক পুরণ্ষ। তাই আমি ভাবলাম, এ অবস্থায় তাকে 

LN MRR RHEL NE ৫৯৮৩, ই.সে. ৬০৩৩) 


NE OEE CE ETE CET 
KS. HE Al JAD ce EA GH SU 0 ke Lie LE 0 AL old 
GA le ea dy 

৬১০৫-(.../...) ‘আম্র আন্‌ নাকিদ, হাসান ইবনু ‘আলী হুলওয়ানী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 
‘উসমান ও ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, আবূ বাক্র সিদ্দীক (রাযিঃ) রসূলুল্লাহ 38-এর নিকট 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাধিঃ)-গণের ফাবীলাত [মর্যাদা] ৩৬৭ 


প্রবেশের অনুমতি চাইলেন, অবশিষ্টাংশ যুহরী (রহঃ) থেকে ‘উকায়ল (রহঃ) বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা 
করেছেন। (ই.ফা. ৫৯৯৪, ই.সে. ৬০৩৪) 
de Se 00k te ioe of tn Ge to fl Ed ty Lon ES (re fA 
oe Sh Dl Ha te I 8 BE dl U4 Cl GIN Cue of CP ill UC 
ci 1 6. “li UB ON ei Ll 1 Shy s0d 0 2 Kh 
Lb Ch I CAS UN. "Ll 4 ET 0 i B- J - EEA ES SE, AY 
SG OES J - ARI EB Sh Hl AS 2 CO 
~ J - 5 HE, CE - i - ULE 3 DCE A WG CAS: UN. "84 sh 
+ GEE dry Vie Hel J 6 
৬১০৬-(২৮/২৪০৩) মুহাম্মাদ ইবনুল মুসানা ‘আনাযী (রহঃ) ..... আৰু মূসা আশ'আরী (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন যে, একবার রসূলুল্লাহ সৰ মাদীনার একটি বাগিচায় হেলান দিয়ে বসাবস্থায় একটি লাকড়ি কাদা 
মাটিতে গাঢ়তে চেষ্টা করছিলেন। এমনি মুহূর্তে কেউ দরজা খোলার অনুমতি চাইলেন রসূলুল্লাহ 3% বললেন : 
খুলে দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ' দাও। তখন আমি গিয়ে দেখি তিনি আবূ বাক্র (রাযিঃ)। আমি দরজা 
খুললাম এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দিলাম। তারপর আরেক ব্যক্তি দরজা খোলার অনুমতি চাইলেন। 
রসূলুল্লাহ 3% বললেন : খুলে দাও এবং তাঁকে জান্নাতের সুসংবাদ দাও । তখন আমি গিয়ে দেখলাম তিনি ‘উমার 
(রাযিঃ)। দরজা খুলে দিলাম এবং তাকে জান্নাতের সুসংবাদ দিলাম। তারপর আরেক ব্যক্তি দরজা খোলার 
অনুমতি চাইলেন J তখন রসূলুল্লাহ 3% সোজা হয়ে বসে পড়লেন এবং বললেন : দরজা খুলে দাও এবং তীকে 
আসন্ন বিপদসহ জান্নাতের সুসংবাদ দাও। আমি গিয়ে দেখি তিনি ‘উসমান ইবনু ‘আফ্ফান (রাযিঃ) । আমি দরজা 
উন্মুক্ত করে তাঁকে জান্নাতের সুসংবাদ দিলাম এবং রসুলুল্লাহ 3 যা বলেছেন তার বর্ণনা দিলাম। ‘উসমান 
রোযিঃ) বললেন : “হে আল্লাহ! আমাকে ধৈর্য দান করে| । আন্মাহর নিকট আমি সাহায্য কামনা করছি।" 

(ই.ফা, ৫৯৯৫, ই.সে, ৬০৩৫) 
lo: Gil Lb te 0 oe MS EES LS x SH BS CLV 
SE Ch ULE mas OO BS, AAU LE IEA MM GAL 

৬১০৭-(../..) আৰূ রাবী আল-'আতাকী (রহঃ) ..... আবূ মূসা আশ'আরী (রাধিঃ) হতে রিওয়ায়াত 
করেন যে, রসূলুল্লাহ 3 একটি বাগিচায় গেলেন এবং আমাকে দরজায় পাহারা দিতে বললেন, তারপর ‘উসমান 
ইবনু ‘আফ্ফান (রাযিঃ) বর্ণিত হাদীসের সমার্থক হাদীস রিওয়ায়াত করেন। (ই.ফা..৫৯৯৬, ই.সে. ৬০৩৬) 


tI AS - OL BES OLS tj 3 Es All once ts Loe BES PY-UA 


Ex BGT GAH co A GOS SEL G5 am be 2 of Stet 2 - Dy 
LS HE a Sp decd +056. TS os Ue DAYS FEE al UD LAN < EX 
Lie cL - J - 2d Bb IS be Hd of f se BA J - A aS. E> 
ALELETAL AL LILLE "ENE EE NE 


www.waytojannah.com 


Contents 


৩৬৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be CLL CL Bae CLL UU - ho CASS Sh ie UK, Uk Ly a 
AS: JB nS i: chi Uh dS 4 0d. 25 BE al UD Gt D8 lh oh 
de: 08 ks A UDG: Cli CASE - Ui - wy be Sli. 
3 URS - 04 - 2d Lt BEE Al UG URN: 8 oN Ho Cll: Ul 
0 UK BEE a ca US hl fd Shep uly kl fe BG Al J ond CP OS 
U8 - Ss - Dl ad 20s cll Rly Ch ol CF Hy CLE LGD 
<. dD ub: Cli. lath ty ae JMR ies cli Ch TS GU BH. ss ly 
Tb Cini. Bl PS Ao: 6 sly Le ln; Si, se LL HE a I) 
109 OF Il 5 HEE Al JA) a OG UX - UU - Ll HE Al IA BG C8: li 
UU SU 33 0 - BT pd ~ 18 ply all 230 Cl CLES S90 BA Sy oo 
HE Cho - NH - UWub i cli, Uk ts Uo: 0 hh toes Sli oh pS 
Al UD UX: Cl Chphs O.  Aad SH Ce LO PEG, Hol: 6 5 
+ DAT GED be KALE Ol Lake Sh Cl Sh UR - UU ~ Wed G9 ee Kiri HE 
+ AUS El ch 0 Ss J Ws I 

৬১০৮-(২৯/...) মুহাম্মাদ ইবনু মিসৃকীন ইয়ামামী (রহঃ) ..... আবু মুসা আশ‘আরী (রাযিঃ) হতে বর্ণিত 
যে, তিনি তাঁর গৃহ থেকে ওযু সেরে বেরিয়ে বলেন, আজকের দিন আমি রসূলুল্লাহ পুর -এর সঙ্গে থাকবো । তিনি 
মাসজিদে আসলেন এবং রসূলুল্লাহ সুঁঠি সম্বন্ধে প্রশ্ন ফয়লেন। লোকেরা বলল, তিনি এ দিকে গিয়েছেন। আবু মুসা ' 
(রাযিঃ) লোকদের নিকট প্রশ্ন করে তীর পদাংক অনুসরণ করে বি'রি আরীসে গিয়ে পৌছলেন। আবু মূসা (রাযিঃ) 
বলেন, আমি চৌকাঠে বসলাম । এর দরজাটি ছিল খেজুরের ডালে। রসূলুল্লাহ ন ডার কাজ শেষ করে ওযু করলে 
আমি তাঁর নিকট গিয়ে দীড়ালাম। তিনি ‘আরীস' কূপের কিনারার মাঝখানে উপবিষ্ট হলেন। তাঁর পা দু'টো হাঁটু 
পর্যন্ত উন্ক্ত করে কূপের ভেতর ঝুলিয়ে দিলেন। আমি তাঁকে সালাম দিয়ে চৌকাঠের কাছে গিয়ে বসে পড়লাম 
আর বললাম, অবশ্যই আমি আজ রসূলুল্লাহ সরঠ-এর পাহারাদার হবো। আবু বাক্র (রাযিঃ) এসে দরজায় ধাক্কা 
দিলে আমি বললাম, কে? বললেন, আবু বাক্র। আমি বললাম, দীড়ান! এরপর রসূলুল্লাহ বর্ঠ-এর নিকট গিয়ে 
বললাম, হে আল্লাহর রসূল! আবু যাক্র (রাযিঃ) এসেছেন এবং অনুমতি চাচ্ছেন। তিনি বললেন : তাঁকে আসার 
অনুমতি এবং জান্নাতের সুসংবাদ দাও। আমি এগিয়ে গিয়ে আবূ বাক্রকে বললাম, প্রবেশ করুন, রসুলুল্লাহ 3 
আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আবু বাক্র (রাযিঃ) প্রবেশ করে রসূলুল্লাহ স্-এর ডান পাশে কূপে পা 
লটকিয়ে বসলেন আর পা দু'টো হাঁটু পর্যন্ত উনুক্ত করলেন। যেমনটি রসূলুল্লাহ সু করেহেন। এরপর আমি 
প্রত্যাবর্তন শেষে যসে পড়লাম। আমি আমার ডাইকে রেখে এসেছিলাম, তিনি ওয্‌ করছিলেন। তিনি আমার সাথে 
সাক্ষাৎ করবেন। আমি মনে করলাম, আল্লাহ তা'আলা যদি তার মঙ্গল চান তাহলে তাঁকে এখনই এনে দেবেন। 
এমন সময় এক লোক দরজা নাড়ল। বললাম, কে? উত্তর দিলো, ‘উমার (রাযিঃ) ইবনুল খাত্তাব। বললাম, 
দীড়ান! পরে রসুলুল্লাহ সু-এর কাছে এসে তাঁকে সালাম দিয়ে বললাম, ‘উমার (রাযিঃ) এসেছেন, তিনি প্রবেশের 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রািঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৬৯ 


অনুমতি চান। রসূলুল্লাহ ক্ল বললেন : অনুমতি দাও এবং তাকে জান্নাতের সুসংবাদ দাও । ‘উমারের নিকট এসে 
বললাম, আসুন, রসূলুল্লাহ সন্ঠ আপনাকে জান্নাতের সুখবর দিচ্ছেন। ‘উমার (রাযিঃ) প্রবেশ করে রসূলুল্লাহ ঠ- 
এর বামপাশে কূপে পা ঝুলিয়ে বসলেন। আমি ফিরে এসে বসে পড়লাম, বললাম, আল্লাহ যদি আমার ডাইয়ের 
ভাল চান তাহলে তাকে এনে দেবেন। এমন সময় এক ব্যক্তি এসে দরজা নাড়ল। আমি বললাম, কে? বলল, 
‘উসমান ইবনু ‘আফ্ফান। বললাম, দাড়ান! আমি রসূলুল্লাহ সুঁু-এর নিকট এসে সংবাদ দিলাম । তিনি বললেন: 
তাঁকে প্রবেশ করতে দাও এবং আগত বিপদের সঙ্গে জান্নাতের সুখবর দাও । আমি এসে রললাম, প্রবেশ করুন। 
রসূলুন্তাহ সু আপনাকে একটি আগত বিপদের সঙ্গে জান্নাতের সুখবর দিচ্ছেন। ‘উসমান (রাযিঃ) প্রবেশ করে 
দেখলেন কুপের একপাশ ভরাট হয়ে আছে। তিনি তাদের মুখোমুখি হয়ে কূপের অন্য পাশে বসলেন। 
শারীক (রহঃ) বলেন, সা‘ঈদ ইবনু ইবনু মুসাইয়্য্যব (রহঃ) বলেন, আমি এ বৈঠকের বিশ্লেষণ করলাম যে, 
এ হচ্ছে তাদের কবরের অবস্থান । (ই.ফা. ৫৯৯৭, ই.সে. ৬০৩৭) 
ED Dy OF UU RD Sk 0 ani Bee GOL 0 8 HH ka (fog 
ly - Eh LAA cg 3 ES U8 cE 0 Sn Chas D5 off oF A ae tO pt 
S40 BG Al UL Sd COR dh HU - Tad ol a ie 0 UU 
GL. All ob CATS SRL be UE i OR TU RS Sh dh Spt A Ls 
+ AOS UA pos UES Hy UL 5 PS Pa iy Sl 
৬১০৯-(../..) আবু বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ,.... আবূ মূসা আশ'‘আরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 3-এর সন্ধানে বেয় হয়ে দেখলাম তিনি বাগিচাৱ দিকে গিয়েছেন। আমি একটি বাগিচায় 
গিয়ে দেখি তিনি কুয়ার চাকের উপর পা দু'টো ঝুলিয়ে বসে আহেন, তাঁর পা দু'টো হাঁটু পর্যন্ত উনুক্ত। অতঃপর 
বর্ণনাকারী পূর্বোল্লিখিত হাদীসের অবিকল রিওয়ায়াত করলেন। এখানে সা'ঈঈদ (রহঃ)-এর কথা “আমি বিশ্লেয়ণ 
করলাম যে, তাদের কবরও এডাবেই” কথাটি উল্লেখ নেই । (ই.ফা, ৫৯৯৭, ষ্ট,সে, ৬০৩৮) 
Ha off 0 Bale BG SU GEL Ch D8 shy AGE gle CY Uo BE (fea) 11 
of CF 5 05 ae CF ph of 592 Se Cp Op GAL D3 off 5 hh Or Los OB 
Lali. 0 ERIM SRO Hply LI od UG HE A ILO ER: UU GA ug 
CLE A OR CHE: odd LU pall 0 5 Dy oh UU Spe ui Si 
BCE Li 
৬১১০-(../.) হাসান ইবনু ‘আলী আল-হুলওয়ানী ও আবূ বাক্র ইবনু ইসহাক্‌ (রহঃ) ..... আবু মূসা 
আশ'আরী (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, একদা রসুলুল্লাহ সর ঠার কোন প্রয়োজনে মাদীনার এক বাগিচায় 
গেলেন। আমি তাঁর পদান্ক অনুসরণ করলাম । তারপর সুলাইমান ইবনু বিলাল-এর হাদীসের অধিকলডাবে তিনি 
(রাবী) এ হাদীস রিওয়ায়াত করেন। এ হাদীসে এও বর্ণনা রয়েছে যে, ইবনু মুসাইয়্যিব (রাযিঃ) বলেন, আমি এর 
বিশ্লেষণ করলাম যে, তা হচ্ছে তীদের কবরের নিদর্শন। সকলে একত্রে আর পৃথকভাবে আছেন ‘উসমান 
(রাযিঃ) । (ই.ফা, ৫৯৯৮, ই,সে. ৬০৩৯) 
Wwww.waytojannah.com 


Contents 


৩৭০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


AE dl ody lb fl YP SUSh tn GG -t 
৪. অধ্যায় : ‘আলী ইবনু আবূ তালিব (রাষিঃ)-এর ফাযীলাত 
oda MRE HA COUT lh +1! 
0 WE Mb dS gre 2 BG we SO coe ls 
t GAS LY fa bn DSR Bs gia Sf: hl FEE dl 
lt Aa Uf: UB aE FD Uy REO Vs Cli Tos Ves BO Lf cl Ss Ub 
+ GEE Jy ad: UB 55 ce AE Enh Tina 
৬১১১-(৩০/২৪০৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামীমী, আবূ জা*ফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ্‌, ‘উবাইদুল্লাহ 
কাওয়ারীরী ও সুরায়জ ইবনু ইউনুস (রহঃ) ..... সা*দ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 38% 
‘আলী (রাযিঃ)-কে বলেছেন: ভুয় জায় কতি ডের যেমন মুর! জায়-গর কারে হয়ন।। তাম জমার 
আর কোন নাবী আসবেন না। ’ 
সা'ঈদ (রহঃ) বলেন, আমি মনে করলাম যে, হাদীসটি প্রত্যক্ষভাবে সা'দ রোধিঃ) হতে শ্রবণ করি। 
অতএব আঁ সা‘দের সঙ্গে একত্রিত হলাম এবং ‘আমির আমাকে যা বলেছে আমি তাকে তা বললাম। তিনি 
বললেন, আমি এ কথা শুনেছি। আমি বললাম, আপনি কি এ কথা শুনেছেন? তিনি দু'কানে দু'টো আঙ্গুল ঢুকিয়ে 
| বললেন, হ্যা শুনেছি, না শুনে থাকলে এ কান দু'টো বধির হয়ে যাবে। (ই.ফা. ৫৯৯৯, ই.সে. ৬০৪০) 
FEATS Loe Bey Cc Ts be TE BS 2 of U8 SH BS J)- 4১৭১ 
Sk Uo polls of 5 Ae OS Ah LF GOI pf Lt BS Di bs Loe BS: yu 
EEE UB 8 od be of Ce BE ULI: 5 tls 
ESSE EER Suge bn UDR Bs i SSH a Ud UE tay Cah 
৬১১২-(৩১/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা‘দ ইবনু আবূ ওয়াক্‌কাস (রাযিঃ) হতে 
বর্ণিত যে, তাবৃকের যুদ্ধের সময় রসূলুল্লাহ 3 ‘আলী (রাযিঃ)-কে মাদীনায় তার প্রতিনিধি বানিয়ে রেখে গেলেন। 
‘আলী (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমাকে মহিলা. ও শিশুদের নিকট রেখে যাচ্ছেন? রসূলুল্লাহ 3% 
বললেন : তুমি কি এতে খুশী হবে না যে, তোমার মর্যাদা আমার কাছে মূসা (‘আঃ)- এর কাছে হারুন ('আঃ)- এর 
মতো । এ কথা ভিন্ন যে, আমার পর আর কোন নাবী আসবেন না। (ই.ফা. ৬০০০, ই.সে. নেই) i 
a EY ik a Lt ES of GS BL tg SE BES Cf) 1১১ 


৬১১৩-০/.) 'উৰাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) শু'বাহ্‌ হতে এ সূত্রেই রিওয়ায়াত করেছেন ৷ 
(ই.ফা. ৬০০১, ই.সে. নেই) 


As Se HL 96 - bil SUE, - J 5h SO as Ls GE (yr) 1) 
sn re s { i » 
of 0 LE Tl : US ad be oly ol Ch As Of le Dale OF AES te — Bel CH 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৭১ 


Se Ute DG Mm HHA SNL HALE Sen age Hh a AEE CECE SEE rE NER 
OB BE Al J) ASG COE oh Ca El: JB eo UL tl ell: dso 
O44 8 MS 4 5% BE A USD Cs gD Sb on LY CA oie Sl OS UN 


A Ul : BE dl UD 3 IE tA SL oe HE dl UID UI UB si 
Sls el. be AES OB EG: OF. dL dL SL ds 
GEL EU ES rd Gp EN on CL ly Se SY INL se 0 Goh 

+ lS Gal 08 ELS Ey Tk Ge BE dl ILO BS ir dre Tid 

৬১১৪-(৩২/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... সা'দ ইবনু আবূ ওয়াক্কাস 
(রাধিঃ) হতে বর্ণিত যে, মু'আবিয়াহ্‌ ইবনু আবূ সুফ্‌ইয়ান (রাযিঃ) সা'দ (রাযিঃ)-কে ‘আমির (প্রতিনিধি) নিযুক্ত 
করলেন এবং বললেন, আপনি ‘আলী (রাযিঃ)-কে কেন মন্দ বলেন না? সা'দ বললেন, রসূলুল্লাহ সু তার সম্বন্ধে 
যে তিনটি কথা বলেছেন, যতক্ষণ পর্যন্ত তা আমি মনে রাখবো ততক্ষণ পর্যন্ত কখনও তাকে খারাপ বলব না। 
সেসব কথার মধ্য হতে একটিও যদি আমি লাভ করতে পারতাম তাহলে তা আমার জন্য লাল উটের চেয়েও 
অধিক কল্যাণকর হত । রসূলুল্লাহ 3-কে ‘আলী (রাযিঃ)-এর উদ্দেশে বলতে শুনেছি- ‘আলী (রাধিঃ)-কে কোন 
যুদ্ধের সময় প্রতিনিধি বানিয়ে রেখে গেলে তিনি বললেন, মহিলা ও শিশুদের মধ্যে আমাকে রেখে যাচ্ছেন, হে 
আল্লাহর রসূল? তখন রসূলুল্লাহ 3 বললেন : তুমি কি এতে আনন্দবোধ করো না যে, আমার নিকট তোমার 
সম্মান মূসা (‘আঃ)-এর নিকট হারূন (‘আঃ)-এর মতো ।.এ কথা ভিন্ন যে, আমার পর আর কোন নাবী নেই। 
খাইবারের যুদ্ধের দিন রসূলুল্লাহ 3ু%-কে আমি বলতে শুনেছি, আমি এমন এক লোককে পতাকা (ইসলামের 
ঝাণ্ডা) দেব যে আল্লাহ ও তাঁর রসূল $-কে ভালবাসে এবং আল্লাহ ও তাঁর রসূলও তাঁকে ভালবাসেন। এ কথা 
শুনে আমরা (অধির আগ্রহে) অপেক্ষা করতে থাকলাম । তখন তিনি বললেন, ‘আলীকে ডাকো । ‘আলী আসলেন, 
তাঁর চোখ (অসুখ হয়েছিল) উঠেছিল। রসূলুল্লাহ 3% তার চোখে থুথু লাগিয়ে দিলেন এবং তার হাতে পতাকা 
সপে দিলেন। অবশেষে আল্লাহ তার হাতেই বিজয়মালা (পতাকা) তুলে দিলেন। আর যখন আয়াত : ‘চলো 
আমরা আমাদের এবং তোমাদের সন্তান-সন্ততিকে ডাকি”"- (সূরাহ্‌ আ-লি ‘ইমরান ৩: ৬১) অবতীর্ণ হলো, তখন 
রসূলুল্লাহ 3% ‘আলী, ফাতিমাহ্‌, হাসান ও হুসায়ন (রাযিঃ)-কে ডাকলেন। তারপর বললেন, হে আল্লাহ! এরাই 
আমার পরিবার-পরিজন । (ই.ফা. ৬০০২, ই.সে. ৬০৪১) 


Ey cdl th Loe nC Lt bp ie ES LE df 3 8 Hf ES Cgc 1No 
OF Ds bP BL CH AVY Chl ATTY Ch A te LES EG hn th Loe Us SU UN; 
TERE RE AEE BED EL ELE 
+ sega Os UR Ds gh OSS Ul 2p Ul ISA FEA 
৬১১৫-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% ‘আলী 


(রাযিঃ)-কে বললেন : তুমি কি এতে খুশী নও যে, তোমার সম্মান আমার নিকট মূসা (‘আঃ)-এর নিকট হারূন- 
এর ন্যায়। (ই.ফা. ৬০০৩, ই.সে. ৬০৪২) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ue Ue — Gh A se OF od lay ES Ds L LEB CE (reofrry-1) 11 
AL A ms D0 A oh Ceol" AF U5 HE AULD OHA off te df te 
HU CULE - U5 - My YELP cial Cs lakh LE ON. LS be elo 
uh HEY pa UH UY eli a od Se HEIL CY- N-W 
Tol il ee ce AULD UE Sal C8 Hy Uy Se OUI. + we i iil 
Ase lie 1A 6h 0h 136 3 ad LD EL Sho SY LY YES co AB” UN 
+d cb Hila Uy Sails 
৬১১৬-(৩৩/২৪০৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
ঠন খাইবারের দিন বললেন : নিশ্চয়ই আমি এঁ লোকের হাতে পতাকা তুলে দিবো, যে লোক আল্লাহ ও তার 
রসুলকে ভালবাসে । তাঁর হাতেই আল্লাহ তা'আলা বিজয় দেবেন। ‘উমার (রাযিঃ) বলেন, শুধু এ দিনটি ব্যতীত 
আমি কখনো নেতৃত্ব লাভের আশা করিনি। এ প্রত্যাশা নিয়ে আমি রসুলুল্লাহ সু-এর নিকট গেলাম, হয়ত এ 
কাজের জন্য আমাকে ডাকা হতে পারে। রসুলুল্লাহ সুঠ ‘আলী ইবনু আবূ তালিবকে ডেকে তার হাতে পতাকা 
দিলেন এবং বললেন : অগ্রসর হও, এদিক-ওদিক দৃষ্টি দিও না যতক্ষণ আল্লাহ তোমাকে বিজয় দেন। অতঃপর 
‘আলী (রাযিঃ) সামান্য অগ্রসর হয়ে থামলেন, এদিক-সেদিক দেখেননি। এরপর চিৎকার করে বললেন : হে 
আল্লাহর রসূল! কোন্‌ কথার উপর আমি লোকদের বিরুদ্ধে লড়াই করব । রসুলুল্লাহ সর্ট বললেন : তাদের বিরুদ্ধে 
লড়াই চালিয়ে যাও যে পর্যন্ত না তারা সাক্ষ্য প্রদান করে যে, আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে আর কোন ইলাহ্‌ নেই, 
আর নিঃসন্দেহে মুহাম্মাদ সু আল্লাহর রসূল । যখনই তারা এ সাক্ষ্য প্রদান করবে তখনই তারা তাদের প্রাণ ও 
ধন-মাল তোমার হাত হতে মুক্ত করে ফেলবে। তবে কোন প্রাপ্য অধিকারের প্রশ্নে মুক্ত হবে না। আর তাদের 
হিসাব আল্লাহর নিকট । (ই.ফা, ৬০০৪, ই.সে, ৬০৪৩) 


IE of Ce - PIE ff OF od Dall Ee CE Dale Lf ES CS (vers) 
CF - AD Ao OH - Lhd Be ti Bil - Mee tL Eo C As OH Oe 
dl Ek DEO HY oh LEY» TS LS UU BEE A UL: A th Te A SE 
- J - GUS Hd EM OAS Ol Ch: ULL ols BLOG Mm SS ue 
+ Tal off Ge OH" 0 BUS Uf CR HS BE Al JL) uk TE A Ld Cl 
Se 0 FB Al JL Sah 3 SY ED - U5 - Se GES AULD Gh: 1 
Te 13556 CR Hebd Al U4 Ue TH YN Sl En ss 0G ALE HG 5 
A 5 be igi 33 Up By SL Cd HES Bh Aly UE co SL bb Se 0% 
+ IE 08 5 oR Tony HE Wp dl is LS Lh sh 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-পণের ফাযীলাত [মর্যাদা] ৩৭৩ 


৬১১৭-(৩৪/২৪০৬) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% খাইবারের যুদ্ধের দিন বলেছেন : অবশ্যই আমি এমন এক লোকের হাতে পতাকা তুলে দিব যার 
হাতে আল্লাহ তা'আলা বিজয় প্রদান করবেন। সে লোক আল্লাহ ও তার রসূলকে ভালবাসে আর আল্লাহ তা'আলা 
ও তার রসূলও তাকে ভালবাসেন। লোকেরা রাতভর এ কথোপকথনই করতে থাকল যে, কাকে এ পতাকা তুলে 
দেয়া হবে। প্রতুযুযে সবাই রসূলুল্লাহ সু-এর নিকট আসলো । প্রত্যেকের এটাই প্রত্যাশা যে, তাকেই হয়ত দেয়া 
হবে এ পতাকা। রসূলুল্লাহ 3; বললেন : ‘আলী ইবনু আবূ তালিব কোথায়? লোকেরা বলল, হে আল্লাহর রসূল! 
তার চোখে অসুখ তারপর তিনি তাকে ডেকে পাঠালেন, তীকে নিয়ে আসা হলো, তার চোখে থু থু লাগালেন এবং 
দু'আ করলেন তার জন্য। তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন এমনভাবে যেন তার চোখে কোন রোগই ছিল না। 
রসূলুল্লাহ সন তাকে পতাকা তুলে দিলেন। 'আলী (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আমি কি তাদের বিরুদ্ধে 
যুদ্ধ করব যতক্ষণ না তারা আমাদের মতো হয়ে যায়। রসুলুল্লাহ 3% বললেন : তুমি তোমার পথে চলে যাও এবং 
ওদের মাঠে অবতীর্ণ হয়ে তাদেরকে ইসলামের দিকে আহ্বান কর। আর তাদের উপর বর্তিত আল্লাহর হাকগুলোর 
ব্যাপারে সংবাদ দিয়ে দাও। কারণ, আল্লাহর কসম! তোমার মাধ্যমে যদি আল্লাহ একটা মানুষকেও হিদায়াত 
করেন তবে তা তোমার জন্য লাল উট থেকেও উত্তম । (ই.ফা. ৬০০৫, ই.সে. ৬০৪৪) 
Se a BB ET LEC os BE ES ye br HE BS trv) 1A 
te LEGG: OM 1 UES HS df BEL Cp LSS US: JS EY gh Le ip 
Ob Gale od US oh Hho CL OK CH BE (ol God ae EDS THE Al 03) 
in ns 8° iy Hts Oe - BL DAs - Bn bel” HE a 03 
A HE al ILO Sl. LE Nh + 1G ES Ug olag OS TB. He BCG UD 

৬১১৮-(৩৫/২৪০৭) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... সলামাচ্ ইবনু আকওয়া' (রাযিঃ) হতে বর্ণিত, 
তিনি বলেন, খাইবারের দিন ‘আলী (রাযিঃ) পিছনে রয়ে গেলেন। তার চোখ উঠেছিল। তিনি বললেন, আমি 
রসূলুল্লাহ 3-কে রেখে পিছনে পড়ে থাকব? তিনি বের হলেন এবং রসূলুল্লাহ সু্টু-এর সঙ্গে মিলিত হলেন। 
বিজয় প্রভাতের আগের দিন বিকালে রসূলুল্লাহ 3% বললেন : আগামীকাল এমন এক ব্যক্তির হাতে পতাকা তুলে 
দিব কিংবা পতাকা এমন এক লোক গ্রহণ করবে, যাকে আল্লাহ ও তার রসূল ভালবাসেন, , কিংবা যিনি আল্লাহ ও 
তাঁর রসূলকে ভালবাসেন। আল্লাহ তীর হস্তেই বিজয় দেবেন। অকস্মাৎ আমরা ‘আলী (রাষিঃ)-কে লক্ষ্য করলাম । 
আমরা তাকে প্রত্যাশা করিনি। মানুষেরা বলল, ইনি তো ‘আলী । আর একেই রসূলুল্লাহ 3 পতাকা দিলেন এবং 
তার হাতেই আল্লাহ বিজয় প্রদান করলেন। (ই.ফা. ৬০০৬, ই.সে. ৬০৪৫) 
Be: 5A Ub Se of cp Lod AS GEE i GIRS AS CONVOY 
ts es EL bs BRAS GCE : USE Gs AS VE 5 ES AT Uh ell 
BE Al OLD STA VE 5 GH: LEAS UY Ck CHD 5S oP 
U3 bn Che USS G UG VE VR SS G Ch SE Cty Ce LS Bp Ch 
JUD bn eof EE Gh Ua Col Gite Fy cin SEH aly Al G- N- RES 
_৫১ 

Wwww.waytojannah.com 


Contents 


৩৭৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


SES pL LS Gg Urs BE Al U0 Bl: OU. 59566 SY Cy 163 HES Ci FOE 4 
54d Ci ol a fs Ul 00 Bes Se By HSS Bol io igs ts 
gy ly ch 28 A Gils UU] SE 59 UG To pli to IS D3 
RA 8 BES 8 ly" 08 Ess CE 2 Uo SSS. 3 EAE Bl 
Ls od 35 008 Ales: EAA TOG A MES 8 Bl BALES 
As Ob 3 U8. ES TL LA a 359 OM LS $59 Al Con $33: UG A ie 
CS UU SLD LA 9 U6: U5. de I ht TS Fo To ge dT 
৬১১৯-(৩৬/২৪০৮) যুহায়র ইবনু হার্ব ও শুজা' ইবনু মাখলাদ (রহঃ) ..... ইয়াযীদ ইবনু হাইয়্যান (রহঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি, ছুসায়ন ইবনু সাবরাহ্‌ এবং ‘উমার ইবনু মুসনিম- আমরা যায়দ ইবনু আরকাম 
(রাযিঃ)-এর কাছে গেলাম। যখন আমরা তাঁর নিকট বসি তখন হুসায়ন (রাঘিঃ) তাকে বললেন, হে যায়দ! আপনি 
তো অনেক কল্যাণ লক্ষ্য করেছেন, আল্লাহর রসূল $ুটু-কে দেখেছেন, সর হাদীস শ্রবণ করেছেন, তাঁর সাথে 
থেকে যুদ্ধ করেছেন এবং ভার পেছনে সলাত আদায় করেছেন। আপনি অনেক কল্যাণ অর্জন করেছেন, হে যায়দ! 
আপনি রসূলুল্লাহ সু হতে যা শ্রবণ করেছেন তা আমাদের বলুন যায়দ (রাযিঃ) বললেন, ভাতুস্পুত্র আমার বয়স 
বেড়েছে, আমি পুরনো যুগের মানুষ। অতএব রসৃলুন্লাহ সু্ু-এর নিকট হতে যা আমি সংরক্ষণ করেছিলাম এর 
কিয়দংশ ভুলে গেছি। তাই আমি যা বলি তা গ্রহণ করো আর আমি যা না বলি সে সমন্ধে আমাকে কষ্ট দিও না। 
এরপর তিনি বলেন, রসূলুল্লাহ 3 একদিন মাক্কাহ্‌ ও মাদীনার মাঝামাঝি ‘বুন্ম' নামক স্থানে দাড়িয়ে আমাদের 
সামনে বজৃতা দিলেন। আল্লাহর প্রশংসা ও সানা বর্ণনা শেষে ওয়ায-নাসীহাত করলেন। অতঃরপর বললেন, 
হুশিয়ার, হে লোক সকল! আমি একজন মানুষ, অতি সত্রই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা আসবে, আর 
আমিও ভার আহ্বানে সাড়া দিব। আমি তোমাদের নিকট ভারী দু'টো জিনিস রেখে যাচ্ছি। এর প্রথমটি হলো 
আল্লাহর কিতাব। এতে হিদায়াত এবং আলোকবর্তিকা আছে। অতএব তোমরা আল্লাহর কিতাবকে অনুসরণ 
করো, একে শক্ত করে আঁকড়ে রাখো। তারপর তিনি কুরআনের প্রতি উৎসাহ ও অনুপ্রেরণা দিলেন। এরপর 
বলেন, আর দ্বিতীয়টি হলো আমার আহলে বায়ত। আর আমি আহলে বায়তের বিষয়ে তোমাদের আল্লাহর কথা 
মনে করিয়ে দিচ্ছি। আহলে বায়তের ব্যাপারে তোমাদের আল্লাহর কথা স্মরণ করিয়ে দিচ্ছি, আহলে বায়তের 
বিষয়ে তোমাদের আল্লাহর কথা মনে করিয়ে দিচি। হুসায়ন (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3ু্ঠ-এর 'আহলে বায়ত' 
কারা, হে যায়দ? রসূলুল্লাহ 3-এর বিবিগণ কি আহলে বায়তের অধিভুক্ত নন? যায়দ (রাযিঃ) বললেন, বিবিগণও 
আহলে বায়তের অন্তর্ভুক্ত, কিন্তু আহলে বায়ত তারাই তার (মৃত্যুর) পর যাদের উপর যাকাত নেয়া নিষিদ্ধ। 
হুসায়ন (রাযিঃ) বললেন, এসব লোক কারাঃ যায়দ (রাযিঃ) বললেন, এরা ‘আলী, ‘আকীল, জা'ফার ও 'আব্রাস 
(রায়িঃ)-এর পরিবার-পরিজনেরা। হুসায়ন (রাযিঃ) বললেন, এদের সবার জন্য যাকাত গ্রহণ নাজায়িয? যায়দ 
(রাযিঃ) বললেন, হ্যা । (ই.ফা. ৬০০৭, ই.সে. ৬০৪৬) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা ৩৭৫ 


৬১২০-(../..) মুহাম্মাদ ইবনু বাক্কার ইবনু রাইয়্যান (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ)-এর সানাদে 
নাবী ক্ৰ হতে অবিকল হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০০৮, ই.সে, ৬০৪৭) LE 
Pal © GE BoC dd 0 LOL EES I of 03 8 HBS Cec) 
HUES oh Sm ad Hy UelD] Ss 55. ALLY ig UES of Ce CASS ‘oa Ul 

+ a Sl iy GH ole OK 3 Bly 3p LLL Ca Ay GAY 3 

৬১২১-(../..) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রাযিঃ) ..... ইবনু হাইয়্যান 
(রহঃ) হতে এ সূত্রেই ইসমা'ঈলের হাদীসের হুবহু রিওয়ায়াত করেন। জারীরের হাদীসে বর্ধিত বর্ণনা রয়েছে, 
“আল্লাহর কিতাব, তাতে আছে হিদায়াত ও আলো, যে এটাকে আঁকড়ে রাখবে হিদায়াতের উপর প্রতিষ্ঠিত থাকবে 
আর যে এটা ছেড়ে দেবে সে পথ হারিয়ে ফেলবে (পথভ্রষ্ট হয়ে যাবে)” (ই.ফা. ৬০০৯, ই.সে. ৬০৪৭) 

- Ma bp — PATH CO 37 OLA EES OE of IG LES ES (pe 
eo 3 0G HE UE of See a Ch GU Bl cil BE A UD SAU 
ue OK ASH Ay SH le UE AE of dl TEA UN 5 Al US UM 5B 63 
AD a Ll MN Ea OS HE ALT Ys USES I Al ie: Uh 45. IU 
SLD LA CA HCE 5 Al Sh Vl dS AGB 

৬১২২-(৩৭/...) মুহাম্মাদ ইবনু বাক্কার ইবনু রাইয়্যান (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমরা তাঁর নিকর্ট গিয়ে বললাম, আপনি তো অনেক কল্যাণ লক্ষ্য করেছেন, আপনি রসূলুল্লাহ স্ঠ- 
এর পাশে ছিলেন, তাঁর পেছনে সলাত আদায় করেছেন। তারপর আবূ হাইয়্যানের হাদীসের অবিকল হাদীস 
রিওয়ায়াত করেছেন। কিন্তু এ হাদীসে আছে, রসূলুল্লাহ সর্ট বলেছেন : সাবধান! আমি তোমাদের মাঝে দু'টো 
ভারী জিনিস ছেড়ে যাচ্ছি। তন্মধ্য থেকে একটি আল্লাহর কিতাব এটি আল্লাহর রশি, যে এর অনুসরণ করবে 
হিদায়াতের উপর থাকবে আর যে একে ছেড়ে দেবে সে পথভ্রষ্টতায় লিপ্ত হবে। এ বর্ণনায় আরো আছে যে, আমরা 
বললাম, রসূলের আহলে বায়তের মাঝে কি তাঁর বিবিরা সংযুক্ত রয়েছেন? যায়দ (রাযিঃ) বললেন, আল্লাহর কসম! 
স্ত্রীরা একটা সময় পুরুষদের সাথে থাকে, তারপর তাকে স্বামী তালাক দিলে সে তার পিতা এবং গোষ্ঠীর নিকট 
ফিরে যায়। আহলে বায়ত হলো রসূলুল্লাহ স্্ু-এর মূল বংশ এবং তাঁর স্থগোত্রীয়রা, যাঁদের জন্য নাবীর ইন্তি 
কালের পর যাকাত গ্রহণ নিষিদ্ধ । (ই.ফা. ৬০১০, ই.সে. ৬০৪৮) 
p52 ofl be — pI dl C8 3 A EE UES Dee LH EES (repair 
YELL A th I BS - U5 - Ue bn 2) Lh ck JL I A 0 Je be 
GOEL: ee UR TA ah Cd UH cl Sy Cf: 4d UR Ue ob — U5 - Ue 
TAR ah Bas 6 COAT 4 UE. Ges 23 BY EOE OS Ls AA ff ow STA 2 
RUS: CH. toe th CH 10 oi od Ue S35 Hh LL ci BE dl UL HO UN 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
GUBEGG . tA S ES Cy BE Al JA UE giie WH ESE Al ht Sy 
Cl hn tp yoo Ls 5 alah AS FE dl UL BOG. BT Ll 3 A A JSD 
AAG AG hr 060 Le CG BE A USO TST 
৬১২৩-(৩৮/২৪০৯) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... সাহ্‌ল ইবনু সা'দ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
মারওয়ানের বংশের এক লোক মাদীনার শাসনকর্তা নিয়োগপ্রাপ্ত হলো, সে সাহূলকে ডেকে এনে ‘আলী (রাযিঃ)- 
কে গালি দিতে বলল। সাহল (রাযিঃ) অস্বীকৃতি জানালেন। শাসক লোকটি বলল, তুমি যদি গালি নাই দাও তবে 
অন্তত এটুকু বলো যে, আবূ তুরাবের উপর আল্লাহর লা'নাত। সাহ্‌ল (রাযিঃ) বললেন, ‘আলী (রাযিঃ)-এর নিকট 
কোন নামই এর চেয়ে বেশি পছন্দনীয় ছিল না। এ নামে ডাকলে তিনি আনন্দিত হতেন। সে লোক বলল, তাহলে 
আবু তুরাব নাম হওয়ার কাহিনী বর্ণনা করো। তিনি বললেন যে, রসূলুল্লাহ 3 ফাতিমাহ্‌ (রাযিঃ)-এর গৃহে 
আসলেন; কিন্তু ‘আলী (রাযিঃ)-কে গৃহে পেলেন না। ফাতিমাহ্‌ (রাযি$)-কে প্রশ্ন করলেন, তোমার চাচাত ভাই 
কোথায়? ফাতিমাহ্‌ (রাযিঃ) বললেন, তার আর আমার মধ্যে একটা কিছু ঘটেছিল যার ফলে তিনি রাগ করে বের 
হয়ে গেছেন, আর তিনি আমার নিকট ঘুমাননি। তখন রসূলুল্লাহ সুন্ট এক লোককে বললেন, দেখ তো, ‘আলী 
কোথায়? লোকটি এসে বলল, হে আল্লাহর রসূল! তিনি মাসজিদে ঘুমিয়ে আছেন। রসূলুল্লাহ সু তীর নিকট 
আসলেন। ‘আলী (রাযিঃ) শুয়েছিলেন। তার এক পাশের চাদর সরে গিয়েছিল, ফলে গায়ে মাটি স্পর্শ করেছিল। 
রসূলুল্লাহ 3% মাটি ঝাড়তে শুরু করলেন এবং বললেন, হে আবু তুরাব! উঠো, হে আবু তুরাব! উঠো। 
(ই.ফা. ৬০১১, ই.সে. ৬০৪৯) 
oly oof 0 ii Jb gb: il ~ 
৫. অধ্যায় : সাদ ইবনু আবূ ওয়াক্কাস (রাযিঃ)-এর ফাযীলাত 
be me 0h 3 LP Dy CF OU UES bd oh LLL Gal BS ory 
bn CL Se) tf: I HE Cals BEG a UD Gt SG LAE te BaD Sy oH ie 
ty SL 08. tin ba" BEE A ILD UH GHA Sia lady: I. Th as 
Abbe cic co HE 4 ADH ke EG. Al Cn YS bs of 
৬১২৪-(৩৯/২৪১০) ‘আবদুল্লাহ ইবনু মাসূলামাহ্‌ ইবনু কা'নাব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হত ৰৰ্দিত্ 
যে, এক রাত্রে রসূলুল্লাহ 3% জেগে রইলেন আর তিনি বললেন, আমার কোন সৎকর্মশীল সহাবী যদি এ রাতটিতে 
আমাকে পাহারা দিতো! এমন সময় আমরা অস্ত্রের ঝন্বনানি শুনতে পেলাম । রসূলুল্লাহ সর্ট রললেন, ইনি কে? 
উত্তর এলো, আমি সা'দ ইবনু আবূ ওয়াক্কাস। আপনাকে পাহারা দিতে এসেছি, হে আল্লাহর রসূল! ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) বললেন, তখন রসূলুল্লাহ 38 ঘুমিয়ে পড়লেন। এমতাবস্থায় আমি তীর নাক ডাকার আওয়াজও শুনতে 
পেলাম ৷ (ই.ফা. ৬০১২, ই.সে. ৬০৫০) 
35 be Sh CE pe bh Eo Boy CS EG 2c bs Hh ES (fey Wve 
UR A Ach Se BE Al ID Dg: CH LE J 2D 0 ole 0 dil die LP Pe 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাষিঃ)-গণের ফাযীলাত পর্ঘাদা ৩ণ৭ 


Gk ob By: U6." Ty 0 C0 BE dl IO UE poly of ILE. be 
tin tn Ei ey 5 loo obo ERED OAL LL CES BG al 0 

৬১২৫-(৪০/..) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) :.... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
মাদীনাহ্‌ আগমনের প্রথম দিকে এক রাত্রে রসূলুল্লাহ 3 জেগে রইলেন। আর তিনি বললেন : আমার সহাবীদের 
মধ্য হতে কোন নেক লোক আমাকে এ রাত্রের পাহারা দিলে কতই না ভাল হতো! ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন যে, 
এমতাবস্থায়ই আমরা অস্ত্রের ঝন্বানানি শুনতে পেলাম। রসূলুল্লাহ 3 বললেন : ইনি কে? বললেন, সা'দ ইবনু 
আৰু ওয়াক্‌কাস ৷ রসূলুল্লাহ 3 বললেন : কেন এসেছ? সা'দ (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ ইঁটু-এর সম্পর্কে 
আমার অন্তরে আশঙ্কা জেগেছে, তাই তাঁকে পাহারা দিতে আসলাম । রসূলুল্লাহ 3 তার জন্যে দু'আ করলেন, 


এরপর তিনি ঘুমিয়ে পড়লেন। ইবনু রুমূহের বর্ণনায় রয়েছে, “আমরা বললাম, ইনি কে"? 
(ই.ফা. ৬০১৩, ই.সে. ৬০৫১) 


LL 1) Dan 2h GPG Cle OAH Se EES cd 0 LOL BES (fee) YN 
cH CG Sh dia « HS BE A ID Go: LE CG I Do) Of a CA Se 
৬১২৬-(../..) মুহাম্মাদ ইবনুল যুসান্না (রহঃ) ...,, “আয়িশাহ্‌ (রায়িঃ) হত্তে বর্ণিত । তিনি বলেন, এক 
রাত্রে রসূলুল্লাহ 3% জেগে থাকলেন। (অবশিষ্টাংশ) সুলাইমাম ইবনু বিলালের অবিকল হাদীস রিওয়ায়াত রয়েছে। 
(ই,ফা, ৬০১৪, ই.সে. ৬০৫২) 

Se te af be — BCH G7 MATH BS ple of Ob ele EES (repo) Uy 
GS 0 a ch Se HE AY A BOE A ALD Ea Ce 108 Ge CLA UU BS gs 
oo eo af M3 0 Bs dU 
৬১২৭-(৪১/২৪১১) মানসূর ইবনু আবূ মুযাহিম (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি রললন, সা'দ 
ইবনু মালিক (রাযিঃ) ব্যতীত আর ক্ষারো জন্য রসূলুল্লাহ 38 নিজের মাতা-পিতা দু'জনের উৎসর্গের কথা একত্রে 
বর্ণনা করেননি। উদ যুদ্ধের দিবসে তিনি সা'দকে বলেছিলেন, ভীর মারো, সা'দ! আমার পিতা-মাতা তোমার 

উপর উৎসর্গ হোন। (ই.ফা, ৬০১৫, ই.সে, ৬০৫৩) 
ec Gs Be oo ty Lae BS YU Er Ey El th LAL BE Cp MTA 


Le be A 0 dl SE Lo PAID OF Se bo He jae op UB Bo GE of ON oy E 

‘Se BE a 

৬১২৮-(../..) মুহাম্মাদ ইবনুল মুসার, ইবনু বাশৃশার, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ কুরায়ব, 

ইসহাক্‌ হান্যালী ও ইনু আবূ ‘উমার (রাযিঃ) ‘আলী (রাযিঃ)-এর সূত্রে নাবী 3ু্ট হতে অবিকল হাদীস 
রিওয়ায়াত আছে। (ই.ফা. ৬০১৬, ই.সে. ৬০৫৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৭৮ সহীহ যুসলিম (৫ম খণ্ড) 


D3 be — Dy OH os UU US Sd cj LLL Y Gl LE BS (rovgery-nva 
+2 Es Kd BE al UL OER 5: OU pally of Oh Ae bP ls bo ~ Ml A - 
৬১২৯-(৪২/২৪১২) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌, ইবনু কা‘নাব (রহঃ) ..... সা'দ ইবনু আবূ ওয়াক্কাস 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমার জন্য রসূলুগ্পাহ কন্ঠ তার পিতা ও মাতাকে একসাথে উৎসর্গ করেছেন 
উচ্‌দ যুদ্ধের দিনে। (ই.ফা. ৬০১৭, ই.সে. ৬০৫৫) 
Se ES kl 0 oy C Als OF SN OF pot) Cy pe 09 LG ES (ef 
+ EY ie Mee 09 3 OF TASS Ah 
৬১৩০-(../..) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ, ইবনু রুম্‌হ ও ইবনুল মুসান্না (রাযিঃ) ..... ইয়াহ্‌ইয়া ইবনু সাঈদ 
(রাযিঃ)-এর সূত্রে এ সানাদেই রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০১৮, ই.সে. ৬০৫৬) | 
Ue se 0 S89 be — Bld] OH od — BE UES te ty EOL EC UN 
TAS DEL bn OD US J. Al Ls Ld Ss BE aU al be A Gs Ae 
i Ll Las 35 05 ei SCE UG + ls of SG 0 BE La A IE Cal 
+ ial S od OES Co BE A J) UAL He CEI 
৬১৩১-(../...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ ঈু্ট 
উহুদ যুদ্ধের দিবসে তীর জন্য নিজের পিতা ও মাতাকে একসাথে উৎসর্গ করেছিলেন। সা'দ (রাযিঃ) বলেন, 
মুশরিকদের এক ব্যক্তি মুসলিমদের উপর অগ্ননমূর্তি ধারণ করছিল। তখন রসূলুল্লাহ ক্টু বললেন : হে সা'দ! তীর 
নিক্ষেপ করো। আমার পিতা-মাতা তোমার জন্য উৎসর্গ হোক। আমি তাকে কেন্দ্র করে একটা তীর বের করলাম, 
যাতে ধারালো অংশটি ছিল না। ওটা তীর পাজরে লাগতেই সে পড়ে গেল, এতে তার গুপ্তাঙ্গ উন্মোচিত হয়ে 
গেল। ফলে রসূলুল্লাহ সনু হাসলেন : আমি তার মাড়ির দাত পর্যন্ত দেখতে পেলাম । (ই.ফা. ৬০১৯, ই.সে. ৬০৫৭) 
Be nga CF CLAY ES VU A 0 AG Le of 0 D8 HES (veer 
- 0 - IH in EU 33 CLS od be Bt al GS i Ls We Uo "5S 
May HY ELL: EG. ORY Ub Yo sms HS AN LY sc dei 
+ gg SUT Gh Uy ery 
Uv oscain (ELE AY ULI ELF Ss TH @ 2 pd UH 
£0) dian i Gy 3 Unley Wns Ui te x dC DEY he MAG 
he 
<li BE UD so Hl SSE UL Gs Le Lak HE ILO Ll: 
UA NH. Sf Co te BO 08. AG CL St Cb OL 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাঘিঃ)-শণের ফাষীলাত [মর্যাদা] ৩৭৯ 


" 25 PER RO 0 ye dh: UU. 23h Ci LY CLA rds SY ah 8 Xl 

পলা DA dik (UES) cp SLD IF dl TH: U6 

lh: JN. bp dl 2S: Sh ob BE Ge od SL cons I 
THE Sy BY US ELd: UG. SE: cl. A: i. Lali: cd 


dos a, . VLR BL cabs JUS: 1 ops Jail ne ph oe Sy : 
Ste So Hie to o52 blo i - UE ol, - HATE J- pad 
bn 5 Digi ch Sp bsnl Nal wi 88 - শখ = tae ipl i — 
A BE a U0 CE A CO 3 Gd pl GS Sl no Bl - HN - Lal 
wn LD IN, Lar, dr Lah US) A  - Lb dS - eR Fd Js 
(4. : 0 si (Ln Se 

৬১৩২-(৪৩/১৭৪৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... মুস'আব ইবনু সা‘দ 
(রাযিঃ) তীর পিতা হতে বর্ণিত যে, তাঁর সম্বন্ধে কুরআনের কতক আয়াত নাযিল হলো। তাঁর মা কসম করে 
ফেলেছে যে, তিনি ইসলামকে যতক্ষণ অস্বীকার না করবেন ততক্ষণ তার সঙ্গে কথা বলবে না, খাবেও না, পানও 
করবে না। সে বলল; আক্লাহ তা'আলা তোকে নির্দেশ করেছেন, পিতা-মাতার কথা মেনে চলতে । আর আমি 
তোর মা। আমি তোকে এ আদেশ করছি। মা তিন দিন পর্যন্ত কোন খাদ্য গ্রহণ করল না। যাতনায় সে অজ্ঞান 
হয়ে গেলে 'উমারাহ্‌ নামক তার এক পুত্র তাকে পানি পান করাল মা সা‘দের উপর বদ্দু‘আ করতে লাগল। 
তখন আল্লাহ তা'আলা কুরআন মাজ্রীদে এ আয়াত নাযিল করলেন : “আমি মানুষকে আদেশ করেছি তার পিতা- 
মাতার প্রতি উত্তম আচরণ করতে । তবে ওরা যদি তোমার উপর শক্তি প্রয়োগ করে আমার সঙ্গে এমন কিছু 
শারীক করতে যার সম্বন্ধে তোমার কোন জ্ঞান নেই, তুমি তাদের আনুগত্য করো না”- (সুরাহ্‌ আল ‘'আনকাবূত ২৯: 
৮)। “আর পৃথিবীতে তাদের সঙ্গে সত্তাবে বসবাস করবে”-- (সূাহ্‌ আল লুক্মান ৩১: ১৫) । 

সা'দ বলেন, একবার রসুলুল্লাহ 3ু-এর হাতে বিপুল সংখ্যক যুদ্ধলন্ধ সম্পদ আসলো। এতে একটি 
তরবারিও ছিল। আমি সেটা নিয়ে রসূলুল্লাহ স্লু-এর নিকট এসে বললাম, এ তরবারিটি আমাকে দিন। আর 
আমার অবস্থা কি তা আপনি জানেনই । তিনি বললেন, এটা যেখান থেকে নিয়েছো সেখানেই রেখে দাও। আমি 
গেলাম এবং ইচ্ছে করলাম যে, এটাকে তাপ্তারে রেখে দেই; কিন্তু আমার মন আমাকে বঞ্চনা করল । অমনি 
রসূলুল্লাহ 3্-এর নিকট ফিরে আসলাম । বললাম, আমায় এটা দান করুন। তিনি উচ্চৈঃন্বরে বললেন, এটা 
যেখান থেকে এনেছো সেখানে রেখে দাও । তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন : “তারা আপনাকে যুদ্ধলব্ধ 
সম্পদ সম্পর্কে জিজ্ঞেস করে”- (সূরাহ্‌ আল আনফাল ৮: ১)। 

তিনি বলেন, আমি অসুস্থতা বিধায় রসুলুধ্লাহ 3 -কে আসতে বললাম, তিনি আসলেন। আমি বললাম, 
আমাকে অনুমতি দান করুন, আমি যাকে ইচ্ছা তাকে আমায় ধন-সম্পদ ভাগ করে দিয়ে দেই । তিনি অস্বীকার 
করলেন। আমি বললাম, তবে অর্ধেক ধন-সম্পদ দিয়ে দেই । তিনি তাও স্বীকৃতি দিলেন না। আমি বললাম, তবে 
তবে এক তৃতীয়াংশ সম্পদই দিয়ে দেই। তিনি চুপ হয়ে রইলেন। পরবর্তীতে এক তৃতীয়াংশ ধন-সম্পদ দান 
করাই অনুমোদিত হলো। সা'দ বলেন, একবার আমি আমলার ও মুহাজিরদের কতিপয় ব্যক্তির নিকট গেলাম। 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮০ সহীহ মুসলিম (হম খণ্ড) 
তারা আমাকে বলল, এসো তোমায় আমরা আহার কব এবং মদ পান করাব। এ এ ঘটনা মদ হারাম হওয়ার 
পূর্বের। আমি তাদের নিকট একটি বাগিচায় গেলাম। সেখানে উটের মাথার "ভুলা হয়েছিল আর মনের 
একটা মশক ছিল। আমি তাদের সাথে গোশ্ত খেলাম এবং মদ পান করলাম। সেখানে মুহাজির ও আনসারতেন 
আলোচনা কাদে আমি বললাম, মুহাজিররা আনসারদের তুলনায় উত্তম। এক ব্যক্তি মাথার একটি হাড় দিয়ে 
আমাকে আঘাত করল। আমার নাকে যখম হয়ে গেল। আমি রসূলুল্লাহ 3%-এর নিকট তা উল্লেখ করলাম । তখন 
আল্লাহ তা'আলা আমার সম্বন্ধে আয়াত অবতীর্ণ করলেন : “মদ, জুয়া, মূর্তিপূজার বেদী ও ভাগ্য নিৰ্ণায়ক তীর 
ঘৃণ্য বস্তু যা শাইতানের কাজ"- (সূরাহ্‌ আল-মায়িদাহ্‌ ৫: ৯০) । (ই.ফা. ৬০২০, ই.সে. ৬০৫৮) 
be et ES ho ts ্ x HG 0 th Loy cdl ty LOL BS JE) OY 
Tb ah GS SE lf: U8 A 2d Co AD Of lah be FOS Lh Sm 
Lang UU 1s Wat Of WY 1388: U6 at Se IT) Hl be DAS PH 
se BD UN OE TOE A Of 2p COS Call BS 89 re 
৬১৩৩-(৪৪/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... মুস'আব ইবনু সা'দ 
(রাযিঃ) হতে বর্ণিত তিনি তার পিতা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমার সম্পর্কে চারটি আয়াত নাযিল 
হয়েছে। অতঃপর পূর্বোল্লিখিত হাদীসের অবিকল হাদীস রিওয়ায়াত করলেন। শু'বাহ্‌ কেবল এটুকু কথা অতিরিক্ত 
বলেছেন- “সা'দ (রাযিঃ) বলেন, মানুষেরা আমার মাকে খাবার খাওয়ানোর সময় একটি কাঠি দিয়ে তার মুখ 
খুলত, পরে তার মুখে খাদ্য দিত” এ বর্ণনায় এরূপ রয়েছে, “সা‘দের নাকে সত হানল তাতে তার নাক 
ভেঙ্গে গেল । আর সা‘দের নাক ভাঙ্গাই ছিল” । (ই.ফা. ৬০২১, ই.সে, ৬০৫৯) 


Cr GD: G5 ghd ue UU te AD ie Be AA IAS BE (arf 
Bs Us in oh CL UG fox: Loy Aly He) LS Ca ETD A be 
+ TA IS 1 SOL UE rete 220 
৬১৩৪-(৪৫/২৪১৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সা*দ (রাযিঃ) হতে বর্ণিত । “যারা তাদের প্রতিপালককে 
সকালে ও সন্ধ্যায় তার সস্তুষ্টি অর্জনের লক্ষ্যে আহ্বান করে তাদের আপনি বিতাড়িত করবেন না”"- (সূরা আল- 
আন'আম ৬: ৫২) । এ আয়াতটি ছয় লোক সম্বন্ধে নাযিল হয়। তন্মধ্যে আমিও একজন ছিলাম এবং ‘আবদুল্লাহ 

ইবনু মাস‘উদও ছিলেন। মুশরিকরা বলত, এ ধরনের লোককে আপনি সঙ্গে রাখবেননা। 

(ই.ফা. ৬০২২, ই.সে. ৬০৬০) 

Le JIL Le | Ee Bee SR Ee C.. Jey Yo 


Sl BE a LES UH Br Se FE LE US U5 2 bp asf be BOE 5 pi 
EE LASS 93% 

Bl IS oh dh Cpl CL Ss Ts Bis be Uno 2 ty UT Ci, 
ly Hal HD URS col ADEE YP Un 5 dl Ub LE CG LE Uf sn UB 
(evil ites Us 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] : ৩৮১ 


৬১৩৫-(৪৬/...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত । আমরা ছয় লোক 
রসূলুল্লাহ সু-এর সঙ্গে ছিলাম । মুশরিকরা বলল, আপনি এসব লোকদেরকে আপনার নিকট হতে বিতাড়িত 
করুন। যাতে তারা আমাদের মাঝে আগমনের সাহস না পায়। 

সা'দ (রাযিঃ) বলেন, তন্মধ্যে আমি, ইবনু মাসউদ, বানূ হুযায়লের এক লোক, বিলাল এবং আরও দু'জন 
লোক ছিলাম, যাদের নাম আমি নিচ্ছি না। রসূলুল্লাহ 3-এর মনে আল্লাহ যা চাইলেন তা জাগল। তিনি মনে 
মনেই কথা বললেন । তখন আল্লাহ তা'আলা নাযিল করলেন : “যারা তাদের প্রতিপালককে সকালে ও সন্ধ্যায় তার 
সন্তুষ্টি অর্জনের জন্য আহ্বান করে তাদের আপনি বিতাড়িত করবেন না”- (সূরাহ্‌ আল আন'আম ৬: ৫২) । 

(ই.ফা. ৬০২৩, ই.সে. ৬০৬১) 


4% Uf 05 dl td SAMY ll SUS ms : 0G -" 
৬. অধ্যায় : তাল্হাহ্‌ ও যুবায়র (রাযিঃ)-এর ফযীলাত 
Ae ty Las Gs TLE Ly My all PENS ES (veveivy- vn 
ILO Ee GH USL of CF of CHA UN- SUR A — lh ES ah cN 
+ Us CF BL Dl 12 BG al UD Cowsd BG 5h pil as of BE 
৬১৩৬-(৪৭/২৪১৪) মুহাম্মাদ ইবনু আবূ বাক্র মুকাদ্দামী, হামিদ ইবনু ‘আমর বাক্রাবী ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল আ'লা (রহঃ) ..... আবূ ‘উসমান (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, যখন রসূলুল্লাহ 3% কাফিরদের 
সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন কোন কোন দিন তালৃহাহ্‌ এবং সাদ (রাযিঃ) ছাড়া আর কেউই রসুলুল্লাহ ঈু-এর 
সাথে ছিল না। এটি তাদের দু'জনের বর্ণিত হাদীস । (ই.ফা. ৬০২৪, ই.সে. ৬০৬২) 
0 A be SEL 0h Zoe be LE tL OGL EG ly SLE ES (ovogen-ury 
SCE LS Bn CSE GS Ess oly Be a Oy CS: UH Als UN A So 
"ED GNSS Gon ep HI ‘#E : a) UB EN CN 5S 5 
৬১৩৭-(৪৮/২৪১৫) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, খন্দকের যুদ্ধের দিবসে রসূলুল্লাহ কুট লোকদের জিহাদের অনুপ্রেরণা দিলেন। যুবায়র (রাযিঃ)-এর 
আহ্বানে সাড়া দিলেন। আবাঁর*রসূলুল্লাহ ঈু্টু ডাকলেন। তখনও যুবায়রই সাড়া দিলেন। অতঃপর রসূলুল্লাহ 3% 
পুনরায় ডাকলেন। যুবায়রই সাড়া দিলেন। তখন রসূলুল্লাহ স্ন্ট বললেন : প্রত্যেক নাবীরই একজন ঘনিষ্ঠ 
সহযোগী থাকে, আর আমার ঘনিষ্ঠ সহযোগী হলো যুবায়র। (ই.ফা. ৬০২৫, ই.সে. ৬০৬৩) 
GEL 5% Hf EC HP Ch pita oe LU Hf ES SES HH EES (fee) UOTA 
icy FE Ll OF oH UF DEL of Lod ie TASS UL EG oy Le Gh PAS tH 
EE ne 
৬১৩৮-(../..) আবু কুরায়ব ও ইসহাক্‌ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সূত্রে নাবী স্্ট হতে বর্ণিত । 
হাদীসটি তিনি ইবনু ‘উয়াইনার হুবহু রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০২৬, ই.সে. ৬০৬৪) 


—-৫২' 


WwwwW.waytojannah.com 


Contents 


ত৮২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


welt UN gl oH ce LASS sal 1h Ss ED ts bel En (rev/ea) 1) 


AED 


of 0s sho Ge Ub Ay Se 2 sf BR Gs te, Og Lh tle GA 

SS EG Es 5 Ll SED is a lS UG gts pil BIA SEY 2 Ll 
A ACAD BWA ch Aly of Sl 

Ee 8 53 32 to BA LS 


ge (aks) হযযাির হলত বা ত (রহঃ) টে Lo SRL 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, খন্দকের দিবসে আমি এবং ‘উমার ইবনু আবূ সালামাহ্‌, হাস্‌সান (ইবনু 
সাবিত)-এর কিল্লায় নারীদের সঙ্গে ছিলাম । আমি দেখতাম কক্ষনো তিনি আমার দিকে ঝুঁকে পড়তেন আর কোন 
সময় আমি ঝুঁকে পড়তাম তিনি দেখতেন । আমার বাবাকে আমি চিনে ফেলতাম, যখন তিনি যুদ্ধাস্ে সজ্জিত 
অবস্থায় ঘোড়ায় চড়ে বানু কুরাইযার দিকে যেতেন। 

অপর সূত্রে ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ) বলেন, তারপর আমি বাবাকে এ কথা বর্ণনা করলাম তিনি 
বললেন, পুত্র! তুমি আমায় দেখেছিলে? আমি বললাম, হ্যা। তিনি বললেন, আল্লাহর কসম! সেদিন রসূলুল্লাহ 3 
আমার জন্য তার পিতা-মাতা উভয়কে একত্রে উৎসর্গ করেছেন এবং বলেছেন : তোমার উপর আমার বাবা-মা 
কুরবান হোক । (ই.ফা. ৬০২৭, ই.সে. ৬০৬৫) 


: 8 5 of dl Xe te 43 bo pln op Ld SH Ee is HH BE (fj Ee 
GL HE E33 RG EF 30 G5 GLO Ake of 3 8 Gi SY 2g oC 
Lab ED UST, Sd GEG 0A Se SS HH ALY Tk 8 Del OF Sh Cy Cp 
+ AD Oo 5 OF pls Sh 
৬১৪০-(../...) আবু কুরায়ব (রহঃ) ..... “আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
খন্দকের দিবসে আমি এবং ‘উমার ইবনু আবূ সালামাহ্‌ (রাযিঃ) ওঁ কিল্লায় ছিলাম, যেখানে মহিলারা ছিলেন 
অর্থাৎ- নাবী, সহধর্মিণীগণ । এ সূত্রেই ইবনু মুসহির-এর হাদীসের হুবহু হাদীস রিওয়ায়াত করেন। তবে 
‘আবদুল্লাহ ইবনু ‘উরওয়াহ্‌র বর্ণনা হাদীসে হয়নি। কিন্তু হিশাম তার বাবার সূত্রে ইবনু যুবায়র হতে বর্ণিত হাদীসে 
এ কাহিনীটি উল্লেখ করেছে। (ই.ফা. ৬০২৮, ই.সে. ৬০৬৬) 


4h be en be — LOL OF 3 5d Se LEG Mal Lf KEES GES (reve) = £1 
HON ly Ges UE LE KG Hy A sin ck US HE Al ILO: A of 
"Se She SG Ne Cif : BE al JL) UH ALY oS 
৬১৪১-(৫০/২৪১৭) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ 
3% হেরা পাহাড়ের উপর ছিলেন। তীর সঙ্গে ছিলেন আবূ বাক্র, ‘উমার, ‘আলী, ‘উসমান, তাল্হাহ্‌ ও যুবায়র 
(রাষিঃ) ৷ সে সময় পাথরটি কেঁপে উঠল। রসূলুল্লাহ সু বললেন : থাম্‌। তোর উপর নাবী, সিদ্দীক বা শহীদ 
ব্যতীত আর কেউ নয়। (ই.ফা. ৬০২৯, ই.সে. ৬০৬৭) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৮৩ 


Ee 6 GS Ly to LA os O55 0 Lok Oh A BE ES (pg EY 
be af is pe | 5 Se be ee SS PI 2 By BS UL fn i 1 0 s tela 
Ui ir ol HE al UD JH SAS pr UR se US HE al UM g : THA 
SENG ley ey ULE LE, 8 Ho BE A SES. Set Ge fi NW 
+e dl 2) lly of Ch bly 
৬১৪২-(../..) উবাইদুল্লাহ ইবনু মুহাম্মাদ ইবনু ইয়াধীদ ইবনু খুনায়স ও আহ্‌মাদ ইবনু ইউসুফ ‘আযদী 
(রহঃ) ..... আবু ছরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ সৰ হেরা পাহাড়ের উপর ছিলেন, পাহাড় নড়ে 
উঠলে রসুলুল্লাহ 3 বললেন : শান্ত হও, হেরা! তোমার উপর নাবী, সিদ্দীক বা শাহীদ ব্যতীত আর কেউ নয়। 
তখন এর উপর নাবী নৰু আবূ বাক্র, ‘উমার, ‘উসমান, ‘আলী, তাল্হাহ্‌, যুবায়র ও সাদ ইবনু আবূ ওয়াক্‌কাস 
(রাযিঃ) ছিলেন। (ই.ফা, ৬০৩০, ই,সে, ৬০৬৮) 
100 23h be pt Gs YU ey 5 8 GG Ls ol 58 EES (root tr 
E58 HLA Ce 3 te BALM dE Coll Cue sly rgd: Lae of 
Ee as হিশাম (রাযিঃ)-এর সূত্রে তার পিতা 
হতে বর্ণিত। তিনি বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) আমাকে বললেন, আল্তাহর কসম! তোমার পিতা-মাতা এঁ সফল 
ব্যক্তির অন্তর্ভুক্ত ছিলেন যাঁদের কথা এ আয়াতে বর্ণিত রয়েছে- “আঘাতপ্রাপ্ত হওয়ার পর যারা আল্লাহ ও 
রসূলের আহ্বানে সাড়া দিয়েছেন”- (সূরা আ-লি ‘ইমরান ৩: ১৭২) । (ই.ফা, ৬০৩১, ই.সে, ৬০৬৯) 
od 5 SEY ie Ata Gi Ld ff Be 2 8 HESS Cf EE 
Hs 8 
৬১৪৪-(.../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম (রাযিঃ) থেকে একই সূত্রে এ হাদীস 


রিওয়ায়াত করেছেন। তবে তিনি “অর্থাৎ আবূ বাক্র এবং যুবায়র” কথাটি অতিরিক্ত বলেছেন। 
(ই.ফা. ৬০৩২, ই.সে, নেই) 


HL be ad 2 Wel BL LS, BL 2 pS ty Lol IK Hf BS Joye 
ERM HLA C5 tn dN AGE Ch Ce MH Os Lage lh UN 
৬১৪৫-(৫২/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... ‘উরওয়াহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) আমাকে বলেছেন, “আল্লাহ ও রসূল $ু-এর আহ্বানে যারা সাড়া দিয়েছেন 
আঘাতপ্রাপ্ত হওয়া সত্বেও” তোমার দুই পূর্ব পুরুষ তাদেরই অন্তর্ভুক্ত । (ই.ফা. ৬০৩৩, ই.সে. ৬০৭০) 
Ao 5 dl 2) CVA 09 BEE off SUSE LL -v 
৭. অধ্যায় : আৰু ‘উবাইদাহ্‌ ইবনু জার্রাহ্‌ (রাষিঃ)- এর ফাযীলাত 
AD SS Cc IE to BE EE ES Ls df 0 8 3 EES (ro4orj-1 En 
Ur: HE al ILD 5 0 U6: i dl GE HELO Be ig ety Ec ip 
| tN Ge ALE AE 
Wwww.waytojannah.com 


Contents 
৩৮৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬১৪৬-(৫৩/২৪১৯) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ)' হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সর্ট বলেছেন: সকল উম্মাতের একজন আমীন (বিশ্বস্ত) থাকে। আর হে উম্মাত! 
আমাদের আমীন হলেন আবূ ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌ (রাযিঃ)। (ই.ফা. ৬০৩৪, ই.সে. ৬০৭১) 
od be esl ie — Lt A — Mo Bo Ole Wo snl SLE HS (fot EV 

+ DLs 2 Kk SD ic Sa 1 BE Al UD ce 13 rh nl 
+l oh Cal iin OB EE od ss Sl 

৬১৪৭-(৫৪/...) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । ইয়ামান থেকে কতিপয় 
লোক এসে রসূলুন্পাহ 3 -কে বলল, আমাদের সাথে একজন লোক পাঠিয়ে দিন, যিনি আমাদের ইসলাম ও সুন্নাত 
শিক্ষা দিবেন। 

আনাস (রাযিঃ) বলেন, তখন রসুলুল্লাহ সু আবূ ‘উবাইদাহ্র হাত ধরে বললেন, ইনি হলেন এ উম্মাতের 
আমীন। (ই.ফা. ৬০৩৫, ই.সে. ৬০৭২) 
th La EL: VU - ch oN Bly - 4 9 cE Cr LOS Bo Gr, fee) = 1A 
dU al 0: Ui ie bo HK gh a tp SSG SOY Uf hea: UUs BS hs 
ld Sd S90 8 Ce: 0. Gd Da BY Sc al UD G1 BE a I 

Cd 552 YU en - UG - DG YS GOEL IU. "ol 2 

৬১৪৮-(৫৫/২৪২০) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... হুযাইফাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত 
যে, নাজরানবাসী কিছু লোক রসূলুল্লাহ সর-এর নিকট এসে বলল, হে আল্লাহর রসূল! আমাদেরকে একজন 
আমীন (বিশ্বস্ত) লোক দিন। রসুলুল্লাহ সু বললেন : আমি তোমাদের মধ্যে একজন আমীন (বিশ্বস্ত) ব্যক্তিকে 
প্রেরণ করবো, যিনি সত্যই আমীন, সত্যই আমীন। লোকেরা প্রতীক্ষায় ছিল যে, তিনি কাকে পাঠান । বর্ণনাকারী 
বলেন, পরিশেষে তিনি আবু ‘উবাইদাহ্‌ ইবনু জাররাহ্‌কে প্রেরণ করলেন । (ই.ফা, ৬০৩৬, ই.সে. ৬০৭৩) 
ly SEL ofl 02 UU BG ah 25 sf GUE Lal th GED Bo (fg 14 

| + 5353 ALY 
৬১৪৯-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রাযিঃ) হতে একই সূত্রে হ্বহু হাদীস 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০৩৭, ই,সে. ৬০৭৪) 
Ue 4) 2) SA ual JUAk ly ~A 
৮, অধ্যায় : হাসান এবং হুসায়ন (রাযিঃ)-এর ফাযীলাত 
be So 9 Al SE RS Le Lh OU La 15 Lal ES (renvfoy-1o. 
os ba EDL Bll SH C2 UU BEE Co CF EA of OF D5 Os gl 

৬১৫০-(৫৬/২৪২১) আহ্মাদ ইবনু হাম্বাল (রহঃ) ..... আবু ছরাইরাহু (রাযিঃ্) হতে বর্ণিত যে, নাবী কুট 
হাসান (রাধিঃ) সম্বন্ধে বলেন, হে আল্লাহ! আমি একে পছন্দ করি, তুমিও তাঁকে পছন্দ কর, আরাঁয়ে তাকে পছন্দ 
করে তাঁকেও পছন্দ কর । (ই.ফা. ৬০৩৮, ই.সে, ৬০৭৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৩৮৫ 


Cb A OF 5b LP Sof of A AE oe UL Us Lb of OF EES (.fovy-ne) 
LE YG LY J be le BE ILO Ee CBR : UA of bP pri 
UH sete Vie ly Gl Lo ALG HE TC UE Ly ALG Lf A Lass CY 
+ os a El Sl Hl CL Rah: BE dl UI 
৬১৫১-(৫৭/...) ইবনু আবু ‘উমার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, দিনের 
এক প্রহরে আমি রসূলুল্লাহ সু -এর সঙ্গে রওনা হলাম । তিনি আমার সঙ্গে কথা বলেননি। আমিও তার সঙ্গে কথা 
বলছিলাম না। অবশেষে বানু কাইনুকা'-এর বাজারে পৌছলেন, তারপর তিনি ফিরে চললেন এবং ফাতিমাহ্‌ 
(রাযিঃ)-এর গৃহে ঢুকলেন। বললেন, এখানে কি শিশু আছে, এখানে কি শিশু আছে, অর্থাৎ হাসান। আমরা 
অনুমান করলাম যে, তীর মা তাকে ধরে রেখেছেন গোসল করানো এবং সুগন্ধি মালা পরানোর জন্য। কিন্ত 
অল্পক্ষণের ভিতরেই হাসান দৌড়ে চলে এলেন এবং তারা পরস্পরকে গলায় জড়িয়ে ধরলেন। সে সময় রসূলুল্লাহ 
সু বললেন: হে আল্লাহ ! আমি তাকে পছন্দ করি, তুমিও তাঁকে পছন্দ কর, আর পছন্দ কর সে সব ব্যক্তিকে যে 
তাকে পছন্দ করে। (ই.ফা. ৬০৩৯, ই.সে. $০৭৬) 
- 3b On As - Loe be Kn En of UES 30d C5 Al Be Eo (rervjon-nvery 
tal A Hl 0% As BE Hl BE ke ae 0 CAD co: 5 oe th HOM BS 
৬১৫২-(৫৮/২৪২২) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আমি হাসান ইবনু ‘আলী (রাযিঃ)-কে নাবী কঈুটু-এর ঘাড়ের উপর দেখেছি। তিনি বলছেন, হে আল্লাহ! 
আমি একে ভালবাসি, তুমিও তাকে ভালবেসো। (ই.ফা. ৬০৪০, ই.সে. ৬০৭৭) 


18° 8 


be Gt es 5s Ui lh C9 UU ol Le 8 Hs SO Cs LOL BS (yoy-or 


EAA 

৬১৫৩-(৫৯/...) মুহাম্মাদ ইবনু বাশৃশার ও আবু বাক্র ইবনু নাফি' (রহঃ) ..... বারা (রাযিঃ) হতে বর্ণিত। 

তিনি বলেন, আমি রসূলুল্লাহ স-কে দেখলাম, হাসান ইবনু ‘আলীকে তার ঘাড়ে বসিয়ে রেখেছেন। তিনি বলছেন 
£ হে আল্লাহ! আমি একে ভালবাসি, তুমিও তাকে ভালবাসো । (ই.ফা. ৬০৪১, ই.সে, ৬০৭৮) 


85: ১৬ boa pal Ae 0 AEE al Ve ASN Gale ES (rarrfj ot 
AE Vy A i BG Ll RS LAE LR Ut HG LAY 


Wwww.waytojannah.com 


Contents 
৩৮৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬১৫৪-(৬০/২৪২৩) ‘আবদুল্লাহ ইবনু রূমী ইয়ামামী ও ‘আব্বাস ইবনু ‘আবদুল ‘আধীম ‘আন্বারী (রহঃ) 
ইয়াস তাঁর পিতা থেকে বর্ণনা করেন। তিনি বলেন, আমি তাঁর শুভ্র খচচরটিকে টেনে হেঁচড়ে নাবী সুু-এর কামরা 


পর্যন্ত নিয়ে গেলাম। এর উপর আরোহী ছিলেন, নাবী 3% হাসান ও হুসায়ন। একজন সম্মুখে, একজন পশ্চাতে । 
(ই.ফা, ৬০৪২, ই.সে. ৬০৭৯) 


FRE Lal <i Af SUSE Ll ~« 
৯. অধ্যায় : নাবী $-এর আহ্‌লে বায়তের ফাযীলাত 

~ 8 a Lily — S45 03 A Ae Lh Ly Ls dS 8 HH WE (viv/1v)-1)০০ 
Lie i: cdi LS wy Bis to LE of ila te HK be st LOL Eo: 
CLA 0 2 ABA Le C9 CLA GOL TA Fn tm OX ba Ailey Sk BE a EV 
Af LA SE Cait dl Sd UO: U6 2 Ale SG 2 GES abl Cole an UL 
[re srr lS es PGES Ee) 
৬১৫৫-(৬১/২৪২৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র 
(রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 সকালে বের হলেন। তার পরনে ছিল 
কালো নক্শী দ্বারা আবৃত একটি পশমী চাদর । হাসান ইবনু ‘আলী (রাযিঃ) এলেন, তিনি তাঁকে চাদরের ভেতর 
“বেশ করিয়ে নিলেন। ছ্‌সায়ন ইবনু ‘আলী (রাযিঃ) এলেন, তিনিও চাদরের অভ্যন্তরে ঢুকে পড়লেন। ফাতিমাহ্‌ 
(রাযিঃ) এলেন, তাঁকেও ভেতরে ঢুকিয়ে ফেললেন। তারপর ‘আলী (রাযিঃ) এলেন তীকেও ডেতরে ঢুকিয়ে 
নিলেন। তারপরে বললেন : “হে আহলে বায়ত। আল্লাহ তা'আলা তোমাদের হতে অপবিত্রতাকে দৃরীডূত করে 

তোমাদের পবিত্র করতে চান"- (সূরাহ্‌ আল আহ্যাব ৩৩: ৩০ । (ই.ফা. ৬০৪৩, ই.সে. ৬০৮০) 
Ube dl ed) 5 or ly BUG of 5 SUSk LL - 
১০. অধ্যায় : যায়দ ইবনু হারিসাহ্‌ ও তার পুত্র উসামাত্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 

Ee 5 he bo Gd a Ae 0 Chg BS 2s ty HH EES (revenvy-1on 
UB LS SS HBC 5 BS lS Cs Ik US Had Ce ad Ae 9 A te 
lo: vr Sls Al Se HLS CA pel HA oS Uk 

gs OF Al Ae Lh LOL EN kd ff UU se Lh LAL TA SH ey U6 
৬১৫৬-(৬২/২৪২৫) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) তার পিতা হতে বর্ণিত । তিনি 
বলেন, আমরা যায়দ ইবনু হারিসাকে কিছুই বলতাম না, তবে যায়দ ইবনু মুহাম্মাদ বলতাম যতক্ষণ না কুরআনের 


আয়াত অবতীর্ণ হয় : “তোমরা তাদেরকে তাদের পিতৃ পরিচয়ে ডাক আল্লাহর দৃষ্টিতে এটাই অধিক ন্যায়সঙ্গত”- 
(সূরাহ্‌ আল্‌ আহ্যাব ৩৩ : ৫) । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৮৭ ' 


শায়খ আবূ আহমাদ ইবনু ‘ঈসা (রহঃ) বললেন যে, আমাদেরকে আবূ ‘আব্বাস আস্‌ সার্রাজ ও মুহাম্মাদ 
ইবনু ‘আবদুল্লাহ ইউসুফ দুওয়াইরী উভয়েই বলেছেন, এ সানাদে কুতাইবাহ্‌ ইবনু সা*ঈদ আমাদেরকে হাদীসটি 
বৰ্ণনা করেছেন। (ই.ফা. ৬০৪৪, ই.সে. ৬০৮১) 
UE 0 cg BG Cy ES UES GS Leal Be 03 EAT HS (py 
+ he dl SE te A 
৬১৫৭-(../...) আহ্মাদ ইবনু সাঈদ দারিমী (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে এর অবিকল 
রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০৪৫, ই.সে. ৬০৮২) 


EG 0 3 UN 5 LG LEE hl Lh I PG a3 BES (rempar- 1 oA 
TE 09 ee 0 bs 5 al Se be — DRS CH C35 Jelly - Es AY IE Coil 
BE dl UD A 4 Ol Lakh 35 0 LU ie Aly ts BE a U0 CI 
US YS 520 WS 5S Al HI J on 3d 4 od CS FS i TY od VG ty V6 
EG LY ol CE tad Va Ys Ld oli Lf id 
৬১৫৮-(৬৩/২৪২৬) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, ইয়াহইয়া ইবনু আইয়ুব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) 
ee ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, রসূলুল্লাহ 38 একদল সৈন্য পাঠালেন, এতে উসামাহ্‌ ইবনু 
যায়দকে আমীর নিযুক্ত করলেন। মানুষেরা তাঁর নেতৃত্ব নিয়ে সমালোচনা করলে রসূলুল্লাহ 3 দাড়িয়ে বললেন: 
এর নেতৃত্বের যদি তোমরা সমালোচনা করো তাহলে তোমরা এর পিতার নেতৃত্ব নিয়েও পূর্বে সমালোচনা 


করেছিলে। আল্লাহর কসম! তাঁর পিতা নেতৃত্বের যোগ্য ছিল। সে আমার নিকট সর্বাধিক পছন্দের ছিল। আর 
যায়দের পর এখন আমার নিকট সর্বাধিক প্রিয় হলো উসামাহ্‌ (রাযিঃ)। (ই.ফা. ৬০৪৬, ই.সে. ৬০৮৩) 
- EX OF od — AE be Ll Hf Ese 50d Lys Lot I Hf BS (..h-104 
BGS - SY a Ely: Sd Ck AS U6 BE a TAO Ya te AL te 
Br. Gl os CSNY 5 ty A Be Ud BES OS a I SH oe lf TY dS bl - 
bn 8B 3 HS 030 te LY REDS OS UY a i ~ 5 0 CU Sd - BA x ty a 
৬১৫৯-(৬৪/...) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... সালিম (রহঃ)-এর সূত্রে তার পিতা হতে 
বর্ণিত যে, রসূলুল্লাহ সু মিম্ারের উপর দাড়িয়ে বলেছেন: যদি তোমরা তার নেতৃত্বের বিষয়ে সমালোচনা করো। 
এখানে উসামাহ্‌ ইবনু যায়দকে বুঝাতে চেয়েছেন- তবে তো তোমরা ইতোমধ্যে এর পিতার নেতৃত্ব নিয়েও 
সমালোচনা করেছিলে। আল্লাহর কসম! সে নেতৃত্ব দেয়ার যোগ্য ছিল। সে আমার নিকট সবচেয়ে পছন্দেরও 
ছিল। আল্লাহর কসম! এও খুব যোগ্য- এখানেও উসামাহ্‌ক্ে বুঝাতে চেয়েছেন; তারপরে এ-ই আমার সবচেয়ে 
বেশী প্রিয়। অতএব আমি তোমাদের উপদেশ দিচ্ছি, উসামাহ্র সাথে সুন্দর আচরণ করো। সে তোমাদের মতই . 
একজন সংকর্মপরায়ণ। (ই.ফা. ৬০৪৭, ই.সে. ৬০৮৪) 


Wwww.waytojannah.com 


Contents 


৩৮৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ue dl et) 23 09 Al SP Uk El - 1) 
১১. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার (রাযিঃ)-এর ফাষীলাত 
te mel 0 52 br ul Jel Be 2 08 Hf ES (recy). 
G6 edly 0 BE a UL UES USS: HN OD DES bh dl Se UU ICL dl ie 
+ SH, ELSE as : UN Tlie 

৬১৬০-(৬৫/২৪২৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু আবু মূলাইকাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত যে, ‘আবদুল্লাহ ইবনু জা“ফার (রাযিঃ) ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-কে বললেন, তোমার স্মরণ 
আছে কি যখন আমি, তুমি এবং ইবনু ‘আব্বাস, রসূলুল্লাহ সনঁট-এর সঙ্গে একত্রিত হয়েছিলাম? সে সময় আমাকে 
তিনি আরোহণ করালেন, আর তোমাকে ছেড়ে দিলেন। তিনি বললেন, হ্যা । (ই.ফা. ৬০৪৮, ই.সে. ৬০৮৫) 
OH eS Ba sell ch a Le LO 8 CST pa C2 GEL Be Cty 
| OO | sds 

৬১৬১-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... হাবীব ইবনু শাহীদ হতে ইবনু ‘উলাইয়্যাহ্‌ (রাযিঃ)-এর 
আনাদ ও হাদীসের বিকল রিজয়ারাত করেছেদ। ছে-কং ৬০৪৯, ই.সে. ৬০৮৬) 

EE 3 bir, - EE of 0 28 Ss 33 Ch 3 BE (revapy- iy 
Co es a Se Se od SEE Hd pt 2 Gn A US ais Io Gs 
© 0 GF oo bn EY - U6 - 9 Al lias GE Dk oe Bl 1 BE Al UD U6 

Feats HS se HSE Lh Ges — 5 - As LUG Ll i Al hr ELS OH Sd 


৬১৬২-(৬৬/২৪২৮) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া ও আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ 
ইবনু জা”ফার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন রসূলুল্লাহ সুঁঠ সফর থেকে প্রত্যাবর্তন করতেন তখন স্বীয় 
গৃহের শিশুদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত । বর্ণনাকারী বলেন, একদা তিনি সফর হতে আসলেন, প্রথমে 
আমাকে তাঁর নিকট নিয়ে যাওয়া হল, তখন তিনি আমাকে তাঁর সম্মুখে বসিয়ে দিলেন, তারপর ফাতিমাহ্‌ 
(রাযিঃ)-এর এক পুত্র নিয়ে আসা হলে তিনি তাকে পশ্চাতে বসালেন। আমরা তিনজন একই সওয়ারীতে 
আরোহণ করে মাদীনায় প্রবেশ করলাম । (ই.ফা. ৬০৫০, ই.সে. ৬০৮৭) 


G2 HD pale CR UL Ch pal Se Ese Ks of S28 3H ES Cpv-inr 
3 ay GES — UB - Gy i Da tn PB) BEE Ll UK: Ub hn CF Al SE ES 
Lh Gs a Sl DAS 255 C8 Cl Toi - I - Sl 
৬১৬৩-(৬৭/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু জা*ফার (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, নাবী কু যখন সফর হতে ফিরতেন তখন আমাদের দ্বারা তাকে স্বাগতম জানানো হত৷ একদা 


আমাকে এবং হাসান অথবা হুসায়নের দ্বারা স্বাগতম জানানো হল। আমাদের একজনকে বসালেন তীর সম্মুখে, 
অন্যজনকে পশ্চাতে । এভাবে আমরা মাদীনায় ঢুকলাম । (ই.ফা. ৬০১৫০, ই.সে. ৬০৮৮) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৮৯ 


COED 


EE 5 La ML re LC Gee BS E08 CY OEE ES (rovafaa)- 1146 
BE 4 JD dS): U8 he 05 A Xe LP Le OF MDD sa A 0 OAD op hs 
Al oa Tl as SAY be 5h Alb Als gs dS | 
৬১৬৪-(৬৮/২৪২৯) শাইবান ইবনু ফার্রখ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার (রাযিঃ) হতে বর্ণিত। 


তিনি বলেন, রসূলুল্লাহ 3% এক দিন আমাকে তার পশ্চাতে আরোহণ করালেন এবং কানে কানে আমাকে একটা 
কথা বললেন, এটা আমি লোকদের মধ্যে কাউকে বলব না। (ই.ফা. ৬০৫২, ই.সে. ৬০৮৯) 


Wie 05 Bl od) Casall 2 5 GUS GL - NY 
১২. অধ্যায় : উম্মুল মু'মিনীন খাদীজাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 
| Ec FA ho 5s Gd te EL dG SH [ES (YEv. A) 
th Se [EGA lB 5 Be, c Le hs S50 5 Gs Ll ol [EA 5 
cp be Ld sf Es ok Sf Bc Ld od Cy Bll EE 0 pli CF Hl GU 
CU BE al UL Css Uh By UE CL IU BS 0 A Se Cis Usd to 
AS Ch UG IE Cae Cis Ha lS IA 
+ JAY sl dd Ss Ils 5S Hf I 
৬১৬৫-(৬৯/২৪৩০) আবূ বাক্র ইবনু আবু শাইবাহ্‌, আবু কুরায়ব ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ..... 
‘আবদুল্লাহ ইবনু জা‘ফার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি ‘আলীকে কুফায় বলতে শুনেছি যে, রসূলুল্লাহ 
গন বলেছেন: পৃথিবীর স্ত্রীলোকদের মাঝে সর্বোত্তম হলেন (সে যুগে) মারইয়াম বিনতু ‘ইমরান, আর (এ যুগে) 
খাদীজাহ্‌ বিনতু খুওয়াইলিদ । 
বর্ণনাকারী আবু কুরায়ব (রহঃ) বলেন, ওয়াকী* ইশারা করলেন আকাশ ও জমিনের দিকে। 


{ই.ফা. ৬০৫৩, ই,সে. ৬০৯০) 
th Lo Bn, C LSS BD YU Is Ed 0 8 Hf EE, (ear. yun 
- GH Fo 0 A SE Boy C Lt bo Lah DiS 0 Lode US YG 8 CV cd 
" BE Al UA U5 U5 cg ff CP Be CF Eh 0 35 LP Kt ES of BS 4 Lily, 
Lae Th Ys CEB Ha LT Ue 3 522 G2 SUD Coe LS Hy HE TED in IT 
"ll Me oe BA Laks pL 
৬১৬৬-(৭০/২৪৩১) আবু শাইবাহ্‌, আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার, ‘উবাইদুল্লাহ ইবনু 
মু‘আয ‘আম্বারী (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : পুরুষদের 
. মধ্যে অনেকেই পূর্ণতা অর্জন করেছেন, কিন্তু মেয়েদের মাঝে মারইয়াম বিনতু ‘ইমরান ও ফির‘আওনের স্ত্রী 
আসিয়াহ্‌ (রাযিঃ) ব্যতীত অন্য কেউ পূর্ণতা লাভে সক্ষম হননি। আর অন্যান্য মেয়েদের মধ্যে ‘আয়িশাহ্র 
ফাযীলাত অন্যান্য খাদ্যের উপর ‘সারীদের’ ফাযীলাতের মতো । (ই.ফা. ৬০৫৪, ই.সে. ৬০৯১) 
_৫৩ 


WwwwW.waytojannah.com 


Contents 


৩৯০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be SLSk 03 ES: 1 5 CH OS Ho RS of Ls 8 3 EES (rervpey-1) 
25 dl IO G: 8 BE a Bie od: UB EA Uc: UN eS of te LE 
EE CD iw Sl Wie Lad of a Bi Cred ob HI a3 50 Ge MS 
ESV SEY Ab i LE od Cl UO iy 
CE EE SU. CA UH A off Ce So 8 D5 9 I 
৬১৬৭-(৭১/২৪৩২) আবূ বাক্র ইবনু আবূ  শাইবাহ্‌, আবূ কুরায়ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত ৷ তিনি বলেন, নাবী 3ুু-এর কাছে জিব্রীল ('আঃ) এসে বললেন, হে আল্লাহর 
রসূল! এ তো খাদীজাহ্‌ আপনার নিকট একটা পাত্র নিয়ে আসছেন, যার মধ্যে কিছু তরকারী, খাদ্য ও পানীয় 
আছে। তিনি যখন আপনার নিকট আসবেন তখন তাকে তার প্রতিপালকের এবং আমার পক্ষ হতে সালাম 
বলবেন। আর তাকে জান্নাতের একটি গৃহের সুখবর দিবেন, যা এমন একটি মুক্তা দ্বারা প্রস্তুতকৃত, যার ভিতর 
উন্ক্ত । যেখানে কোন হট্টগোল আর দুঃখ-বেদনা নেই। , | 
আৰু বাক্র সূত্রে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর রিওয়ায়াতে এরূপ বলেছেন। তবে তিনি ০৯০১ ও ৮% 
শব্দের উল্লেখ করেননি । (ই.ফা. ৬০৫৫, ই.সে. ৬০৯২) 
Ue 2 GA ry Cs LOX off EES LS of al Ao Lh LOL UES (verry 111A 
FEY BOE ES UU EY EG Ck 5 BE Al ILO ON A of hd ACh: U6 
৬১৬৮-(৭২/২৪৩৩) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) .... ইসমা‘ঈল হতে বর্ণিত । তিনি 
বলেন আমি ‘আবদুল্লাহ ইবনু আবূ আওফাকে বললাম, রসূলুল্লাহ 3 কি খাদীজাহ্‌ (রাযিঃ)-কে জান্নাতের মাঝে 
কোন গৃহের সুখবর দিয়েছেন? বললেন, হ্যা তাকে জান্নাতের মাঝে একটি মুক্তা দিয়ে তৈরি গৃহের সুখবর 
দিয়েছেন। যেখানে কোন রকম হট্টগোল আর দুঃখ-বেদনা নেই। (ই.ফা. ৬০৫৬, ই.সে. ৬০৯৩) 
Es ES Lt of 08 8 Hf EES, C Lt A GUST SG 03 3 ES (fj 
FES UL ES LE of OF USC as OUG 0 ddl UST pl ts SEY Bo c 
+ hes BE oF of of OF C2 AS of ch del te 
৬১৬৯-(../..) ইয়াহইয়া ইবনু ইয়াহইয়া, আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু 
আবু ‘উমার তারা সকলেই ইবনু আবূ আওফার বরাতে নাবী 3 হতে অনুরূপ হাদীস বর্ণনা করেছেন। 


(ই.ফা. ৬০৫৭, ই.সে. ৬০৯৪) 
LG LF al Up HIE 0 pls be BSE UG As off 2 DUE GS (argv). 
৬১৭০-(৭৩/২৪৩৪) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ সু খাদীজাহ্‌ বিনতু খুওয়াইলিদকে জান্নাতের একটা ঘরের সুসংবাদ দিয়েছেন। 


(ই.ফা. ৬০৫৮, ই.সে. ৬০৯৫) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৯১ 


ce EE ue sia [Er ad Ex SG 02 Lae 2 3 Ere (vérefv£)- NY) 
SY ARI GE Cr cin Ll cli Le 
GR ES oe LS dota ta WIS YS RG ee OA Hy WAS LT ol 


. WSs dd Ge 
৬১৭১-(৭৪/২৪৩৫) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, কোন স্ত্রীলোকের দিকেই আমি এত ইর্যান্বিত হইনি যতটুকু খাদীজাহ্‌র প্রতি হয়েছি; অথচ আমার বিয়ের 
তিন বছর আগেই তার ইন্তিকাল হয়েছে। কেননা আমি তাকে (¥-কে) তার আলোচনা করতে শুনতাম । আল্লাহ্‌ 
তা'আলা তাকে নির্দেশ করেছিলেন যে, আপনি জান্নাতে খাদীজাহ্‌কে একটি মুক্তা দিয়ে তৈরি গৃহের সুখবর দিন 
আর তিনি বকরী যাবাহ করলে খাদীজার বান্ধবীদের গোশৃত উপঢৌকন দিতেন। (ই.ফা. ৬০৫৯, ই.সে. ৬০৯৬) 


be 4 be HO 0h pli CF Pile Lh Laks ES ULE Lj Kn BS (poy VY 
RSD A ls nh ck VBE ols che Sip Ls: AES 
: A. জিল ন uni te IF 55: ch 
৬১৭২-(৭৫/...) সাহূল ইবনু ‘উসমান (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 
খাদীজাহ্‌ ব্যতীত নাবী সহধৰ্মিণীদের আর কারো প্রতি ঈর্ষান্বিত হইনি, অথচ আমার সাথে তীর সাক্ষাৎ ঘটেনি। 
তিনি বলেন : রসূলুল্লাহ 3% যখন বকরী যাবাহ করতেন তখন বলতেন, এর গোশ্ত খাদীজাহ্‌র বান্ধবীদের 
পাঠিয়ে দাও। একদা আমি তাকে রাগিয়ে দিলাম এবং বললাম, খাদীজাহ্‌কে এতই ভালবাসেন? রসূলুল্লাহ 3% 
তখন বললেন : তার ভালবাসা আমার মনে জায়গা করে নিয়েছে। (ই.ফা. ৬০৬০, ই.সে. ৬০৯৭) 
+ Ay ie pls CES LL of be nh LK Hh A SID BES Cfo 
GE SS HT, BL Lf oY LL A Pe PS 
৬১৭৩-(../...) যুহায়র ইবনু হার্ব ও আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রাযিঃ) হতে একই সূত্রে আবূ 


উসামাহ্‌ হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন..... বকরীর কাহিনী পর্যন্ত। এর পরবর্তী কথাগুলো তিনি বর্ণনা 

করেননি । (ই.ফা. ৬০৬১, ই.সে. ৬০৯৮) | 

be £502 be GAD oF ae GOST SN Se GOST 32 Gs Se GES CNV 

ED 0G LY 85S Hk ce Sp CLG tn OA ce BEN 5g Cs cl Le 

. bs 

৬১৭৪-(৭৬/...) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাবী 

সহধর্মিণীদের কারো উপর আমি এত ঈর্ষান্বিত হইনি যতটুকু ঈর্ষা করেছি খাদীজার উপর । কারণ নাবী }% তাকে 

বেশি স্মরণ করতো । অথচ আমি তাকে কক্ষনো দেখিনি। (ই.ফা. ৬০৬২, ই.সে. ৬০৯৯) 


WwwwW.waytojannah.com 


Contents 


৩৯২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


be 502 be GAD ce Sa CUS 00 Se COST A ty Le BES (rir) 4১১০ 
HL i cb BEL LRH: adi LE 


৬১৭৫-(৭৭/২৪৩৬) ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, নাৰী 
¥% খাদীজাহ্‌ থাকাবস্থায় আর কোন বিয়ে করেননি, যতদিন না তিনি ইন্তিকাল করেন। (ই.ফা. ৬০৬৩, ই.সে. ৬১০০) 


33 Ll 


: El LAE ie 43 CF pla Lo ale OF ge BS Mls C9 Ss BEES (vevv/va)- শশী 
"8 CEN CR Ld BE Al LO so Ts CS AA Cs Hi el 
ob CED SEN LA 2h SE te De bn BS Uy: Ci CA Bs Cy Ho lh 
+ ie THE Al ll ay 
৬১৭৬-(৭৮/২৪৩৭) সুওয়াইদ ইবনু সাঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
খাদীজাহ্‌ (রাযিঃ)-এর বোন হালাহ্‌ বিনতু খুওয়াইলিদ রসুলুল্লাহ 3ু-এর নিকট প্রবেশের অনুমতি চাইলেন। 
রসূলুল্লাহ 3-এর মনে হলো যেন খাদীজার অনুমতি । তাই তিনি আন্দোলিত হয়ে বললেন, হে আল্লাহ! এতো 
খুওয়াইলিদের কন্যা হালাহ্‌ খাদীজাহ্‌ নয়। এতে ঈর্ষার উদ্নেক হলে আমি বললাম, আপনি কেন স্মরণ করছেন 
কুরায়শের এমন এক লাল মাড়ী (দস্তবিহীন) এবং সরু পায়ের গোছাওয়ালা (পায়ের নালাদ্বয় ফাটা ফাটা) বৃদ্ধাকে? 
তিনি তো কত পূর্বেই মারা গেছেন। তারপর আল্লাহ তা'আলা আপনাকে তাঁর পরিবর্তে উত্তম স্ত্রীও প্রদান 
করেছেন। (ই.ফা, ৬০৬৪, ইসে. ৬১০১) 
Ye uid Bl i Ld) Lae Jak A inl - NY 
১৩, অধ্যায় : ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর ফাধীলাত 
[5 wn hi, - oh Ma ie ee [5 rs hr wn Jk Es (YévAIVA)- NYY 
CS dh od sl HE al IA UU: A UA LE tk al be Oe Bo Wa Bs - 
U0 an Fl e's be Sl AL oh 5 Eh na bn He of Ly hl 
৬১৭৭-(৭৯/২৪৩৮) খালাফ ইবনু হিশাম ও আবু রাবী' (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন যে, রসূলুল্লাহ সুর বলেছেন : স্বপ্নের মাধ্যমে তিনদিন তোমায় আমাকে দেখানো হয়েছে। একজন 
ফেরেশৃতা তোমাকে একটি রেশমী কাপড়ের টুকরায় ঢেকে নিয়ে এসে বলল, এটা আপনার সহধর্মিণী । আমি 


তোমার মুখের বস্তু সরিয়ে দেখি সেটি তুমিই । আমি বললাম, যদি এ স্বপ্ন আল্লাহর তরফ হতে হয় তবে তা বাস্তবে 
প্রকাশিত হবে। (ই.ফা, ৬০৬৫, ই.সে. ৬১০২) 


be Gee LU Hf Be I Hf BC Onl 0 Ee 25 LH EES (fee) VA 
ee ay ৯; alia 
৬১৭৮-(../..) ইবনু নুমায়র ও আবূ কুরায়ব (রহঃ) তারা ..... হিশাম (রাযিঃ) হতে উপরোক্ত সূত্রে 
অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬০৬৬, ই.সে. ৬১০৩) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৯৩ 


‘Tio Eo LU of tp os dS: UN Es of 8 8G 3 EES (veva/a) এ১১৮৭ 
JAD Uk: eon a tO 3 Ee Sh ts Lo IS gf eS 
Wh G4 CH ins Si: dl. Lb LB SY Gay fF RY 0H BE 
LA UG Y ch nk eli iy Lot LY a dh aly ge FS fy Ml UN Jt 
+ ELL YY Al Ce dl UD Gly Al oli ih 
৬১৭৯-(৮০/২৪৩৯) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ)- 
এর মাধ্যমে ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ন্ট আমায় বলেছেন : আমি কিন্তু আঁচ 
করতে পারি তুমি কখন আমার উপর সন্তুষ্ট থাকো, আর কখন আমার উপর ক্রোধাম্বিত হও। আমি বললাম, 
কিসের মাধ্যমে এটা বুঝতে পারেন? রসুলুল্লাহ 3% বললেন : যখন তুমি আমার উপর সস্তুষ্ট থাকো তখন তুমি 
বলে থাকো- না, মুহাম্মাদের প্রতিপালকের শপথ! আর যখন তুমি রাগান্বিত হও তখন বলো- না, ইব্রাহীমের 

প্রতিপালকের শপথ! আমি বললাম, হ্যা আল্লাহর শপথ! হে আল্লাহর রসূল! আপনার নামটা শুধু বাদ দেই। 
(ই,ফা, ৬০৬৭, ই.সে. ৬১০৪) 

UUs Y A ol AY Se IO 0 pn UF 55 US Bod OF BE, (fo) 1A 
+ 8 USS Ay. Al 
৬১৮০-(.../..) ইবনু নুমায়র (রহঃ) ..... হিশাম (রহঃ)-এর উপরোক্ত সূত্রে “না, ইব্রাহীমের প্রতিপালকের 

শপথ" বাক্য পর্যন্ত বর্ণনা করেছেন। অবশিষ্টাংশ বর্ণনা করেননি। (ই.ফা, ৬০৬৮, ইসে, ৬১০৫) 


Lp a bo HE oh pp bp HS LY Dad Se URL PS os BS. JAY UNAS 


on Und 06 lhe 5b SHE ; Ci BE Al OL) Dp lily LA Cis WH Lue 
«Ll SHS BE 4 UD UE: Cl HE Al 
৬১৮১-(৮১/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্ইয়া (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, তিনি রসূলুল্লাহ 


ু-এর নিকট পুতুল নিয়ে খেলা করতেন। তিনি বলেন, তখন আমার নিকট আমার সঙ্গীরা আসতো । তারা 


রসূলুল্লাহ 3ু্ঠ-কে দেখে আড়ালে যেতো । আর রসূলুল্লাহ 3 তাদেরকে আমার নিকট পাঠিয়ে দিতেন। 
(ই.ফা, ৬০৬৯, ই,সে, ৬১০৬) 


WoC nh Be AA 0 DAD Bac LO Hf Be OS Hf ES (fey AY 
of Sy Ll Ck fh Sh oh Uk Ly iy fn be Hl ot eit EE 
৬১৮২-(../..) আৰু কুরায়ব, যুহায়র ইবনু হার্ব ও ইবনু নুমায়র (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে a 
সূত্রে রিওয়ায়াত করেছেন। জারীর-এর হাদীসে রয়েছে, “আমি কন্যাদের নিয়ে তাঁর গৃহে খেলা করতাম, আর 
কন্যার অর্থ হলো খেলনা ।” (ই.ফা. ৬০৭০, ই.সে. ৬১০৭) 
55 a 5H LG oe Sl te ri te Se GS EK Hf GS (veofan- AY 
+ BE Al J ae By UG LIE Lys AU CS 


Wwww.waytojannah.com 


Contents 
৩৯৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬১৮৩-(৮২/২৪৪১) আবু কুরায়ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । লোকেরা হাদিয়াসমূহ: 
পাঠানোর জন্য ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর পালার প্রতীক্ষা করতো। যেদিন ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর পালা হতো সেদিন 
তারা রসূলুল্লাহ 3ু-কে সম্তুষ্ট করার জন্য উপহার প্রেরণ করতো । (ই.ফা. ৬০৭১, ই.সে. ৬১০৮) 

LE U8 2h Tes La 8 Hs AGED Le 15 CLAD ESD (vesv/Ar) UAE 

BIA let 0 02 pl Ce of ES Ae OF PA Oh sid BS AY UE BS 
HE Ll ELST LE : ol BE Ll ED LIE Uf Glia oF SOY 05 ASD As br Loe 
Gb hn od oe DL 9 Se CHL BE al JD od FE dl JD 5 Lap 
-: i Ket Uy ok od Ll od US LG SY LS Ay OY Al UDG: 
SH. sol I. ob: Ctl CS cL Eh BE Al IAD J 
El GA 5S; Sli BG Ar 10) 3 BE a 3 te Sh ic bm Cn el 
HE 4 4) df eo fic be be iil aC: COE SE a 2 GS Gl 
Lit 1 es Kl SY shy: Dl EOE od Ll Uh st NUS 
Ste sald CHE oh Lo BE LB ESS OES CS CD BE DEVS Ll: Lae 
Las be SLoly ab Hy CH tm A TIS LSA HT FRE dl UD Se DN 
HIE LSA ds Ey 4 SL GA Sad ob Umit Jig Sy 4 el a 
se a BE al U4 BEE Al UD che CHL CH Th i E 5 Uh CHS Fn 
0 al U4 GC BE al I CC Gy A ee LLG CES a BOY ce Use 
4 0 ke LLG Cy: Chi. BOE Ld Th ts lef ary 
HE Al ILO Cp SCHL - 3 0h Sn Ub ds BE al J 
BE an JAD JE — Sib - Ee SA Lm Ml He Dy Cli - EG - ll JESS 


ESEECIL ~~ 
৬১৮৪-(৮৩/২৪৪২) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী, আবূ বাক্র ইবনু নাযূর ও ‘আবৃদ ইবনু হুমায়দ 
(রহঃ) তারা মুহাম্মাদ ইবনু ‘আবদুর রহমানের মাধ্যমে ..... নাবী সহধর্মিণী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণনা 


করেছেন। তিনি বলেন, নাবী সহধর্মিণীগণ রসূল কন্যা ফাতিমাহ্‌কে তার নিকট প্রেরণ করলেন। সে এসে অনুমতি 
প্রার্থনা করল । তখন তিনি আমার চাদর গায়ে আমার সাথে ঘুমিয়ে ছিলেন। তিনি তাকে অনুমতি প্রদান করলেন। 
ফাতিমাহ্‌ (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল! আপনার স্ত্রীগণ আমাকে পাঠিয়েছেন, আবূ কুহাফার কন্যার সম্বন্ধে 
তীরা আপনার ন্যায়-বিচার চান। আমি চুপ করে রইলাম রসূলুল্লাহ 38% তাকে বললেন : হে আদরের কন্যা! 
আমি যা ভালবাসি, তা-কি তুমি ভালবাসো না? সে বললেন, হ্যা, নিশ্চয়ই । রসূলুল্লাহ 3 বললেন, তবে একে 
_'স্দ্নাসো । রসূলুল্লাহ 3%-এর নিকট এ কথা শুনে ফাতিমাহ্‌ (রাযিঃ) নাবী 3-এর স্ত্রীদের নিকট ফিরে গেলেন 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৯৫ 


এবং রসুলুল্লাহ 8%-কে তিনি যা বলেছেন, আর তিনি তাকে যা উত্তর দিয়েছেন তা ভীদেরকে বললেন। 
সহধর্মিণীগণ বললেন, তুমি আমাদের কোন লাভ করতে পারলে না। তুমি পুনরায় রসূলুল্লাহ -এর নিকট গিয়ে 
তাকে বলো, আপনার স্ত্রীগণ আবূ কুহাফার কন্যার সম্বন্ধে আপনার নিকট সুবিচার চাচ্ছেন। ফাতিমাহ্‌ (রাযিঃ) 
বললেন, আল্লাহর শপথ! ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর ব্যাপারে আমি কোন দিন কথা বলতে যাব না। তারপর রসূল 
সহধর্মিণীগণ রসূলুল্লাহ 3-এর স্ত্রী যাইনাবকে তাঁর নিকট প্রেরণ করলেন। তিনিই ছিলেন রসূলুল্লাহ 38%-এর 
নিকট আমার সমমর্যাদার অধিকারিণী। যাইনাবের চেয়ে দীনদার, আল্লাহভীরু, সত্যভাষিণী, মায়াময়ী, দানশীলা 
এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথে ও দান-খয়রাতের জন্যে নিজেকে দৃঢ়ভাবে উপস্থাপন করার ন্যায় কোন নারী 
আমি দেখিনি। তবে তাঁর মাঝে শুধু একটা ক্ষিপ্ততা ছিল, তবে তিনি খুব দ্রুত ঠাণ্ডাও হয়ে যেতেন। তিনি রসূলুল্লাহ 
%-এর কাছে অনুমতি প্রার্থনা করলেন। আর রসূলুল্লাহ 3% ‘আয়িশাহ্‌ (রাষিঃ)-এর সাথে চাদরে ঢাকা 
থাকাবস্থায়ই অনুমতি দিলেন, যে অবস্থায় ফাতিমাহ্‌ (রাযিঃ) তার নিকট এসে ছিল। তখন তিনি বললেন, হে 
আল্লাহর রসূল! আপনার স্ত্রীগণ আমাকে পাঠিয়েছেন। আবু কুহাফার কন্যার সম্বন্ধে তারা আপনার সুবিচার প্রার্থনা 
করেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তারপর তিনি আমার সম্পর্কে মন্তব্য করতে লাগলেন এবং বড় বড় কতক কথা 
শুনালেন। আমি রসূলুল্লাহ 38%-এর চোখের দিকে দেখছিলাম, তিনি আমায় কিছু বলার অনুমতি দেবেন কি-না? 
আমি বুঝতে পারলাম যে, যাইনাবের কথার জবাব দিলে তিনি কিছু মনে করবেন না। তখন আমিও তার উপর 
কথা বলতে লাগলাম এবং অল্প সময়ের মাঝে তাঁকে নিশ্চুপ করিয়ে দিলাম ৷ রসূলুল্লাহ 3% হেসে বললেন: এটা ' 
তো আবু বাক্রের কন্যা । (ই.ফা. ৬০৭২, ই.সে. ৬১০৯) 
Of dl AE LF AS OLE Ly al Se UU 5g Ch dl Se Lo Lo AES (fA 
Uf C2 A es dy Clb: OU Af ie bl 5 da. ALY Ng GAD cf 3 Oe Sh 
৬১৮৫-(../...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু কাহ্যায (রহঃ) ..... যুহরী (রাযিঃ) হতে উপরোক্ত সূত্রে 
এর মর্মার্থবোধক হাদীস রিওয়ায়াত করেছেন। কিন্তু তিনি “যখন আমিও তার সঙ্গে কথা বলা আরম্ভ করলাম তখন 
কিছুক্ষণের মধ্যেই পরাভূত করলাম” এ বাক্যটি বলেননি। (ই.ফা. ৬০৭২, ই.সে. ৬১১০) 
be pois tp Kal a oS Sd ERG ES oH E, (YEET/AE)-T NAY 
PR HE ene Uf oo eo Gf df 098 SE BE Al JAD OK: SM LSE Le 
+ G9 GA UF Bl La Ass OS Clb: wl. Lae 
৬১৮৬-(৮৪/২৪৪৩) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% সফরের ইচ্ছা করতেন তাহলে তিনি বলতেন, আমি আজ কোথায় থাকব? কাল আমি কোথায় 
থাকব? এ কথা ভেবে যে, ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর পালা সম্ভবত অনেক দেরী । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, যখন 
আমার নিকট তার অবস্থানের দিন আসলো, তখন আল্লাহ তা'আলা তাকে আমার বক্ষ ও পীজরের মাঝ থেকে 
উঠিয়ে নিলেন। (ই.ফা. ৬০৭৩, ই.সে. ৬১১১) 
be 5 8 pln bp SE Gh C3 dl 5 AC Le aes Lh EG CEG (rec sfn0)- 1A 
9 9 0 HU BEE al JD Cc ll LUT WH Lee te SH oh Al 5 ch le 
+ SEL EA AAT HEL: UH AS SY xl Be dL 


Wwww.waytojannah.com 


Contents 


৩৯৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬১৮৭-(৮৫/২৪৪৪) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি মৃত্যুর 
আগমুহূর্তে রসূলুল্লাহ সুঠ-কে বলতে শুনেছেন, তিনি তাঁর বুকে হেলান দেয়া অবস্থায় ছিলেন, আর তিনিও 
(‘আয়িশাহ) তীর দিকে কান পেতে রেখেছিলেন; তিনি বললেন, হে আল্লাহ! তুমি আমাকে মাফ করো, রহম করো 
গা মমির জা দা ৬০৭৪, ই.সে. ৬১১২) 


5 Ga cc LL Bo: YU A A Ge df 08 8 Hf EES (fej AA 
+ Ae LY! iy os be HE OS Be US Hn GE Ec a 
৬১৮৮-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে এ সূত্রেই 
অবিকল হাদীস রিওয়ায়াত করেন। (ই.ফা. ৬০৭৫, ই.সে. ৬১১৩) 
Lo Lok BG: YG ll CN billy — JO Os cl 0 Eo EE (fA) VA 
EF: 1% 3 SST 33 CC GH saa 8 BE Cid ~ Cl - FAV, Udy 0 SY 
Eyl i) wf LS Cally sl SHELA, Ll bn aie dl Oh 
Mi T5 ALG : dG [14 
৬১৮৯-(৮৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি শুনতাম যে, কোন নাবীই মৃত্যুবরণ করবেন না, যতক্ষণ না তাঁকে দুনিয়া ও আখিরাতের 
মাঝখান হতে কোন একটি বেছে নেয়ার অধিকার দেয়া হবে। মৃত্যু শয্যায় শায়িতাবস্থায় নাবী -কে বলতে 
শুনেছি, যখন তীর উধ্বশ্বাস শুরু হয়ে গিয়েছিল, “ওদের সঙ্গে, যাদের উপর আল্লাহ দয়া করেছেন; তারা হলেন 
সিদ্দীক, শাহীদ ও সৎকর্মশীল, তারা কতই না ঘনিষ্ঠ বন্ধু”- (সূরাহ্‌ আন্‌ নিসা ৪: ৬৯) । ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, 


আমার মনে হল তখনই তাকে (দুনিয়া ও আখিরাতের মাধ্যমে যা ভাল সেটি গ্রহণ করার) সুযোগ দেয়া হয়েছে। 
(ই.ফা, ৬০৭৬, ই.সে. ৬১১৪) 


Yu al Ge Bo 0 al BE USS C Sy ES is of C9 DG 3 ESS (fa). 
৬১৯০-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে উপরোক্ত সূত্রে অবিকল 
হাদীস বর্ণনা করেছেন। (ই.ফা. ৬০৭৭, ই.সে. ৬১১৫) 


ET 
0 pial Rl be OO BS RS Ed bt Sols OS: es OF U5: J MS 
SH Hi Uk HY mie A I FE A UD OS: < BE a E55 Le 
LLL AE GS cle LS HE dl JA US Clb: ০ এও . "13835 0) A ILE 
RY GDRhr : EL da val 

- CESS Y 13 di: Le ci 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৩৯৭ 


"BS BLY oe le GH 
YN G3 a A BE Al OU es LS AS al dy GG: Lise cA 

৬১৯১-(৮৭/...) ‘আবদুল মালিক ইবনু শু'আয়ব ইবনু লায়স (রহঃ) ..... নাবী-পত্নী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 সুস্থ থাকাবস্থায় বলেছেন: কোন নাবীই ইন্তিকাল করেননি যে পর্যন্ত না 
তিনি জান্নাতে তার জায়গাটি দেখে নিয়েছেন। আর তাঁকে অনুমতি দেয়া হয়েছে। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, যখন 
রসূলুল্লাহ 3-এর মৃত্যু ঘনিয়ে আসলো আর তার মাথা আমার রানের উপর, তখন কিছু সময় তিনি বেছঁশ হয়ে 
রইলেন। হুঁশ ফিরে আসলে তিনি ছাদের দিকে তাকিয়ে থাকলেন। তারপর বললেন, হে আল্লাহ! মর্যাদাসম্পন্ন 
বন্ধুদের সঙ্গে মিলিত করো। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, আমি মনে মনে বললাম, এখন আর তিনি আমাদের গ্রহণ করবেন না। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তখন আমার এঁ হাদীসটি মনে পড়ল যেটি তিনি সুস্থ থাকাকালে বলেছিলেন যে, 
কোন নাৰী মৃত্যুবরণ করেন না, যতক্ষণ না তিনি জান্নাতে তাঁর জায়গাটি দেখে নেন। তারপর তাঁকে দুনিয়া ও 
আখিরাতে যেটিকে ভাল মনে করেন সেটি গ্রহণ করার অনুমতি দেয় 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, এটাই ছিল শেষ কথা যা রসূলুল্লাহ স্ন বলেছেন: “হে আল্লাহ! উচ্চ মর্যাদা 
সম্পন্ন বন্ধুদের সঙ্গে” । (ই.ফা. ৬০৭৮, ই.সে. ৬১১৬) 
U8 Bd of be TASS 32 Ls Ee En ABSIT C8 GEM BS (recom AY 
Lt UM La Tee ce EL CG Ss CEA EOS NY BEE dl UD OS: 
Hh cash Sl: Tews Lan HG i LAS Tale oe Ce Jl OS UY HE al JS 5, 
ue KA LST Lak wi she LE Eh. ob: CH Ey Ck os CSS Gs 
HE 1 cS ce Ta BE LACE A LES Toe od BE ah UD Hd LOE wt 
AEH Ge ie HUG: UH BY CH UD US CL 11 Ul CLUS Las 

EEA UN YS nl Yd) 

৬১৯২-(৮৮/২৪৪৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ 
(রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সু্ঠ যখন সফরে বের হতেন, তখন নিজ স্ত্রীদের সম্বন্ধে লটারী 
করতেন। একবার লটারিতে ‘আয়িশাহ্‌ ও হাফসাহ্র নাম উঠল । দু'জনেই তার সঙ্গে বের হলেন। রসূলুল্লাহ ঈ 
যখন রাতে সফর করতেন তখন তিনি ‘আয়িশাহ্র সঙ্গে কথোপকথন করে চলতেন। হাফসাহ্‌ (রাযিঃ) 
‘আয়িশাহ্‌কে বললেন, আজ রাতে তুমি আমার উটে চড় আর আমি তোমার উটে চড়ি। তারপর তুমি অপেক্ষা 
করবে আমিও অপেক্ষা করব। এরপর ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হাফসাহ্র উটে আর হাফসাহ্‌ (রাযিঃ) ‘আয়িশাহ্র উটে 
সওয়ারী হলেন। যখন রসূলুল্লাহ 3% ‘আয়িশাহ্‌্র উটের নিকট আসলেন এবং এতে সওয়ার ছিলেন হাফসাহ্‌ 
(রাযিঃ) তখন তিনি সালাম দিলেন এবং তাঁর সঙ্গে চললেন। পরিশেষে মনযিলে গিয়ে অবতরণ করলেন। 
‘আয়িশাহ্‌ (রাষিঃ) তাকে (সু-কে) না পেয়ে চটে গেলেন। যখন সকলে মনযিলে যেয়ে নামলেন, ‘আয়িশাহ্‌ তার 
—৫&8 


Wwww.waytojannah.com 


Contents 


৩৯৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


পা ‘ইয্খির”" ঘাসের উপর রেখে বলতে লাগলেন, হে রব! একটা সাপ বা বিচ্ছু আমার দিকে পাঠিয়ে দিন যেন 
আমাকে দংশন করে। তিনি তো আপনার রসূল । আমি তাঁকে কিছু বলতেও পারি না। (ই.ফা. ৬০৭৯, ই.সে, ৬১১৭) 
Al Se LE — Dy OF ULL US hd of LLL Cd He ES (recat ar 
sl oe Le Cok: 03% BEE Al ILD Ch; UF ML 9 od te SAN AE 
+ Eb HL ce ail Sak 
৬১৯৩-(৮৯/২৪৪৬) ‘আবদুল্লাহ ইবনু মাসলামাহ্‌ ইবনু কা‘নাব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ সুঁঠু-কে বলতে শুনেছি, অন্যান্য মহিলাদের উপর ‘আয়িশাহ্র মর্যাদা 
সকল খাদ্যের উপর “সারীদের” শ্রেষ্ঠত্বের মতো। (ই.ফা. ৬০৮০, ই.সে, ৬১১৮) 
C phe UF Us del Bs: 1 5 CI Ey GPG GF FS ES (pga 
SF pal be AON Ae 0 Al Ae be TANG - LOL CN SS nl Se Us Lk Cn, 
Gd as Bf Delt tps fo. BE AULD Chal Lapis od Ody Hay BE 
+ SL 
৬১৯৪-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহইয়া, কুতাইবাহ্‌ ও ইবনু হুজুর (রহঃ) ..... আনাস (রাযিঃ)-এর 
সানাদে রসূলুল্লাহ 3 হতে অবিকল রিওয়ায়াত করেন। তাদের উভয়ের হাদীসে “রসূলুল্লাহ সু হতে শুনেছি” এ 
কথা নেই । ইসমা‘ঈলের হাদীসে “আনাস (রাযিঃ) হতে শ্রবণ করেছি” আছে। (ই.ফা. ৬০৮১, ই.সে. ৬১১৯) 
be 3 0 bly ULE i pm Se Bis Et of 08 8 Hf SS (vesvpe.y-1) 10 
Ae i de 0: Ud ON BE 0 ES Ul Lae te LE be ed oF HUES 
ALES SL BE Ci: i. SN 
৬১৯৫-(৯০/২৪৪৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% তাকে বললেন, জিব্রীল (‘আঃ) তোমাকে সালাম দিচ্ছেন। আমি বললাম, তীর প্রতিও সালাম এবং 
আল্লাহর রহ্মাত বর্ষিত হোক । (ই.ফা. ৬০৮২, ই.সে. ৬১২০) 
Chat NE of 0 EDS EE LDL UST pal C2 GEL ESS (pj aN 


Lee Bas. Ul 5 BEE al J) Of AES Late Lf Aa AE th AL Hf ES Us Ale 


৬১৯৬-(.../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে তাদের হাদীসের অবিকল 
হাদীস রিওয়ায়াত করেছেন। (ই.ফা, ৬০৮৩, ই.সে. ৬১২১) . 
+ ie AY) tig SCE oe Be C2 BL COE Pal 3 SEY HEE (..f..)-10 AV 
৬১৯৭-(../...) ইসহাক্‌ (রহঃ) ..... যাকারিয়্যা (রহঃ) হতে উপরোক্ত সূত্রে অবিকল হাদীস রিওয়ায়াত 
করেছেন। (ই.ফা, ৬০৮৩, ই.সে. ৬১২২) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৩৯৯ 


op Ut UA ot ff GS Lad GA Se dl Se ES (CY -UVAA 
GB Al UO U8 : cH FEE Ll ESD LE Ul AN AE LL BS GA 
dl HEN les Ci: CHG." SL Ae [i ds 1 HE 

: LEY USA: cdl 
৬১৯৮-(৯১/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী (রহঃ) ..... নাবী 3ু-এর স্ত্রী ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
হতে রিওয়ায়াতকৃত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: হে ‘আয়িশাহ্‌! এই যে জিব্রীল (‘আঃ) তোমাকে 
সালাম বলছেন। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, ওয়া ‘আলাইহিস্‌ সালাম ওয়া রহমাতুল্লাহ- তার উপরও সালাম 


এবং আল্লাহর রহ্মাত বর্ষিত হোক । 
তারপর ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, তিনি তো এমন কিছু লক্ষ্য করেন যা আমি দেখতে পাই না। 


ফা. ৬০৮৪, ই.সে. ৬১২৩) 
ED 2S BIG -t 
১৪. অধ্যায় : উম্মু যার “ই-এর হাদীস 
on bil, - SE Ur LAS [EE (9 Lf, Gx =~ (9 se ES (vétafav)- 144 
We cp F12 be 5% oh dl Xe Sl Lp EP Lh HOt UES O55 Uh ce BS 2 
+ is eats UAT te GS YU CGE, CAGE Ha Ete SY ah : Ci 
EG ec Ys AA US Ro Te odo uk 2S TS 353: lsh el 
ERE TRE AT EST UIA Y GEL ATR AY 20: Gi i 
sel ced ys Sl so i Sih 250: ly wd 
LLY BEL YA TY LG Bk 20: Gn od 
+e be IT MEDS Uo Sd USSU 35: ll 
SBI A Es Vy i of EN CE US DRY 30 Cost id 
NEES 1 As 105 p13 Ks LUC LUG LUGE পঃ : lal od 
«A ba bay 0 eB) I: ty ei: 
. gal re SL >» B Erg) ke 3% wh Ev lo BYE BY Ee AE 
CA CH ALY OS YY jb te 4 UL WL Uy BLD: SECA TATED 


ANAL CA CE Ad Sipe Cnc 


Wwww.waytojannah.com 


Contents 
800 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Lae pas in EHR in od 2) ES He: SE ELE 
El GEST BL dea AS Al Ts LE Ald RY id Bb PE 
+ EEE US EL 5 CH NJ 

EUV EDLs ED dpa 

Ue od ©. TE ELS Stl Hit LOS xian EIS of GCSE oH 
- WG Be Vs ts CEs el Eh p53 of SS 

Ug bd Yr Bs Ee C5 Jy bi Gs 5 EYE od Ge dp de 


E55 in SES Ua Hy Goce a Lh Units Uy EDs EX: 
Lh ie Es Shs ly Us ED Ue ED Fa CAG USS Gl Gy Bos 
. Sl EID os: J. 5 I) in cll 
ED Gl Es Ce plo pit UK CS‘ 
EDS ED os df cise BG Al JD 0 ON: Lose ci 
৬১৯৯-(৯২/২৪৪৮) ‘আলী ইবনু হুজ্র সা‘দী ও আহ্‌মাদ ইবনু জানাব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, এগারজন মহিলা একত্রে বসে অঙ্গীকার ও চুক্তিবদ্ধ হলো যে, তারা নিজ নিজ স্বামীর বিষয়ে 
কিছুই গোপন করবে না। 
প্রথম মহিলা বলল : আমার স্বামী দুর্বল উটের গোশতের মতো, যা দুর্গম এক পর্বতের চূড়ায় রক্ষিত । না 
ওখানে আরোহণ করা সম্ভব আর না এমন মোটা তাজা যা সংরক্ষণ করা যায়। 
দ্বিতীয় মহিলা বলল : আমি আমার স্বামীর সংবাদ প্রকাশ করতে পারব না । আমার আশঙ্কা হয়, আমি তাকে 
ছেড়ে না দেই । আমি যদি তার বর্ণনা দিতে যাই তবে তার প্রকাশ্য ও গোপনীয় সব ক্রটিই উল্লেখ করতে হবে। 
তৃতীয় মহিলা বলল : আমার স্বামী খুব লব্বা। ওর ত্রুটি বললে আমি ত্যাজ্য হবো, আর চুপ থাকলে ঝুলে 
থাকবো । 
চতুর্থ মহিলা বলল : আমার স্বামী ‘তিহামাহ্‌’-এর রাত্রের মতো। নাতিশীতোষ্ণ (গরমও নয় আর ঠাণ্ডাও 
নয়) ভয়ও নেই, ক্লান্তিও নেই। 
পঞ্চম মহিলা বলল : আমার স্বামী যখন গৃহে প্রবেশ করে তখন চিতা বাঘ, আর যখন বাইরে যায় তখন 
সিংহ । সংরক্ষিত ধন-সম্পদ নিয়ে সে কোন প্রশ্ব করে না। 
ষষ্ঠ মহিলা বলল : আমার স্বামী খেতে বসলে সব খেয়ে ফেলে, পান করলে একেবারে শেষ করে ফেলে। 
আর ঘুমাতে গেলে একেবারে হাত পা গুটিয়ে নেয়। আমার প্রতি হাত বাড়ায় না, যাতে আমার অবস্থা বুঝতে 
পারে। 
সপ্তম মহিলা বলল : আমার স্বামী বোকা, অক্ষম ও বোবার মতো । সব ক্রটিই তার মধ্যে বিদ্যমান৷ ইচ্ছা 
করলে তোমার মাথায় আঘাত করবে কিংবা গায়ে মারবে অথবা উভয়টিই একত্রে সংঘটিত করবে। 


WwwwW.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-শণের ফামীলাত [মর্যাদা] 80১ 


অষ্টম মহিলা বলল : আমার স্বামীর ‘যারনাব’ নামক সুগন্ধির মতো, তার খরগোশের স্পর্শের ন্যায় কোমল । 

নবম মহিলা বলল : আমার স্বামী এমন যার প্রাসাদের খুঁটিগুলো সুউচ্চ, তরবারির খাপগুলো দীর্ঘ, বাড়ীর 
উঠোনে অধিক ছাই ৷ মাজলিসের পাশেই তার গৃহ। 

দশম মহিলা বলল : আমার স্বামী ‘মালিক’ । আর মালিক-এর কথা কি বলব, আমার এ প্রশংসার চেয়ে 
তিনি আরো শ্রেষ্ঠ । তার রয়েছে অনেক উট, উটশালায় উটের সংখ্যা অনেক, তবে চারণভূমিতে তার সংখ্যা কম। 
উটেরা যখন বাদ্য-বাজনার আওয়াজ শোনে তখন নিজেদের যাবাহের ব্যাপারে নিশ্চিত হয়ে পড়ে । 

একাদশ মহিলা বলল : আমার স্বামীর নাম আবূ যার্‌ই। কী চমৎকার আবু যার্‌“ই। অলংকার দিয়ে সে 
আমার দু'কান ঝুলিয়ে দিয়েছে, বাহুদ্ধয় ভরপুর করেছে চর্বিতে। আমাকে মর্যাদা দিয়েছে, আমিও নিজেকে মর্যাদায় 
অধিষ্ঠিত করছি। সে আমাকে পাহাড়ের কিনারায় ভেড়া ও বকরীওয়ালাদের ভিতরে পেয়েছিল। তারপর সে 
আমাকে উট, ঘোড়া, জমি-জমা ও ফসলাদির অধিকারী বানিয়েছে। তার নিকট আমি কথা বললে সে তা ফেলে 
না। আমি শুইলে ভোর পর্যন্ত শুয়ে থাকি আর পান করলে আত্মতৃপ্ত লাভ করি । 

আবু যার্‌ই-এর মা, কতই না ভালো আবূ যার'ই-এর মা। তার সম্পদ-কোষ অনেক বড় আকারের ৷ তীর 
কুঠরী প্রশস্ত 

আবু যার্‌“ই-এর ছেলে, কত ভালো আবু যার্‌ই-এর ছেলে, তার শয্যা যেন তলোয়ারের কোষ । বকরির 
একটি হাতা খেয়েই সে তৃপ্তি বোধ করে। 

আবূ যার্‌“ই-এর মেয়ে, কতই না ভাল আবূ যার্‌“ই-এর মেয়ে । সে তার বাবা মায়ের অনুগত পোশাক 
পরিচছদে ভরপুর তার প্রতিবেশীদের ঈর্ষার পাত্র। 

আবু যার্‌“ই-এর দাসী৷ কতই না ভালো আবু যার‘ই-এর দাসী । আমাদের কথা বলে বেড়ায় না। আমাদের 
খাদ্য বিনষ্ট করে না, বাড়ী-ঘর ময়লাস্তুপে পরিণত করে না। 

উম্মু যার'ই বলেন, একদিন আবূ যার্‌“ই বাইরে বের হলেন। তখন আমাদের অবস্থা ছিল এই যে, বড় বড় 
দুধের মাখন উঠিয়ে নেয়া হত। সে সময় জনৈক নারীর সঙ্গে তার দেখা হয়। তার সঙ্গে ছিল দু'টো শিশু। শিশু 
দু'টো ছিল দু'টো চিতার মতো! তারা তার কোলের নীচ দিয়ে দু'টি ডালিম নিয়ে খেলা করছিল। তখন আবূ 
যার'ই আমাকে তালাক দেয় এবং সে মহিলাকে বিবাহ করে। এরপর আমি জনৈক লোককে বিয়ে করলাম। সে 
ছিল সরদার, খুব ভালো ঘোড় সওয়ার ও বর্শা ধারণকারী। সে আমার আস্তাবলে বহু চতুষ্পদ জস্ত জড়ো করে। 
প্রত্যেক প্রকার হতে সে আমাকে একেক জোড়া দান করে এবং সে আমাকে বলে, হে উম্মু যার্‌'ই! তুমি খাও এবং 
তোমার আপনজনকে বিলিয়ে দাও । 

অতঃপর দ্বিতীয় স্বামী আমায় যা কিছু দিয়েছে তার সব যদি জমা করি তবুও আবু যার্‌“ই-এর ছোট্ট একটি 
পাত্রের সমতুল্য হবে না। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 38% আমাকে বললেন : তোমার জন্য আমি উম্মু যার্‌*ই-এর জন্য আবূ 
যার্‘ই-এর ন্যায়। (ই.ফা. ৬০৮৫, ই.সে. ৬১২৪) | 
LE 0 en BS dell 0 mp ES a Ge 2 CLD ES (fe) Te 
UE. CLA CHE Uy Us ily. Cb UGE UU GE ALY Tig SE 0 pls Le 
3 Kn sl UE . Bis Se 255 Ys Ey. WO ey Ls 5 USD es 

১) 


Wwww.waytojannah.com 


Contents 


8০২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬২০০-(../..) হাসান ইবনু ‘আলী আল হুলওয়ানী (রহঃ) ..... হিশাম ইবনু ‘উরওয়াহ্‌ (রাযিঃ) হতে 
উপরোক্ত সূত্রে রিওয়ায়াত করেছেন। কিন্তু তাতে নিঃসন্দেহে ব্যতিক্রম এতটুকু রয়েছে যে, +৮৮ +005 আরো 
Mis cos eB রয়েছে- ১6, 1১2: ৬:0১ 5২) ৬41১০ (১০ (অর্থাৎ তার চাদর হলদে 

য়ের চাদর বিশিষ্ট, অন্যান্য মহিলার মতো ছিল শ্রেষ্ঠ, সতীনের ঈর্ষার পাত্রী এবং বলেছেন- Ce Sis 5 
Ll ‘সে আমাদের খাদ্যদ্রব্য বৃথা নষ্ট করে না’। আরো বলেছেন- ED I) 53 i a 
‘প্রত্যেক উপাদেয় বস্তু হতে আমাকে একজোড়া দিয়েছে’ । (ই.ফা. ৬০৮৫, ই.সে. ৬১২৫) 

Lag Ball ge al ely Lablh Unk Gl - 1 
১৫. অধ্যায় : নাবী 3%-এর কন্যা ফাতিমাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 
UG ls of Sl oe ASS Mla 0 LEE 53 0 dl So 0 Sa GES (vesafar) IY) 
He O53 C9 Tah Bf a * LEA Sb SAT SE HSE BE ELE LY 
HE ASS SE Td 5 cls U% AS Gl ce BE al JAD 8 
GB Uf a af OH ms RELY BELO YEON Ak ate 
+N Us HD Ue ohh oie in} SH UD Ll ESS 

৬২০১-(৯৩/২৪৪৯) আহ্‌মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু ইউনুস ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... 
মিসওয়ার ইবনু মাখরামাহ্‌ (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন, তিনি রসূলুল্লাহ 3-কে মিম্বারের উপর থেকে বলতে 
শুনেছেন, হিশাম ইবনু মুগীরার ছেলেরা আমার নিকট অনুমতি চেয়েছে যে, তাদের কন্যাকে ‘আলী ইবনু আবূ 
তালিবের নিকট তারা বিবাহ দিতে চায়। আমি তাদের অনুমতি দিব না, আমি তাদের দিব না, আমি তাদের দিব 
না। কিন্তু যদি ‘আলী ইবনু আবূ তালিব আমার কন্যাকে তালাক দিয়ে তাদের মেয়েকে বিবাহ দিতে চায়, সেটা 


আলাদা কথা। কারণ আমার কন্যা আমারই একটা অংশ । যা তাকে সম্মানহানি করে তা আমাকেও সম্মানহানি 
করে, তাকে যা কষ্ট দেয়, আমাকেও তা কষ্ট দেয়। (ই.ফা. ৬০৮৬, ই.সে. ৬১২৬) 


ff oF oe Ue UB Us gh atl th doled ac Hf HS (tt 
«TC 35 oie Sy Toll Cy" HE al JL UU UG Le 0 Shh cf 
৬২০২-(৯৪/...) আবূ মা‘মার ইসমাঈল ইবনু ইবরাহীম হুযালী (রহঃ) ..... মিসওয়ার ইবনু মাখরামাহ্‌ 


(রাযিঃ) হতে রিওয়ায়াত করেন, রসূলুল্লাহ 3 বলেছেন: ফাতিমাহ্‌ আমারই অংশবিশেষ, তীকে যা কষ্ট দেয় তা 
আমার প্রতিও কষ্টদায়ক । (ই.ফা. ৬০৮৭, ই.সে. ৬১২৭) 


DE 0h AH oo of ES ai 0h Cbs LUST Ke ts Sal HS (por 

i bn i 8 HS Al ie 0 BE x OF 0 A ABE of de ts LOS RS 
A OG OSS 0 Dal A Cie dl re) le OF AY Fe Le 09 S50 die te Li 
Sb FE Al IAD Ge a CH RAUNT L cH: HG Xb eid dh 
A of Oe LY ok EE AS 2 als Y satel 5d al ss Se ATES HER 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪০৩ 


ly 1h oe ae Oh dA les Ay BE A UL CLI Ll ce J of Ch Cs 
"en od EO TS ly we BLL: OB pe My 

RD" UF LAG BU SALA 0h He Eb Olt AE 8 bn Si Vee SUN 
Al ID Cb SY aly LST UA dnl Ys YE IA EL lo 0 5b es wi 
I a UG Ale os 
৬২০৩-(৯৫/...) আহমাদ ইবনু হান্বাল (রহঃ) ..... ‘আলী ইবনু হুসায়ন (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন যে, 
ছ্‌সায়ন ইবনু ‘আলী (রাযিঃ)-এর শাহাদতের পর ইয়াধীদ ইবনু মু'আবিয়াহ্‌ (রাযিঃ)-এর নিকট হতে তারা যখন 
মাদীনায় এলেন, মিসওয়ার ইবনু মাখরামাহ্‌ তখন তার সঙ্গে সাক্ষাৎ করলেন এবং তাকে বললেন, আপনার কোন 
প্রয়োজন থাকলে আমাকে বলবেন। আমি বললাম, না। মিসওয়ার বললেন, রসূলুল্লাহ 3ু-এর তলোয়ারটি কি 
আপনি আমাকে দান করবেন? কেননা আমার ভয় হয় যে, লোকেরা এটি আপনার নিকট হতে আয়ত্ত করে নিবে। 
আল্লাহর শপথ আপনি যদি সে তলোয়ারটি আমাকে দিয়ে দেন তাহলে যতক্ষণ আমার জীবন থাকে এটি কেউ 
ছুঁইতে পারবে না। (মিসওয়ার আরো বলেন) ফাতিমার জীবিতাবস্থায় ‘আলী (রাধিঃ) আবূ জাহ্‌লের মেয়েকে 
বিবাহের প্রস্তাব দিয়েছিলেন। তখন আমি রসূলুল্লাহ স-কে এ ব্যাপার নিয়ে মানুষদের সম্মুখে মিন্বারে দাড়িয়ে 
বক্তৃতা দিতে শুনেছি। আমি তখন সদ্য বালিগ বয়সের । তখন তিনি বললেন, ফষতিমাহ্‌ আমারই অংশ আমার 

আশঙ্কা হচ্ছে, সে তার দীনের সম্পর্কে ফিতনায় না পতিত হয়। 

তারপর তিনি ‘আব্দ-ই-শাম্‌স গোষ্ঠীয় তার জামাতার আলোচনা করলেন, তার আত্মীয়তার প্রশংসা 
করলেন এবং বললেন, সে আমায় যা বলেছে সত্য বলেছে, সে আমার সাথে ওয়া'দা করেছে, আর তা পালন 
করেছে। আর আমি কোন হালালকে হারাম করি না, বা হারামকে হালাল করি না, তবে আল্লাহর শপথ! আল্লাহর 

রসূলের কন্যা এবং আল্লাহর শত্রুর কন্যা কক্ষনো এক স্থানে একত্র হতে পারে না। (ই.ফা, ৬০৮৮, ই.সে. ৬১২৮) 

ce Uk Uf ob sf Gol a SAD AE th dl Ee Bs Cpayt 
Je a SS hs le [5s TALL 5 5d Uf LA Ge co Gx 
LASS Lh ty : 5 cil HE ‘on 5 abl hy cid Cl BE dl J) Cy bl bios 
+ Og ff RI CSU Lx SUD SY 

[50 ) ald Uf end HG Ue U5 GE Cm ALS HE tn aad UN 
Si bd Y aly Cy R35 UES Cs pie Bite Loe Cy LD UY GELS SS 
“AL Bo De dle al JD 

+ Lbsh ES U6 
৬২০৪-(৯৬/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান (রহঃ) ..... মিসওয়ার ইবনু মাখরামাহ্‌ (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন, ‘আলী ইবনু আবূ তালিব (রাযিঃ) নাবী-তনয় ফাতিমাকে ঘরে রেখেই আবূ জাহ্‌লের কন্যাকে 
বিবাহের প্রস্তাব দিয়েছিলেন ফাতিমাহ্‌ (রাযিঃ) যখন এ খবর শুনলেন তখন রসুলুল্লাহ 3%-এর নিকট এসে 


Wwww.waytojannah.com 


Contents 


808 | সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বললেন, লোকেরা কথোপকথন করে যে, আপনি আপনার কন্যাদের সম্বন্ধে রাগ প্রকাশ করেন না। আর এই যে 
‘আলী (রাযিঃ) আবূ জাহ্‌ুলের কন্যাকে বিবাহ করতে যাচ্ছেন। 
মিসওয়ার (রাযিঃ) বললেন, তখন নাবী ক্ৰ দাড়ালেন। এ সময় আমি শুনলাম, তিনি তাশাহ্‌হুদ পড়লেন 
এবং বললেন : আমি আবুল ‘আস ইবনু রাবীর নিকট বিয়ে দিয়েছি, সে আমাকে যা বলেছে তা বাস্তবে পরিণত 
করেছে। আর মুহাম্মাদ কন্যা ফাতিমাহ্‌ আমারই একটা টুকরা, আমি অপছন্দ করি যে, লোকে তাকে ফিতনায় 
ফেলুক। আল্লাহর শপথ! আল্লাহর রসূলের মেয়ে ও আল্লাহ শত্রুর মেয়ে কোন লোকের নিকট কক্ষনো একসাথে 
মিলিত হতে পারে না। 
মিসওয়ার (রাযিঃ) বলেন, তারপর ‘আলী (রাযিঃ) প্রস্তাব প্রত্যাহার করেন। (ই.ফা. ৬০৮৯, ই.সে. ৬১২৯) 
Ci J 43 te - ES (EME Fa Thy BS A oe aE, (1) LARS 
(ES ALY GAD op SSS - ER GT EE Fe A) 
৬২০৫-(../...) আৰু মান রাক্কাশী (রহঃ) ..... যুহরী (রহঃ) হতে এ সূত্রে অবিকল হাদীস রিওয়ায়াত 
করেন। (ই.ফা. ৬০৮৯, ই.সে. ৬১৩০) 
te af i - a ON PA Be pol of Br Usa EES (reo) en 
fe of Be pal th sis Ho - LE, - A bs IAD ADC Le tp 1k 
GL 2 eh UL ty Lb es BE al JA Of 1s Le U4 He Hn cs 0 
oh we 2 kh BEG a ID 4 HG Cpl ij; Lo ch 
Cini snl te Sk te 0 A SEL AC BIG 05g OAL Le 
৬২০৬-(৯৭/২৪৫০) মানসূর ইবনু আবু মুযাহিম ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাষিঃ) হতে 
রিওয়ায়াত করেন, রসূলুল্লাহ সু তার কন্যা ফাতিমাকে ডেকে চুপিসারে কিছু বললেন। তখন তিনি ক্রন্দন 
করলেন। পুনরায় চুপিসারে তিনি কিছু বললেন, তখন তিনি হেসে ফেললেন। ‘আয়িশাহ্‌ (রাষিঃ) বলেন, আমি 
ফাতিমাকে বললাম, রসূলুল্লাহ স্ তোমাকে চুপিচুপি কি বললেন যে, তুমি কান্নাকাটি করে ফেললে এবং এরপর 
কি বললেন যে, তুমি হেসে ফেললে? ফাতিমাহ্‌ বললেন, চুপিসারে তিনি আমাকে তার মৃত্যু সংবাদ দিলেন, তাই 
আমি কারাকাটি করলাম । অতঃপর চুপিচুপি তিনি বললেন, তীর পরিবার-পরিজনদের মাঝে সর্বপ্রথম তাঁর পেছনে 
যাবো আমি, তাই হাসলাম । (ই.ফা. ৬০৯০, ই.সে. ৬১৩১) 


xe be AB Le He Hl Ee 2 ts Kh Goo ls Hh SC. AAATIYY 
LS LL CRG oor he 5 Hh Sie FE a Et: li Lie ie 5302 ie 
be ell. EGO U8 Ge CED UT) Ui Cs BE a LD Ate in Cita ih 
as Wh ki eEcadh Al GL ee sf Cl Ts HE EG WL Bs A Le ff a 
dl ID sf UG Ce VAL BE Al UD BCR C65 3 5 TL SG of be BE A US 
cite CH BEG a ID VICE: CH 2 BE Al JL ce ol Ck Ce; ll CPG 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8০৫ 


LN Wf: IE 8 Al UD OFC ED UT GY on Ae Cy Se 
Lo 3 eH Kd TH La OS Ios I ASL ED ESKER 
EG. dG Gs SH otal HEE SY GY STS ods SEL ON Le 
BS 58 eh Ul Enlye : I i A 33 shy Ch el) Gh SS CU: 
ef Gh Sale CELE: CHE" SHS oh SUG I 'f Cagal sl 
৬২০৭-(৯৮/...) আবূ কামিল জাহদারী ফুযায়ল ইবনু হুসায়ন (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন। তিনি বলেন, রসূলুল্লাহ স8-এর স্ত্রীরা সবাই তীর নিকট ছিলেন, তাদের মধ্যে কেউ বাদ 
ছিলেন না। এমন সময় ফাতিমাহ্‌ (রাযিঃ) আসলেন। তীর চলার ভঙ্গি রসূলুল্লাহ সুঁ-এর চলার ধরণ থেকে 
একটুও আলাদা ছিল না। রসূলুল্লাহ 3 যখন তাকে দেখলেন যখন তিনি এ বলে খোশ-আমদেদ জানালেন, 
মারহাবা, হে আমার আদরের মেয়ে! তারপর তাকে তার ডানদিকে অথবা বামদিকে বসালেন এবং তীর সঙ্গে 
চুপিসারে কিছু বললেন। এতে তিনি খুব কারনাকাটি করলেন। যখন তিনি তীর অস্থিরতা দেখলেন, তিনি আবার 
তাঁর সাথে চুপেচুপে কিছু বললেন, তখন তিনি হেসে দিলেন। আমি তাঁকে বললাম, রসূলুল্লাহ সু তীর 
সহধর্মিণীগণের উপস্থিতিতেই তোমার সাথে বিশেষভাবে কোন গোপন কথা বলেছেন। আবার তুমি কীদছ? 
তখন রসূলুল্লাহ 38% উঠে গেলেন। আমি তাকে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ সু তোমার নিকট কি বলেছেন? তিনি 
বললেন, আমি রসূলুল্লাহ 3%-এর গোপন কথা প্রচার করবো না। ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, যখন রসূলুল্লাহ 
3-এর ইন্তিকাল হয়ে গেল তখন আমি তার উপর আমার অধিকারের কসম দিয়ে বললাম, রসূলুল্লাহ 3 
তোমাকে কী বলেছেন, আমাকে অবশ্যই বলতে হবে। তিনি বললেন, আচ্ছা, এখন তবে হ্যা ৷ প্রথমবার তিনি 
আমাকে গোপনে বললেন, জিব্রীল (আঃ) প্রতি বছর একবার কি দু'বার আমাকে কুরআন তিলাওয়াত করান। 
এ বছর তিনি দু'বার পুনরাবৃত্তি করালেন, আমার ধারণা হয় আমার সময় সন্নিকটে এসে গেছে। তুমি আল্লাহকে 
ভয় করো এবং ধৈর্যধারণ করো। কারণ, আমি তোমার জন্য কত উত্তম পূর্বসুরী। তখন আমি কাদলাম, যা 
আপনি দেখেছেন। তারপর আমার অস্থিরতা দেখে তিনি দ্বিতীয়বার চুপিসারে বললেন, হে ফাতিমাহ্‌! মু'মিন 
রমণীদের প্রধান ও এ উম্মাতের সকল মহিলাদের নেত্রী হওয়া কি তুমি অপছন্দ করো? ফাতিমাহ্‌ (রাযিঃ) 
বললেন, তখন আমি হাসলাম, আমার যে হাসি আপনি তা প্রত্যক্ষ করেছেন। (ই.ফা. ৬০৯১, ই.সে. ৬১৩২) 


SA Ee C ES CF 50 0 dl Se UEC Tt of 08 8 A EES (faa) AY A 
HBG Ll LCS Ll ili Lede be Be be le be A Le HS BS gf BS 
LG dk Lf CEC WC YB LLL CEG Be AYE Ln oe 5 ss OF 
COA tn CA EH ES Ef Ce oli. BE Al JAD mw AY Ci Le: cB eds 
oy is Le: EU Ce VALS CSE BL So0y BE A UO LA CG bm Wh oli 
KITA LS Is Tt ES UE: IE GAL On BY SFE A UO 
is 0 BAY Rl Tf as Rl IS SN) ST Ys oH ol dS Lae Ys Fe 
_৫৫ 


Wwww.waytojannah.com 


Contents 


8০৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ef Cae ps EL 8 BEREAN : TH OLY Bal iG. di Uf Gk 

৬২০৮-(৯৯/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও ইবনু নুমায়র (রাযিঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
রিওয়ায়াত করেন। তিনি বলেন, নাবী ক¥্ট-এর সকল স্ত্রীগণ একত্রিত হলেন। তাদের মাঝে একজনও বাকী 
রইলেন না। তখন ফাতিমাহ্‌ (রাযিঃ) হেঁটে আসলেন। তার হাঁটার ধরণ যেন একেবারে রসূলুল্লাহ 3-এর চলার 
ন্যায়। তিনি বললেন, হে কন্যা! তোমাকে স্বাগতম । অতঃপর তিনি তাকে তাঁর ডান পাশে অথবা বাম পাশে 
বসালেন এবং চুপিসারে কিছু কথা বললেন। এতে ফাতিমাহ্‌ (রাযিঃ) কান্নায় ভেঙ্গে পড়লেন। এরপর তিনি তাকে 
চুপিসারে আবার কিছু বললেন, এতে তিনি হাসলেন। আমি তাঁকে বললাম, কিসে তোমাকে কাদাল? তিনি 
বললেন, আমি রসূলুল্লাহ 3-এর গোপন কথা প্রকাশ করতে পারি না। আমি বললাম, আমি আজকের ন্যায় কোন 
আনন্দকে বেদনার এতো কাছাকাছি দেখিনি। আমি বললাম, রসূলুল্লাহ ন আমাদের বাদ দিয়ে তোমাকে তার 
কথা বলার জন্য বিশেষত্ব দান করলেন। আর তুমি কীদছ? পুনরায় তাকে রসূলুল্লাহ 3% কী বলেছেন, তা প্রশ্র 
করলাম । তিনি বললেন, আমি রসূলুল্লাহ 3ু-এর গোপন কথা ফাস করতে পারি না। পরিশেষে যখন রসূলুল্লাহ 
3-এর ওফাত হলেন তখন আমি তাকে প্রশ্ন করলাম । তখন তিনি বললেন, তিনি (কুনু) আমাকে বলেছিলেন, 
“জিব্রীল (আঃ) প্রতি বছর একবার তাঁর সাথে কুরআন তিলাওয়াত করতেন। আর এ বছর তিনি তাঁর সাথে 
দু'বার পুনরাবৃত্তি করেছেন। এতে আমার, ধারণা হয় নিশ্চয় মৃত্যু আমার সন্নিকটে । আর তুমিই আমার পরিবার- 
পরিজনদের মধ্যে সর্বপ্রথম আমার সাথে মিলিত হবে। তোমার জন্য আমি কতই না উত্তম অগ্রগামী । তখন আমি 
কেঁদেছি। তারপর তিনি আমাকে চুপিসারে বললেন, তুমি মু’মিনা নারীদের প্রধান কিংবা এ উম্মাতের নারীদের 
নেত্রী হবে তা কি পছন্দ করো না? এ কথা শুনে আমি হেসেছি।” (ই.ফা. ৬০৯২, ই.সে. ৬১৩৩) 


Gp dl ed) Cag Hf LL Hf ak ia: ly 01° 
১৬. অধ্যায় : উম্মুল মু'মিনীন উম্মু সালামাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 
2 go CDs eh Yl ie OF LDL) BS tt PN SE ES (rev. JA 
UG Y : NLL ie Ube HES of LL UN - OU 9 els US BES C3 U6 - 
A et Uo OLR HE pc Vie EDS a AT YS Gad SS Abt oj 
BEB SG 5 - UN - LL df ie FE Al dl La Le Ui Of CAs UN 
dl: LL Hf CG - U6 Los th: UN CE 0s ar LES BE al i U8 
nn OLE 8 Sl U6: UB LS UE 53 BE AALS CALS MNS 
| | | HDL oer tls ets 
৬২০৯-(১০০/২৪৫১) “আবদুল আ‘লা ইবনু হাম্মাদ মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা কাইসী (রহঃ) ..... 
সালমান (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন। তিনি বলেন, তোমার পক্ষে যদি সম্ভব হয় তবে বাজারে প্রবেশকারীদের 


মাঝে তুমি প্রথম হয়ো না এবং সেখান থেকে বহির্গমনকারীদের মাঝে তুমি শেষ লোক হয়ো না। কেননা বাজার 
হলো শাইতানের আডডাখানা । আর সেখানেই সে তার ঝাণ্ডা উঁচু করে রাখে। 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8০৭ 


সালমান (রাযিঃ) বলেন, আমাকে এ সংবাদও দেয়া হয়েছে যে, জিব্রীল (আঃ) নাবী 3¥ু-এর নিকট 
আসলেন। তখন তার পাশে উম্মু সালামাহ্‌ (রাযিঃ) ছিলেন। জিব্রীল (“আঃ) কথা বলতে লাগলেন এবং পরে চলে 
গেলেন। তারপর রসূলুল্লাহ 3% উন্মু সালামাহ্‌কে প্রশ্ন করলেন, ইনি কে ছিলেন? বা এমন কথা বললেন উম্মু 
সালামাহ্‌ (রাযিঃ) জবাব দিলেন, ইনি দিহ্‌য়াহ্‌ কালবী (রাযিঃ) ৷ উম্মু সালামাহ্‌ (রাযিঃ) বলেন, আল্লাহর শপথ! 
আমি তো তাকে দিহ্য়াহ্‌ কালবী বলেই মনে করেছিলাম । যে পর্যন্ত না রসূলুল্লাহ সু%-এর বক্তৃতা শুনলাম তিনি 
আমাদের কথা বলছিলেন, কিংবা এমন বলেছিলেন। অর্থাৎ- জিব্রীল প্রবেশের বিবরণ দিচ্ছিলেন। বর্ণনাকারী 
বলেন, আমি রাবী আবূ উসামাহ্‌কে প্রশ্ন করলাম যে, আপনি এ হাদীস কার থেকে শুনেছেন? তিনি বললেন, 
উসামাহ্‌ ইবনু যায়দ (রাযিঃ) হতে । (ই.ফা. ৬০৯৩, ই.সে. ৬১৩৪) 
Ge hl ed) Cxagall A LS SUS ty: 0 -\V 
১৭. অধ্যায় : উম্মুল মু'মিনীন যাইনাব (রাযিঃ)-এর ফাযীলাত 
US Ll use 5s Lai Ee Ll Hf Ce ty Se ES (reoxpev)-Y). 
5 LTH 0 WE LEE 
+ Baty as Ls oS 3 LS 1 UE CHE i 1g TG Lf OLS Eh ti 
৬২১০-(১০১/২৪৫২) মাহমূদ ইবনু গাইলান আবূ আহ্মাদ (রহঃ) ..... উম্মুল মু'মিনীন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 
হতে রিওয়ায়াত করেন। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের মাঝে সর্বপ্রথম সে-ই আমার সঙ্গে 
দেখা হবে যার হাত অধিক লম্বা। অতএব সব স্ত্রীরা নিজ নিজ হাত মেপে দেখতে লাগলেন কার হাত অধিক লম্বা 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, পরিশেষে আমাদের মাঝে যাইনাবের হাতই সবচেয়ে লম্বা বলে ঠিক হলো। 
কেননা, তিনি হাত দ্বারা কাজ করতেন এবং দান করতেন । (ই.ফা. ৬০৯৪, ই.সে. ৬১৩৫) 
Ge dl ed) CA Hf SUSb ia UL — NA 
১৮. অধ্যায় : উম্মুল মু'মিনীন উম্মু আইমান (রাযিঃ)-এর ফাযীলাত 
be Toll oh OL ie AL 8 UES pS Ly LOL OS 3 EES (reorp vy) 
3-8 - U3 23 50 AL 2c ils of ff od BE al ILD Gos U5 od ie 
+ Ae LS Ae TALS 5 CLE By Af CSC EL gH 
৬২১১-(১০২/২৪৫৩) আবু কুরায়ব মুহাম্মাদ ইবনু ‘আলা (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ ক; উম্মু আইমানের নিকট গেলেন। আমিও তীর সাথে গেলাম । তিনি তীর দিকে একটি 
শরবতের পাত্র এগিয়ে দিলেন। আমি জানি না যে, নাবী সুৰ সিয়াম পালন করছিলেন, না এমনিতেই তা ফিরিয়ে 


দিলেন। উম্মু আইমান (রাযিঃ) এতে চীৎকার শুরু করে উঠলেন এবং তাঁর (স-এর) উপর (শরবত পানে) চাপ 
দিতে লাগলেন । (ই.ফা. ৬০৯৫, ই.সে. ৬১৩৬) 


Wwww.waytojannah.com 


Contents 


80৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


th OL BS LAE ale th Se AIA A IR ES (roofer) NY 
Saf dG Ss a BE Al JD By Sts 26 UU: U8 dl ie 3 bo Ton 
A dl Se CAG LS Vc Uf Gia Cb. ED BE Al ILD US US Ws; 
EH SO BE DLO A al Se CU BOS YS A: oii. BE AD 
+ US SED HE cle UI. SLL tne El 
৬২১২-(১০৩/২৪৫৪) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
3ুু-এর ইন্তিকালের পর আবু বাক্র (রাযিঃ) ‘উমার (রাযিঃ)-কে বললেন, চলো উশ্মু আইমানের নিকট যাই, তীর 
সাথে দেখা করতে যাবো, রসুলুল্লাহ 3% তাঁর সাথে দেখা করতেন। যখন আমরা তীর নিকট গেলাম, তখন তিনি 
কাদতে লাগলেন। তারা উভয়ে বললেন, তুমি কীদছ কেন? আল্লাহ তা'আলার নিকট যা কিছু আছে তা তীর 
রসূলের জন্য সর্বাধিক উত্তম । উম্মু আইমান (রাযিঃ) বললেন, এজন্য আমি কীদছি না যে, আমি জানি না আল্লাহর 
কাছে যা কিছু আছে, তা রসূলুল্লাহ 3-এর জন্য উত্তম বরং এজন্য আমি কাছি যে, আকাশ হতে ওয়াহী আসা 
বন্ধ হয়ে গেল। উম্মু আইমানের এ কথা তাঁদেরকে কান্নাপুত করে তুলল। অতএব তাঁরাও তাঁর সঙ্গে কীদতে শুরু 
করলেন । (ই.ফা. ৬০৯৬, ই.সে. ৬১৩৭) 
Le Sl 2) Diy AC 5s ol Hf pote Hf HUE oa ily — 1A 
১৯. অধ্যায় : আনাস ইবনু মালিকের মা উম্মু সুলায়ম এবং বিলাল (রাযিঃ)-এর ফাযীলাত 
dl Ae of GEL oe la Be ale 0 ge ES EES Lua ES (100-1) 
SE 05 he YY 0153 ce HY CA be Al ck SY BE OK: US dl ip 
a BA HCO UB: AUB Wie 
৬২১৩-(১০৪/২৪৫৫) হাসান হুলওয়ানী (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ স্ৰ আপন 
স্ত্রীদের ব্যতীত অন্য কোন নারীর গৃহে ঢুকতেন না। কিন্তু উম্মু সুলায়মের নিকট যেতেন। লোকেরা এর কারণ 
জানতে চাইলে তিনি বললেন, এর উপর আমার বড় মায়া হয়। আমার সাথে থেকে তীর ভাই নিহত (শাহীদ) 
হয়েছে। (ই.ফা. ৬০৯৭, ই.সে. ৬১৩৮) 
Ll 0 HS Ee - GLO oh Dy BS GE a OF BS (reoyvoy- it 
3h: 16 glk te: Al HE Cd Loh cls: UN BE A CP od UP pl ie 
+ HG of od HBL csp aah 
৬২১৪-(১০৫/২৪৫৬) ইবনু আবূ ‘উমার (রাযিঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, নাবী 3% বলেছেন: 
আমি জান্নাতে প্রবেশ করলাম, সেখানে আমি কারও চলার আওয়াজ পেলাম । আমি প্রশ্ন করলাম, কে? লোকেরা 
বলল, তিনি আনাস ইবনু মালিকের মাতা গুমাইসা বিনতু মিলহান (রাযিঃ)। (ই.ফা. ৬০৯৮, ই.সে. ৬১৩৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8০৯ 


5 dl Se OBL LD 5 55 UES EH CY Lo Di HH GES (erovp- ‘1-1০ 
afi eh ef: Jb HE dl UD BA Ae oh Hl be 6d ty Le OS LL 
OB BB All LES cc Ble of 


৬২১৫-(১০৬/২৪৫৭) আবু জা‘ফার স্যাম হৰত লাজ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) 
থেকে রিওয়ায়াত করেন যে, রসূলুল্লাহ 3 বলেছেন : আমাকে জান্নাত দেখানো হয়েছে যে, আমি আবূ তালহার 


সত্ধর্মিণীকে দেখলাম। তারপর আমার সম্মুখে পদধ্বনি শুনতে পেলাম, লক্ষ্য করে দেখি তিনি বিলাল। 
(ই.ফা. ৬০৯৯, ই.সে. ৬১৪০) 


LE GG dl et) sal Lb oh SUnd iy Gb Ye 
২০. অধ্যায় : : আবু তালৃহাহ্‌ আনসারী (রাধিঃ)-এর ফাষীলাত 

ub ie Fa bs UL ES 54s ES ie 0 BS D2 LoS pS (0th DARE) 
EECA S- ELS Y : GY CH hf oe Ce HEL: a 
LLG OE CSAS alas - UB - pty SB Ue AY ch 0d - Ub - x 
Hipe DA CHT SA Shy: eli Vie Ll a SY SE 
1 U5, Cid : U8. i) Db: AM. Ub Ths 0 ll He 1b is 
a J UO Ce ESA BE 2 I SB ko GS. ch ALE BE SE SS SS 
Ls ho 0 BE Al 2D US - U6 - lai J6. ‘USE De BUS MAN: bcd 
OA GS Loch oe 153 Bh CES SY ks te SS \ BE al 03D U5, 
Se YUU: ial Hf 1% - JS - HE al 0 Gi Cle Hf We sel 
Gu otf Ok - - SHU CLE, Is Le BI ER BL ERY J 
ERG LSE EAA Ck Con Lal Wo - JN - Ls. Ji sl ck gH nl CEL 
dfs Bd LE spl C8 HE al 05 ck 3 TS Sai UG: A 
CS: Ce eff dr: SE i EE OLA U5 - HE al J) 
Ld 2 on Fa BE Al UD BS 12 8 inh ss Ck ~~ UN - dl Coy 
" HE Al JD JB - IN - UE FULL BB UES Bh bs 3 US 
excy i2] - dl SE BL He EAS UU. "jd Lak CS dd Ds 
৬২১৬-(১০৭/২১৪৪) মুহাম্মাদ ইবনু হাতিম ইবনু মাইমূন (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, আবু তালহার ওুঁরসজাত উন্মু সুলায়মের একটি ছেলে মৃত্যুবরণ করল। তখন উন্ু সুলায়ম (রাধিঃ) তার 


পরিবার-পরিজনের ব্যক্তিদের বলল, আবূ তালহাকে তার পুত্রের সংবাদ দিও না, যতক্ষণ আমি না বলি। আবূ 
তাল্হাহ্‌ (রাযিঃ) আসলেন । উম্মু সুলায়ম (রাযিঃ) রাতের খানা সম্মুখে নিয়ে আসলে তিনি খাবার খেলেন। এরপর 


Wwww.waytojannah.com 


Contents 
8১০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


উম্মু সুলায়ম আগের চাইতে ভাল মতো সাজগোজ করলেন। আবৃ তাল্হাহ্‌ (রাযিঃ) তাঁর সঙ্গে মিলিত হলেন। 
যখন উম্মু সুলায়ম (রাযিঃ) দেখলেন যে, তিনি মিলনে পরিতৃপ্ত । তখন তাঁকে বললেন, হে আবু তালৃহাহ্‌! কেউ 
যদি কারো কোন জিনিস রাখতে দেয়, তারপর তা নিয়ে নেয় তবে কি সে তা ফিরাতে পারে? আবূ তাল্হাহ্‌ 
(রাযিঃ) বললেন, না। উম্মু সুলায়ম (রাযিঃ) বললেন, তাহলে তোমার ছেলের ব্যাপারে মনে কর (আল্লাহ তাকে 
নিয়ে নিয়েছেন) । আবু তাল্হাহ্‌ (রাধিঃ) রেগে গিয়ে বললেন, তুমি আমাকে আগে বলোনি, এখন আমি অপবিত্র, 
এখন ছেলের সংবাদটা দিলে। অতঃপর তিনি রসূলুল্লাহ 3-এর নিকট গিয়ে ছেলের যা ঘটেছে সব জানালেন) 
রসূলুল্লাহ 3% বললেন: তোমাদের গত রাতটিতে আল্লাহ তা'আলা বারাকাত দিন। উম্মু সুলায়ম গর্ভবতী হলেন। 
অতঃপর রসূলুল্লাহ 3% এক সফরে ছিলেন, উম্মু সুলায়ঘমও এ সফরে তীর .সাথে ছিলেন। রসূল কটু যখন কোন 
সফর হতে প্রত্যাবর্তন করতেন তখন রাতের বেলা মাদীনায় ঢুকতেন না। যখন লোকেরা মাদীনার কাছাকাছি 
পৌছলো তখন উম্মু সুলায়মের প্রসব বেদনা আরম্ভ হলো। আবৃ তাল্হাহ্‌ (রাযিঃ) তার নিকট থেকে গেলেন এবং 
রসূলুল্লাহ 3 চলে গেলেন। আবৃ তাল্হাহ্‌ (রাযিঃ) বললেন, হে প্রতিপালক! তুমি তো জানো যে, আমার ভাল 
লাগে তোমার রসূলের সঙ্গে বের হতে যখন তিনি বের হন এবং তীর সাথে প্রবেশ করত তখন তিনি প্রবেশ 
করেন। কিন্তু তুমি জানো, কেন আমি থেমে গেছি। উম্মু সুলায়ম (রাযিঃ) বললেন, হে আবু তাল্হাহ্‌! আগের 
মতো যাতনা আমার নেই । চলুন আমরা চলে যাই। স্বামী-স্ত্রী মাদীনায় পৌছলে উম্মু সুলায়মের ব্যথা আবার আরম্ভ 
হলো। আর তিনি একটি শিশু ছেলে প্রসব করলেন। আমার মা বললেন, হে আনাস! শিশুটিকে যেন কেউ দুধ না 
খাওয়ায়, যতক্ষণ তুমি তাকে ভোরবেলা রসূলুল্লাহ 3-এর নিকট নিয়ে না যাও। সকাল হলে আমি সন্তানটিকে 
নিয়ে রসূলুল্লাহ 3%-এর নিকট গেলাম । আমি লক্ষ্য করলাম, তাঁর হাতে উট দাগানোর যন্ত্র । আমাকে যখন তিনি 
দেখলেন, বললেন, হয়তো উম্মু সুলায়ম এ পুত্রটি প্রসব করেছে। আমি বললাম, হ্যা । তিনি সে যন্ত্রটি হাত থেকে 
রেখে দিলেন। আমি শিশুটিকে নিয়ে তার কোলে রাখলাম । তিনি মাদীনার ‘আজ্ৃওয়া’ খেজুর আনালেন এবং 
নিজের মুখে দিয়ে চিবুলেন। যখন খেজুর গলে গেল, তখন শিশুটির মুখে দিলেন। শিশুটি তা চুষতে লাগল। 
আনাস (রাধিঃ) বলেন, রসূলুল্লাহ 3% বললেন, দেখো আনসারদের খেজুর-প্রীতি! অবশেষে তিনি শিশুর মুখে হাত 
বুলিয়ে তার নাম ‘আবদুল্লাহ’ রাখলেন। (ই.ফা. ৬১০০, ই.সে. ৬১৪১) 
Bl Of OL BES pale ts se ES HS 0 CLAY Ly LA ES Cpej- NV 
৬২১৭-(../...) আহ্মাদ ইবনু হাসান ইবনু খিরাশ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আবূ তালহার একটি পুত্র মৃত্যুবরণ করল .....-এর পরের অংশ উপরোল্লিখিত হাদীসের অবিকল। 


(ই.ফা. ৬১০১, ই.সে. ৬১৪২) 
E 3l 2D Dy JUDE ta ly - v1 
২১. অধ্যায় : বিলাল (রাযিঃ)-এর ফাযীলাত 
ef be a ff Ge: JUL Sd Ls LOLs hs Lh SE UES (eon A) UNA 
POF SA UB sf ES of EG - 5 bil, — G5 oh dt 2 ts Loe UC OS 
RU ES By Ur SD Ble Se DY BE dl UD: Ub MEA of te 5 of 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪6) সহাবা (রাযিঃ)-গণের ফাবীলাত [মর্যাদা] 8১১ 


J) 8 Ys dl oe Sele af Ul Voge ll SY ol i le giie SRS SLY od Ne Cee 
AMC gl dh, eile 
৬২১৮-(১০৮/২৪৫৮) ‘উবায়দ ইবনু ইয়া*ঈশ, মুহাম্মাদ ইবনু ‘আলা আল হামদানী ‘ও মুহাম্মাদ ইবনু 
‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 ভোরের 
সলাতের সময় বিলাল (রাযিঃ)-কে বললেন, হে বিলাল! তুমি আমাকে বলো, ইসলামের মধ্যে তুমি এমন কোন 
‘আমাল করেছো যার উপকারের বিষয়ে তোমার অধিক প্রত্যাশা । কারণ, আজ রাতে আমি জান্নাতে আমার সম্মুখে 
তোমার জুতার শব্দ শুনেছি। রাবী বলেন, বিলাল বললেন, ইসলামের মাঝে এর চেয়ে অধিক লাভের প্রত্যাশা 
আমি অন্য কোন ‘আমালে করতে পারি না যে, আমি দিনে বা রাতে যখনই পূর্ণ ওযু করি তখনই আল্লাহ তা'আলা 

আমার ভাগ্যে যতক্ষণ লিখেছেন ততক্ষণ এঁ ওযু দিয়ে সলাত আদায় করে থাকি। (ই.ফা. ৬১০২, ই.সে. ৬১৪৩) 

Ug Bd dl ed) Sly Aa OF BAP JUSb ta Gly -N 
২২. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু মাসউদ (রাযিঃ) ও তার মাতার ফাযীলাত 

0 le 5 Al ey ULE Ls Jey Leeedl 0h th Clie Es (reoapr.y-1Y)4 
ee BES OLAS Ey BS ies ees J pS Ls BS Bale CY BG Aaah EY 
bah ce 3 SS oh CH Cd: OU al ie te Lie te Pal be el oo i 
USNS far : o ss id GTS VE CNY nb Ug LE SEND bes 1 
+ ie Hf UG FE al ID 
৬২১৯-(১০৯/২৪৫৯) মিনজাব ইবনু হারিস আত্‌ তামীমী, সাহ্‌ল ইবনু ‘উসমান, ‘আবদুল্লাহ ইবনু ‘আমির 
ইবনু যুরারাহ্‌ হাযরামী, সুওয়াইদ ইবনু সা'ঈদ ও ওয়ালীদ ইবনু শুজা' (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাসউদ 
(রাষিঃ) হতে রিওয়ায়াত করেন, যখন এ আয়াত নাযিল হলো : “যারা ঈমান এনেছে এবং নেক ‘আমাল করেছে 
তাদের খাদ্য বস্তুর মধ্যে কোন অসুবিধা নেই, যখন তারা আল্লাহকে ভয় করে এবং মু'মিন হয়” ..... (সূরাহ আল 
মায়িদাহ্‌ ৫ : ৯৩) শেষ পর্যন্ত, তখন রসূলুল্লাহ 38% আমাকে বললেন, “আমাকে বলা হয়েছে যে, তুমিও তাদের অন্ত 

র্ভুক্ত ৷” (ই.ফা. ৬১০৩, ই.সে. ৬১৪৪) 

UN - a) oN bil, - ID C8 LE EGY aT C3 SEY ES (apy. 
234 op GEL a CE Sf ts 5 of On ES TL 3 ES al) 3 UE Cl GE 
Af tn SY DALE C9 G3 Cg lim UGG Crh oe ol UCL: UU ue off be S53 
+ Sees S55 i HE dl JL Ss 
৬২২০-(১১০/২৪৬০) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল হান্যালী ও মুহাম্মাদ ইবনু রাফি‘ (রহঃ) ..... আবু মূসা 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এবং আমার ভাই ইয়ামান হতে আসলাম । আমরা অনেকদিন পর্যন্ত 


‘আবদুল্লাহ ইবনু মাস‘উদ (রাযিঃ) ও তীর মাকে রসূল-পরিবারেরই লোক বলে ভেবেছি। কারণ তারা রসূলের 
নিকট ঘন ঘন যাতায়াত করতেন এবং তীর কাছে অবস্থান করতেন। (ই.ফা. ৬১০৪, ই.সে. ৬১৪৫) 


Wwww.waytojannah.com 


Contents 
8১২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ESA 


4 be gh PAI BS tale SEL ES IE 3 LOL SES (fj) 
+ Shas KS SG Cw fy UCL HI coge Ui IH TLS en Sf GES off Le 
৬২২১-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... আবূ মূসা (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এবং 
আমার ভাই ইয়ামান হতে পদার্পণ করি ..... অবশিষ্টাংশ পূর্বোক্ত হাদীসে অনুরূপ । (ই.ফা. ৬১০৪, ই.সে. ৬১৪৬) 
be AA Se US : 1 OG EI ED Oh LOL FA CRD BS (poy YY 
be dl Se 5 5 Uo FE Al UD SH: UN oe of CF AN Gf GOL of oP UNE 
Lk 5 te BSC. wi of 
৬২২২-০১১/...) যুহায়র ইবনু হার্ব, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবু মূসা 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ সুঁঠ-এর কাছে আসলাম, আমার মনে হচ্ছিল যে, ‘আবদুল্লাহ 
তীরই পরিবারের অন্তর্ভুক্ত, কিংবা তিনি অনুরূপ রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬১০৫, ই.সে. ৬১৪৭) 
AA Bn: JU - A) (0 bi, - EE Ns EA) ty Has BL (eof) YY 
be 2 Uy cong U Cg: UU 4291 Ul Cl UM GEL of OF Bs BS 
ly 4 553 0 ty ah el ty: UR Abe BG TS NWA sala : CATT I 3 OH SL 
৬২২৩-(১১২/২৪৬১) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবুল আহ্‌ওয়াস (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ইবনু মাস‘উদের ইন্তিকালের সময় আমি আবূ মাসউদ ও আবু মূসার কাছে ছিলাম তাঁরা 
একজন অপরজনকে বললেন, কি মনে হয়, তার মতো আর কাউকে কি ছেড়ে গেছেন? অন্যজন বললেন, তুমি এ 
কথা বলছো, তার অবস্থায়ই এমন ছিল যে, যখন আমাদের বাধা দেয়া হতো তখনও তাকে অনুমতি দেয়া হতো; 
আমরা উপস্থিত থাকতাম না আর সে উপস্থিত থাকতো ৷ (ই.ফা. ৬১০৬, ই.সে. ৬১৪৮) 
Se CA CL EG Lh 3 ES SO Lp LOL AS Hf BS Cpe 
bn 8 ee of SS Gf EI DAI of CP SIO 5 AL be AES of al 
wh HE al ILO Hl Ce: 20 Hf OR al EG SLL ff CDBG PS Al ie 
BERL Ce 1 Sg OE BS EBL Ul: cue 3 TH oh 15h oe A SH Ce pl 3S 
Gea 
৬২২৪-(১১৩/...) আৰু কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবুল আহ্‌ওয়াস (রাযিঃ) হতে বৰ্ণিত ৷ 
তিনি বলেন, আমরা ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদের সাথীদের একটি দলের সঙ্গে আবূ মূসার গৃহে ছিলাম । 
‘আবদুল্লাহ কতিপয় সহাবীর সাথে তীরা একটি কুরআন মাজীদ দেখছিলেন। ‘আবদুল্লাহ উঠে দীড়ালেন। তখন 
আৰু মাসউদ বললেন, আল্লাহর নাযিলকৃত কিতাব সম্বন্ধে দণ্ডায়মান লোকের চেয়ে অধিক পরিজ্ঞাত কোন লোক 
রসূলুল্লাহ 3 রেখে গেছেন বলে আমি জানি না। আবূ মূসা (রাযিঃ) বললেন, যদি আপনি এ কথা বলেন তবে 
তার কারণ, তীর অবস্থা এই ছিল যে, আমরা যখন উপস্থিত থাকতাম না তখন সে থাকতো উপস্থিত, আর যখন 
আমাদের বাধা দেয়া হতো, তখন তাঁকে প্রবেশের অনুমতি দেয়া হতো। (ই.ফা. ৬১০৭, ই.সে. ৬১৪৯) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8১৩ 
cP UE - cS GBA -HIE EBS SG BSS (jo 


Cs Uh 4 Ie un an cH 5 ap f ie 50 0 AL Le bY 
EU Ck TAO TE SEAN ef EE A GSE ot 3 Es 
+ ly HS Ss S5l GE ne fo 


৬২২৫-(../...) কাসিম ইবনু যাকারিয়্যা (রহঃ) ..... আবুল আহ্‌ওয়াস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমি আৰু মূসার কাছে আসলাম । তখন ‘আবদুল্লাহ ও আবূ মূসাকে পেলাম ..... আবূ কুরায়ব সানাদে যায়দ ইবনু 


ওয়াহ্‌ব (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি হুযাইফাহ্‌ ও আবূ মূসার সাথে উপবিষ্ট ছিলাম । তারপর হাদীসের 
অবশিষ্টাংশ রিওয়ায়াত করেছেন এবং কুত্বাহ্‌ বর্ণিত হাদীস পরিপূর্ণ ও বেশি আস্থাশীল ৷ 

(ই.ফা. ৬১০৮, ই.সে. ৬১৫০) 
be bed) BS UL 0 AE UAT LBS pal Ch GED BES (rowpg-trn 
se USB: ole did GU Ls Ue Sl UBS oP UF al AE ie 
LD UE pe 3 Coxiiy bes BE a ILD ce THB ASAE ba BG 

x TR OTE 00 
৬২২৬-(১১৪/২৪৬২) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হান্যালী (রহঃ) ..... Gago Gf UAE 
বলেন, “আর যে লোক কোন কিছু আত্মসাৎ করবে কিয়ামাতের দিন তা নিয়ে সে উপস্থিত হবে”- (সূরাহ্‌ আ-লি 
‘ইমরান ৩: ১৬১) । তারপর বললেন, তোমরা আমাকে কার মতো তিলাওয়াতের কথা বলো? আমি তো রসূলুল্লাহ 
3%-এর সম্মুখে সত্তরের উর্ধ্বে সূরা তিলাওয়াত করেছি। আর রসুলুল্লাহ 3-এর সহাবাগণ জানেন যে, আমি 
তাদের মাঝে কুরআন সম্বন্ধে সর্বাধিক জানি। যদি আমি জানতাম যে, আর কেউ আমার তুলনায় অধিক কুরআন 
জানে তবে আমি তার দিকে উটে সওয়ার হয়ে তার কাছে যেতাম । 
শাকীক (রহঃ) বলেন, আমি মুহাম্মাদ 3ু%-এর সহাবীদের একাধিক বৈঠকে বসেছি। ‘আবদুল্লাহ ইবনু 
মাস‘উদের এ কথাকে বাতিল করতে কাউকে শুনিনি এবং তার উপর দোষারোপ করতেও শুনিনি। 

(ই.ফা. ৬১০৯, ই.সে, ৬১৫১) 
ur fool! ur Yl ue Fa Ec FNS [Eo = si Eo (réarfve)-1YYV 
YE te U9 FS So LE UY 2 dl ES i CEE YY GA Ub A Se ie S52 

RY IS GYUAAEG ci A ES El A TE ELT cd Cs of Uf 

৬২২৭-(১১৫/২৪৬৩) আবূ কুরায়ব (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু মাস“উদ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, যিনি ব্যতীত আর কোন ইলাহ্‌ নেই তার কসম! আল্লাহর কিতাবে এমন কোন সূরা নেই যা নাযিল হওয়ার 
জায়গার ব্যাপারে আমি না জানি, এরূপ কোন আয়াত নেই যার নাযিল হওয়ার স্পষ্ট কারণ আমার অজানা । যদি 
আমি এমন কোন লোককে জানতাম যিনি আমার তুলনায় অধিক কুরআন জানেন এবং তাঁর নিকট উট যেতে 


পারে, তবে আমি তার নিকট যাওয়ার জন্য উটে আরোহণ করতাম ৷ (ই.ফা. ৬১১০, ই.সে. ৬১৫২) 
৫৬ 


WwwW.waytojannah.com 


Contents 
8১৪ সহীহ্‌ মুসলিম (৫ম খণ্ড) 


bs ES VU 5 05 Al ob BOL Ls of GG Hh GES (ve15/105)- AIYYA 
- Hip 5 tl Ns - 8 SSS 0 Gal SE bts: U6 59 oe 555 Ce bY 
HE a 20 bn Ba tit Sl ITY MO HRS JB 2c 0 dl Se Ug US 
ils IS on Es — 2 ৈ- Ff SH on LF) se TE 1S" 4 HE a: A iti 

EF “ se is 
৬২২৮-(১১৬/২৪৬৪) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু নিদিয়াই ইবনু নুমায়র (রহঃ) at 
মাসরূক (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমরা ‘আবদুল্লাহ ইবনু ‘আম্রের নিকট গিয়ে তার সাথে কথোপকথন 
করতাম । একদা আমরা ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদের বর্ণনা করলাম, তিনি বললেন, তোমরা এরূপ এক লোকের 
বৰ্ণনা করেছো, যাকে অত্র হাদীস শুনার পর হতে আমি ভালবেসে আসছি । রসূলুল্লাহ 3%-কে আমি বলতে শুনেছি, 
তোমরা চারজনের নিকট কুরআন শিখ। ‘আবদুল্লাহ ইবনু মাসউদ, মু‘আয ইবনু জাবাল, উবাই ইবনু কা'ব ও 
আবু হুযাইফাহ্‌র ক্রীতদাস সালিমের নিকট হতে ৷ এখানে রসূলুল্লাহ সু সর্বপ্রথম ‘আবদুল্লাহ্র নাম বর্ণনা করেন। 
(ই.ফা. ৬১১১, ই.সে. ৬১৫৩) 

“ne ES: 1 Lt ol CD OLE OS 9 IAT Bes OF LEG ES (pve 
Sd Ae be BS USS ye 0h dl Ae So US: UN 530 Oo Ny ofl OF ESN 
e056 Ka Ak BE Al ILD a Rd git Sf IY ON MY Es 
ef EOD ATU OC EA Ee 
" 2 on as O23 

OTE) I AETSE 
৬২২৯-(১১৭/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ, যুহায়র ইবনু হার্ব ও ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
মাসরূক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমরা ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাযিঃ)-এর নিকট ছিলাম । তখন 
আমরা ইবনু মাস‘উদ (রাযিঃ)-এর একটি হাদীসের বর্ণনা করি। এমন সময় ‘আবদুল্লাহ ইবনু ‘আমর (রাষিঃ) 
বললেন, তিনি'এঁ লোক যাকে রসূলুল্লাহ 3%-এর একটি কথা শুনার পর হতে ভালবেসে আসছি। আমি তাকে 
বলতে শুনেছি, তোমরা চার লোকের নিকট থেকে কুরআন শিক্ষা গ্রহণ কর । ‘আবদুল্লাহ ইবনু মাসউদ, তার 
নামই প্রথমে বললেন এবং উবাই ইবনু কা'ব, সালিম আবু হুযাইফাহ্‌র ক্রীতদাস ও মু'আয ইবনু জাবাল (রাযিঃ) ৷ 

যুহায়র ইবনু হারব (রহঃ)-এর বর্ণনায় £55 শব্দটি উল্লেখ নেই। (ই.ফা. ৬১১২, ই.সে. ৬১৫৪) 

Ab sce co Loe Ee: JU SX Hh Ee GS GE (Jp UN. 
8 AS of 9 oo + bl 8 BL SLL of CF 8 of BOD 0 ESS A 
Is 
৬২৩০-(../...) আৰু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আ'মাশ (রাযিঃ) থেকে জারীর ও ওয়াকী“র 
সানাদে আবূ মু‘আবিয়াহ্‌ হতে আবূ বাক্র (রাযিঃ)-এর বর্ণিত সূত্রে মু'আয ইবনু জাবালকে উবাইয়ের আগে 

এনেছে। আর আবু কুরায়বের বর্ণনায় উবাই এর নাম মু‘আয (রাযিঃ)-এর নামের আগে এসেছে। 

(ই.ফা. ৬১১৩, ই.সে. ৬১৫৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8১৫ 


AE Lh Ds RSS C ie of CAGES: YE OE LH cE ES Cf) 
Gee of oc Le UES, PAL LEI oo Lat te LASS - BS OH os - Loe UA 
Ee 
৬২৩১-(.../...) ইবনুল মুসান্না- ইবনু বাশ্শার ও বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... আ‘মাশ (রাযিঃ). হতে 
তাদের সূত্রে রিওয়ায়াত করেছেন, তবে তাদের মাঝে শু‘বার সূত্রে চার (সহাবার) নামের ক্রমধারায় পার্থক্য 
রয়েছে। (ই.ফা. ৬১১৪, ই.সে. ৬১৫৬) 


be et En hs th SOL EG : JE 0 Ly cll ty LoL BSS (pa 1TY 
Y U0 MS JE ye ch dl A Bio 2a OF USS: UB 5 6 PAID be FS 0h 3 
ALG 22a of On LT) tn OLDE" 1 6 FE Al ILD bn ha lS al UU 
+" I OF SS Hl BS se 
৬২৩২-(১১৮/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... মাস্রুক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন যে, তারা ‘আবদুল্লাহ ইবনু ‘আম্র (রাযিঃ)-এর সম্মুখে ‘আবদুল্লাহ ইবনু মাস‘উদের কথা উল্লেখ করলে 
তিনি বললেন, রসূলুল্লাহ সু্-এর এ কথা শুনার পর হতে আমি এ ব্যক্তিটিকে ভালবেসে আসছি, “চারজনের 


নিকট হতে তোমরা কুরআন'শিক্ষা গ্রহণ করো- ইবনু মাসউদ, আবূ হুযাইফার আযাদকৃত গোলাম সালিম, উবাই 
ইবনু কা'ব ও মু‘আয ইবনু জাবাল (রাযিঃ)।” (ই.ফা. ৬১১৫, ই.সে. ৬১৫৭) 


oie 1S Led UG Ws Ay ie et ES of ES Bo ty dl SE Ge (pg TY 
৬২৩৩-(../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ) তীর বাবা মু‘আয (রাষিঃ) হতে শু'বাহ্‌ সূত্রে উপরোক্ত 


সানাদে রিওয়ায়াত করেন। মু‘আয (রাযিঃ) বর্ধিত বলেছেন- “এ উভয়কে দিয়ে শুরু করেছে, কিন্তু প্রথমে কার 
নাম তা আমি জানি না” । (ই.ফা. ৬১১৬, ই.সে. ৬১৫৮) 


HE bd dl ed) aS) Co EUGY 55 0 3 US tn Gly -r 
২৩. অধ্যায় : উবাই ইবনু কাব (রাযিঃ) ও আনসারদের এক দলের ফাযীলাত 
| ly : uJ al ue Fe LES EEE si [EC A) La [EC (Yee) TYE 
S5 5 th ls do Lh El LE Co ks 5 BE al JAD A ce UM LS U9 
35 Ss Eh 
+ at | UN 3 3 be a Cf B38 Ui 
৬২৩৪-(১১৯/২৪৬৫) মুহাম্মাদ ইবনুল মুসাননা (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে রিওয়ায়াত করেন। তিনি 


বলেন, রসূলুল্লাহ 3%-এর যুগেই চারজন কুরআন সংকলন করেছেন। এরা সকলেই আনসার ৷ মু'আয ইবনু 
জাবাল, উবাই ইবনু কা‘ব, যায়দ ইবনু সাবিত ও আবূ যায়দ (রাযিঃ)। 


Wwww.waytojannah.com 


Contents 


৪১৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


কাতাদাহ্‌ (রহঃ) বলেন, আমি. আনাসকে প্রশ্ন করলাম, আবূ যায়দ কে? তিনি বললেন, আমার চাচাদের 
মাঝে একজন । (ই.ফা. ৬১১৭, ই.সে. ৬১৫৯) 

BES Eis A Bin all th le Bo Soc tp OU DS Hf ES (prj ro 

ld a ow ak ha: UN HE a ILD Se cle OAS a A 05 ON ls U6 

HDG CS LAN Cn O09 3b C2 SS I CH ds 5 

৬২৩৫-(১২০/...) আবূ দাউদ সুলাইমান ইবনু মা‘বাদ (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে রিওয়ায়াত করেন, 

তিনি বলেন, আমি আনাস ইবনু মালিক (রাধিঃ)-কে প্রশ্ন করলাম, রসূলুল্লাহ 38%%-এর সময় কে কুরআন একত্রিত 

করেছিলেন? তিনি বললেন, চারজন, তাদের সকলেই আনসার ৷ উবাই ইবনু কা'ব, মু‘আয ইবনু জাবাল, যায়দ 
ইবনু সাবিত ও আনসারদের মাঝে একজন, তীর কুন্ইয়াত আবূ যায়দ (রাধিঃ)। (ই.ফা. ৬১১৮, ইসে. ৬১৬০) 
4d U4 Bf AL cf od Ue HS ES pa GB AS th Uk BS (vaapvy)y-lvr1 

SELB: 6 ALAIN. LEAS AAR FAG: oN HE 

DAL eal] esd 25 IN 

৬২৩৬"-(১২১/৭৯৯) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । নিশ্চয়ই 

রসূলুল্লাহ ন উবাইকে বললেন, আল্লাহ তা'আলা আমাকে আদেশ করেছেন তোমাকে (কুরআন) পড়ে শুনানোর 


জন্যে । উবাই (রাযিঃ) বললেন, আল্লাহ তা'আলা কি আপনার নিকট আমার নামোল্লেখ করে বলেছেন? তিনি 
বললেন, হ্যা, আল্লাহই আমার নিকট তোমার নাম নিয়েছেন। তাতে উবাই (রাযিঃ) কাদতে শুরু করলেন। 


{দ্ৰষ্টব্য হাদীস ১৮৬৪ } (ই.ফা. ৬১১৯, ই.সে. ৬১৬১) 

UN es Ee hc 0h Lo ES YU fg LH SEAL Los BS (pr-tvry 
a: Hadad "555 55 BE 4 044 0 U8 a Spd EHS EEG Cia 
+ SEB. "6 Ly I. OE CA 8 i LE 
৬২৩৭-(১২২/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% উবাই ইবনু কা'ব (রাযিঃ)-কে বললেন: আল্লাহ তা'আলা আমাকে নির্দেশ 
দিয়েছেন, তোমাকে *..... ধর, (১5) 6 14} (সূরা বাইয্িনাহ্‌) পড়ে শুনাবার জন্য। উবাই (রাযিঃ) 
বললেন, আল্লাহ তা'আলা কি আমার নাম উল্লেখ করেছেন? তিনি (3) বললেন, হ্যা । আনাস (রাষিঃ) বলেন, 

উবাই (রাযিঃ) তখন কেঁদে দিলেন। (ই.ফা. ৬১২০, ই.সে. ৬১৬২) 


UU 55 te Kos BS JOH OH eG IE UG A OF SG SESS (Lj UTA 
+ Has LR BE A UA SIE UT Cis 
৬২৩৮-(.../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি 


আনাসকে বলতে শুনেছি, রসূলুল্লাহ 3% উবাইকে হুবহু অনুরূপ কথা বলেছেন। (ই.ফা. ৬১২০, ই.সে. ৬১৬৩) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাধিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8১৭ 


LE dl 2 Ba CF Bi SUS ia Gy 
২৪. অধ্যায় : সাদ ইবনু মুণআয (রাযিঃ)-এর ফাযীলাত 
Sn SE Gi 1 USL 305 Se LOST 5S by Se ES Greve) MAS 
Ep Al Hell 08 DOL 0 A EE HE dn UD UF J% di 3 2 Fe Ee 
"at 
৬২৩৯-(১২৩/২৪৬৬) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-কে বলতে 
শুনেছেন যখন সা‘দ ইবনু মু‘আয (রাযিঃ)-এর জানাযাহ্‌ সম্মুখে রাখা হয়েছিল তখন রসূলুল্লাহ 3% বললেন: তার 
জন্যে দয়াময় আল্লাহর ‘আর্শ কেঁপে উঠেছে। (ই.ফা. ৬১২১, ই.সে. ৬১৬৪) 
Us of be eh GS {x8 3 bd Se ES SD Se BS (pr NE 
YE oF Ba ST SSN LR “al " FRE dl U4) UF UN HE te 
৬২৪০-(১২৪/...) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% 
বলেছেন : সা‘দ ইবনু মু'আযের মৃত্যুতে মহান আল্লাহর ‘আর্শ কম্পন করে উঠেছে। (ই.ফা. ৬১২২, ই.সে. ৬১৬৫) 
te Men te IS se 53 A SE GS UI al Xe 0 Loe ES (.. Ave)y iE) 
"AAD EP Ul Il od ie fsa ns U6 BEE a 5 Sf aL Lh Od Geo 5 


৬২৪১-(১২৫/...) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ রুষ্যী (রহঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) থেকে বর্ণিত । তিনি বলেন 
যে, আনাস ইবনু মালিক (রাযিঃ) আমাদের কাছে বর্ণনা করেছেন, সা‘দ বিন মু'আযের জানাযাহ্‌ যখন রাখা 


হয়েছিল, তখন নাবী 3% বললেন : তার জন্য পরম করুণাময় আল্লাহর ‘আর্শ কেঁপে উঠেছে। 
(ই.ফা. ৬১২৩, ই.সে. ৬১৬৬) 


of be Lt ES OS Lh Loe BS YG SE Eh 2 Lo BSC. AYU TYEY 
i LR VLG Ul Gd one BEG 2 3 Cal OA AH as UU Ged 
EG Gi 5 RE BE OF A UBL o5h Cl tow Usd" UB La 


৬২৪২-(১২৬/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ ইসহাক্‌ (রহঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন যে, আমি বারা (রাযিঃ)-কে বলতে শুনেছি। রসূলুল্লাহ 38%%-কে এক জোড়া রেশমী পোশাক উপহার 
দেয়া হলো। তখন সহাবারা তা ছুঁয়ে তার কোমলতায় বিস্ময়বোধ করতে লাগলেন । রসূলুল্লাহ 3% বললেন: 
তোমরা এর কোমলতায় অবাক হচ্ছো? জান্নাতের মাঝে সা‘দ ইবনু মু'আয-এর রুমালগুলো হবে এর তুলনায় 
অধিক উত্তম ও নরম । (ই.ফা. ৬১২৪, ই.সে. ৬১৬৭) 


UU GE Hf ll es Go V3 sf Bs Ula SE Lh LAT GS (fj-vr 
CALE 09 HE 6h SG. nh chy FE a 0 id Lb wo BS HD ie 
hs fi ai BEE Lal oF SUC 0 od ie HE ES Les GS S05 


Wwww.waytojannah.com 


Contents 
8১৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬২৪৩-(../...) আহমাদ ইবনু ‘আব্দাহ্‌ দাব্বী (রহঃ) ..... বারা ইবনু ‘আযিব (রাযিঃ)-কে বলতে শুনেছি। 
রসূলুল্লাহ 3-কে রেশমী কাপড় দেয়া হলো ..... তারপর পূর্ববর্তী হাদীসের অনুরূপ রিওয়ায়াত করেন।.ইবনু 
‘আব্দাহ্‌ আনাস ইবনু মালিক (রাযিঃ) হতেও অনুরূপ হাদীস রিওয়ায়াত করেন। (ই.ফা. ৬১২৫, ই.সে.. ৬১৬৮) 
Sua ie et Ee AG i Ad Gs I He OF LL BED (poy NEE 

+ 593 fl Bs Uh SHLLYL 

৬২৪৪-(../...) মুহাম্মাদ ইবনু ‘আমূর ইবনু জাবালাহ্‌ ..... শু'বাহ্‌ (রহঃ) হতে এ দু'টো সূত্রেই আৰৃ 
দাউদের ন্যায় রিওয়ায়াত করেন। (ই.ফা. ৬১২৬, ই.সে. ৬১৬৯) 

USLUES 535 ie Ls ie Loe C3 aig ES TA LIA BES (rex to 
"8 he DA Cad Al oe ot US pe te Le BE Al JLT GAAS a ts 
+ Tk oe DLA Dl 8 BU 0 A Ue 05 LO Lb 

৬২৪৫-(১২৭/২৪৬৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3%-কে মিহি রেশমের একটি জুব্বা উপহার দেয়া হলো । অথচ নাবী 3% রেশম পরিধান করতে 
বারণ'করতেন। তখন লোকেরা তাতে বিস্ময়বোধ করলো! অতঃপর রসূলুল্লাহ স্ন বললেন: এঁ সত্তার শপথ! যার 
হাতে মুহাম্মাদ 3-এর প্রাণ রয়েছে। নিঃসন্দেহে জান্নাতে সা‘দ ইবনু মু‘আযের রুমালগুলো এর তুলনায় অধিক 
উত্তম । (ই.ফা. ৬১২৭, ই.সে. ৬১৭০) 

Ll ie IS oe ale LE LEG rh FAL UG Ue th LOL IES (peg tn 
A OF FS OSG 43 KG Hy E935 KS AE GE al UD oY Sl Sd 2h 8 

৬২৪৬-(.../...) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, দাওমাতুল জান্দালের 
বাদশাহ্‌ উকাইদির রসূলুল্লাহ -এর কাছে একজোড়া বস্তু উপটৌকন পাঠালেন ..... এরপর অনুরূপ রিওয়ায়াত 
করলেন। কিন্তু তাতে “তিনি রেশম পরিধান করতে বারণ করতেন” এ বক্তব্যটি উল্লেখ করেননি । 

(ই.ফা. ৬১২৮, ই.সে. ৬১৭১) 
AE dl ed) LEDS of dl ES rh SUSE ipa ly Yo 
২৫. অধ্যায় : আবু দুজানাহ্‌ সিমাক ইবনু খারাশাহ্‌ (রাযিঃ)-এর ফাযীলাত 
be cyl We LL ts HS UG le Go Es af bs 8 3 ES (roveneap-vty 
Heke SE US HS Ch. + Hin ie Sl ia OR af Ls Ue ST BEE a UY od 
te I UDG 3 LEDS 0 UL Oh Lh Sb. As Al db ON. ENE ME 
+ CEE Gl 4s GS Ll U6 

৬২৪৭-(১২৮/২৪৭০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ 3% উহুদ যুদ্ধের দিন একটি তলোয়ার হাতে নিয়ে বললেন, এটা আমার কাছ থেকে কে নিবে? তখন 
তাঁদের.উপস্থিত প্রত্যেকই হাত বাড়িয়ে বলতে লাগল আমি নিব, আমি নিব। তিনি বললেন, আরে এ তরবারির 
উপযুক্ত হক কে আদায় করতে সারবে? এ কথা শুনেই লোকেরা থমকে গেল। কিন্তু সিমাক ইবনু খারাশাহ্‌ আবূ 
দুজানাহ্‌ (রাযিঃ) বললেন,: আমিই তার হক আদায় .করতে পারব । 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪6) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] 8১৯ 
রাবী বলেন, অতঃপর তিনি তা নিয়েই মুশরিকদের মাথার খুলি টুকরো টুকরো করলেন। 


{(ই.ফা. ৬১২৯, ই.সে. ৬১৭২) 


Ue 5 dl ei) SE AY GLA 0h se OF BY LE JUSS Ca Gl — YN 
২৬. অধ্যায় : জাবির (রাষিঃ)-এর বাবা ‘আবদুল্লাহ ইবনু ‘আমর ইবনু হারাম (রাযিঃ)-এর ফাযীলাত 
IE UG OU te CASS Hl SE Gos Se td AE ES (veovsfira)y- YEA 
AEG OS Ud J a Se OI VE Chas U9 HEL CH cies UM Le Ls CE ES at 
RB UALS UE A A ALES Lf Ub UM as ely Se oh 
£18. 5 an TB BUG BSG Spa Ld Sh 4 TA BE dl UL SLB Le 
"HD 8 Ul A ESC ml Ld SE UB 0 calf re Cy 
৬২৪৮-(১২৯/২৪৭১) ‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার আল-কাওয়ারীরী ও ‘আমর আন্‌ নাকিদ ..... জাবির 
(রাযিঃ)-কে বলতে শুনেছি যে, উহুদ যুদ্ধের দিন যখন আমার বাবাকে বস্ত্রে ঢকে:আনা হলো এমতাবস্থায় যে, 
অঙ্গচ্ছেদন করা (নাক-কান হাত-পা কেটে ফেলা) হয়েছে। আমি তার কাপড় সরাতে চাইলে লোকেরা আমায় 
বারণ করল। আমি আবারও কাপড় সরাতে চাইলে আমার সম্প্রদায় আমাকে বারণ করল। আমি আবারও কাপড় 
সরাতে চাইলে আমার সম্প্রদায় আমাকে বারণ করল । তথ্বন রসূলুল্লাহ 3 নিজেই তার বস্ত্র সরালেন কিংবা তিনি 
সরানোর নির্দেশ দেয়ায় সরানো হলো । রসূলুল্লাহ 3% একজন ক্রন্দসী নারীর শব্দ শুনে প্রশ্ব করলেন, ইনি কে? 
লোকেরা বলল, ‘আম্রের মেয়ে কিংবা বলল, ‘আম্রের বোন। তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি কান্নাকাটি 


করছো কেন? অথচ ফেরেশ্তারা তাকে তুলে নেয়া পর্যন্ত পাখা মেলে ছায়া দিচ্ছিল। 
(ই.ফা. ৭ম খণ্ড, ৬১৩০; ই.সে, ৬১৭৩) 


PEL 05 Los te Lt UES oe CF Us GS cE Lh Lo Bc (pry-irea 

TUN CAT TET CEES 

Y of a5" BE Al ILD IB 285 ho ci pl Shy — U5 - AES HE IAS 
HOLE Cg 


৬২৪৯-(১৩০/...) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে রিওয়ায়াত 
করেন যে, আমার বাবা উহুদের দিবস শহীদ বলেন, আমি তার মুখায়ব হতে বস্তু তুলি আর কাদি । ব্যক্তিরা 
আমাকে নিষেধ করল। রসূলুল্লাহ $3 আমাকে বারণ করেননি। আর ‘আম্রের মেয়ে ফাতিমাও তার জন্য 
কান্নাকাটি করতে থাকলেন। রসূলুল্লাহ 3% বললেন : তুমি কাঁদো কিংবা না-ই কাদো, ফেরেশতাগণ তার উপর 
আপন পাখার ছায়া বিস্তার করে রেখেছিল, EO Th MELT ৬১৩১, ই.সে. ৬১৭৪) 


5 J ES, c os ol LES Ee (sHatS) Ee AS cn Le ES (./.-)- To, 
UE TET LU En EE 
« BE HEL, SOU 65 BS BOB SOA OH 


WwwwW.waytojannah.com 


Contents 
8২০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬২৫০-(.../...) ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... জাবির (রাযিঃ)-এর সানাদে এ হাদীস রিওয়ায়াত 
করেছেন। তবে জুরায়জের বর্ণনায় ফেরেশ্তা ও ক্রন্দনকারীর কান্নার বর্ণনা নেই । (ই.ফা. ৬১৩২, ই.সে. ৬১৭৫) 


0 dl HE GUST Ge Ln KG Be aks df of Dl ty EOL ES (jr) 

55 08 el Ce Bl LG ol 3 UE DE be SEL 0 Lok te pal AE Lo 5 
৬২৫১-(.../...) মুহাম্মাদ ইবনু আহ্‌মাদ ইবনু আবূ খালাফ (রাযিঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, উহ্থদের দিবস আমার বাবাকে অঙ্গহানী অবস্থায় আনা হলো এবং রসূলুল্লাহ 3%-এর সামনে রাখা হলো 

ia তারপর তাদের অবিকল হাদীস রিওয়ায়াত করেন। (ই.ফা. ৬১৩৩, ই.সে. ৬১৭৬) 

4 dl od) cl SUD ia Cl - YV 

২৭. অধ্যায় : জুলাইবীব (রাধিঃ)-এর ফাযীলাত 

of DLS Le wal te Ll ty MS GES BL of Lk th GO GES (vevypiri)-1YoY 

"A i USE RY HOLY UH ie il Ul A in 8 OK BEETS off CP 
«U8. Cy CSU, Cd ia: 16. LAER NE Diy Bi Sls. 
EEA GE 5 IG." 5 iol Che SH LE U6. Yn tl ie Lk 
wie ih Ria Uy Cie Th E96 5 A Hi 0 ae Sh BG Lan Ah fb at ES SG As 
ss 205 6 rs © U5 UN BEG La ola YY A Od afhels co SHUN. EAE 
EE PRESS 
৬২৫২-(১৩১/২৪৭২) ইসহাক ইবনু ‘আম্‌র ইবনু সালীত (রহঃ) ..... আবূ বারযাহ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসূলুল্লাহ $ এক জিহাদে ছিলেন। আল্লাহ তা'আলা তাকে গানীমাতের সম্পদ দান করলেন। তিনি তার 
সহাবাদের বললেন, তোমরা কেউ কি হারিয়ে যায়নি? লোকেরা বলল, হ্যা, অমুক, অমুক ও অমুককে। তিনি 
বললেন, তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলল, হ্যা, অমুক, অমুক এবং অমুককে । তিনি পুনরায় বললেন, 
তোমরা কি কাউকে হারিয়েছ? লোকেরা বলল, জি-না। তিনি বললেন, কিন্তু আমি জুলায়বীবকে হারিয়েছি। 
তোমরা তাকে সন্ধান করো । তখন তাঁকে নিহতদের মাঝে সন্ধান করা হলো। তারপর তারা সাতটা লাশের সামনে 
তাঁকে খুঁজে পেল। তিনি এ সাতজনকে মেরে ফেলেছিলেন। তারপর শক্রুরা তাঁকে মারে। তখন নাবী সু তাঁর 
নিকট আসলেন এবং ওখানে দণ্ডায়মান অবস্থায় বললেন, সে সাতজন হত্যা করেছে; তারপর শত্রুরা তাকে 
মেরেছে। সে আমার আর আমিও তীর। সে আমার আর আমি তাঁর । অতঃপর তিনি তাঁকে দু’বাহুর উপর উঠিয়ে 


নিলেন। কেবল রসূলুল্লাহ 3%-এর বাহুই তীকে বহন করছিল। তাঁর কবর খনন করা হলো এবং তিনি তাকে তার 
কবরে রেখে দিলেন। রাবী তার গোসলের বর্ণনা করেননি । (ই.ফা. ৬১৩৪, ই.সে. ৮ম খণ্ড, ৬১৭৭) 


www.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাখিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8২১ - 


AE dl 2D Dh oh SUG ys ly — YA 
২৮. অধ্যায় : আবু যার (রাযিঃ)-এর ফাযীলাত 

De th SL Ul TF Lr UU BS GAN AS OS ES (Yevrpirv)- nor 
EAC A el ss 1, Me Ua ta OS 5 3 U5 6 Salah of Al XE LP 
te ANd: ss GY a, BE CLG Jk ce UO Ul LH 
J 6 0 fd te ce Cj cli 03 sh be EGG dO ish GL nl 
Ee GG 89 Sd LF UE Chily ie GLA Gye U8. 5G C3 Els 
ee 

<. “A: BELNAL lb. Cam SOE BE A ILO ad SOE ASG hes, J 
be db ol A be US cB ile ch So FS Sp SH UG SG SH: 
+ atl sh co 

Li ie Sie Crh Ad LH GEG. bic G Ad LH 
0: Ob Ll 58 Ud: CH AL LEG Ss ce Cy TED SH: J ele 
TR ELH OES. mL TAS pls 

ce EG id oH ce TH Sin Hy phy AUF TH Se SO I 
OBE Hes GL A aly at Bf G3 Al LA 

G5 Ti Of Cl Hie TAD SL IC cl UN. SE CAS A Sb: cil U6 
Bi CU cB phe TS gah Al Le CS. a JB Il lal BS 
Ey HU wie SL Lj el - I-A la A CH) oe HN - NH - e 
ELE LB CEILI Eb TSC po HC CDE Al SY Sb Hy Ue te 
En HY Ont) HS A od RC Af US - U6. ER EL 3 ce SRY US os be 
Cg od ie Sh - J - AG GUY TES Hie SHA Bl ily Gis Ul isa 
HE Sh Sia Ch Sh le EH — UN - Lgl be CALS Ld —- J - SAY LAS GS oli 
BE al ILD CELL U6. EE ie Sf Gh GOES ONE SN GG Sy 
Ei. fC Ub Car: UU WEL, KA 6 tata EG ATA JN Sb Ux 8 

৫৭ 


Wwww.waytojannah.com 


Contents 


৪২২ . সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


che Malay A ely Gy Sh Es co BE al U0 HS Al 5 ok GO 4 
Gee Sn cl - ON - DL os Be SS iG 5 UG Ae 5 Cl 
sh SAL - i - ie ta ck: todo Oi. "dl LET Se," UE. al UD 
oe Fk os ST CRS. J ES J Ek oh 0b Cb se ce Td Eh 
CEG Sl UA Us EEG el: UJ. EASE "SEL EDE os tl U5, 
HALE LL Cid, LD HEY Hb OS Le ck 6. "al OS td" UG Gs AB 
“eb CY OE Cr ME TL pas cb 5 LS sie 

<i, 6 3 BE a J Si Bh 0b BOHM ILOG: EF 
LC Uy i GUL IMATE calay cx) bn Uns Tl OG 6 3 lh Lae 
Ee 3 TAY GY SS CS ad dS Te OE BE a TSH Be 
Sl clo Cli tele be: JEU fl. "ss TAL Ss UB eo Df 
be He) CIE Cl UG CHC LL SH ds te Le) a ll. Cy Cok 
Ae 6 ih kas 

Hes Ll Loch BE Al UO oli. CLS Lcd BE an UL bY tas UG 
NR EFC LE TOON 
+ BGA Ll Cah ie "ie Pls 
৬২৫৩-(১৩২-২৪৭৩) হাদ্দাব ইবনু খালিদ আয্দী (রহঃ) ..... আবূ যার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা আমাদের গিফার সম্প্রদায় হতে বের হলাম ৷ তারা হারাম মাসগুলোকে হালাল হিসেবে গ্রহণ করত । আমি 
আমার ভাই উনায়স এবং আমাদের মা সহ বের হলাম এবং আমরা আমাদের এক মামার নিকট গেলাম । মামা 
আমাদের অনেক সসম্মানে গ্রহণ করলেন এবং আমাদের সঙ্গে জদ্রতাসূচক আচরণ করলেন। এতে তীর 
সম্প্রদায়ের ব্যক্তিরা আমাদের প্রতি ঈর্ষাপরায়ণ হল। তারা বলল, তুমি যখন তোমার পরিবার হতে দূরে থাকো 
তখন উনায়স তোমার অনুপস্থিতিতে তাদের নিকট আসা-যাওয়া করে। তারপর আমাদের মামা আসলেন এবং 
তাকে যা বলা হয়েছে তিনি তা আমাদের কাছে বলে দিলেন। তখন আমি বললাম, আপনি আমাদের সঙ্গে অতীতে 
যে সদ্্যবহার করেছেন তাকে নিঃশেষ করে দিলেন। তারপর আপনার সাথে আমাদের এক থাকার কোন সুযোগ 
নেই । অতঃপর আমরা আমাদের উটগুলোকে সন্নিকটে আনলাম এবং তাদের উপর আরোহিত হলাম । তখন 
আমাদের মামা তীর বস্ত্র দ্বারা নিজেকে আবৃত করে কাদতে শুরু করলেন। আমরা রওনা হয়ে মক্কার নিকটবর্তী 
অবতরণ করলাম ৷ উনায়স আমাদের পশুগুলো এবং সে পরিমাণ পশুর মাঝে বাজি ধরল। এরপর তারা উভয়ে 


এক গণকের নিকট গেল। গণক উনায়সকে শ্রেষ্ঠ বলে রায় দিল। তারপর উনায়স আমাদের উটগুলো এবং তার 
সমসংখ্যক উট নিয়ে আমাদের কাছ থেকে প্রত্যাবর্তন করল। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪২৩ 


আবু যার (রাযিঃ) বললেন, হে ভ্রাতুষ্পুত্র! আমি রসূলুল্লাহ স-এর সাথে দেখা করার তিন বছর আগে 
সলাত আদায় করেছি। আমি (রাবী) বললাম, কার জন্যে? তিনি বললেন, আল্লাহর জন্যে । আমি (রাবী) বললাম, 
কোন্‌ দিকে মুখ ফিরাতেন? তিনি বললেন, আমার মহান আল্লাহ যেদিকে আমার মুখ ফিরিয়ে দিতেন সেদিকে মুখ 
ফিরাতাম। আমি ‘ইশার সলাত আদায় করতে করতে রাতের শেষাংশে ঘুমের ঘোরে ঢলে পড়তাম, যতক্ষণ না 
সূর্যের কিরল এসে আমার উপর পড়ত । 

তারপর উনায়স (রাযিঃ) বললেন, মক্কায় আমার একটু দরকার আছে। সুতরাং আপনি আমার সংসার 
দেখাশুনা করবেন। তারপর উনায়স (রাযিঃ) চলে গেল এবং মাক্ধায় পৌছলো এবং সে দেরীতে আমার নিকট 
প্রত্যাবর্তন করল । আমি তাকে প্রশ্ন করলাম, তুমি কী করলে? সে বলল, আমি মাক্কায় কতিপয় জনৈক লোকের 
দেখা পেয়েছি, যিনি আপনার দীনের উপর অবিচল। তিনি মনে করেন যে, আল্লাহ তীকে (রসূল হিসেবে) 
পাঠিয়েছেন। আমি [আবু যার (রাযিঃ)] বললাম, ব্যক্তিরা তার ব্যাপারে কী বলে? সে বলল, তারা তীকে কবি, 
জ্যোতিষী ও যাদুকর বলে। উনায়স (রাযিঃ) নিজেও একজন কবি ছিল। 

উনায়স (রাযিঃ) বলল, আমি বহু গণকের কথা শুনেছি; কিন্তু সে লোকের কথা গণকের মতো নয়। আমি 
তাঁর বাক্যকে কবিদের রচনার সাথে মিলিয়ে দেখেছি; কিছু কোন কবির ভাষার সঙ্গে তার কোন সামঞ্জস্য নেই। 
আল্লাহর শপথ! নিশ্চয়ই তিনি সত্যবাদী এবং ওরা মিথ্যাবাদী । 

তিনি বললেন, আমি বললাম, তুমি আমার সংসার খৌজ-খবর রাখবে এবং আমি গিয়ে একটু দেখে নেই। 
তিনি বললেন, আমি মাক্কায় আসলাম এবং তাদের এক জীর্ণ লোককে উদ্দেশ্য করে বললাম, সে লোক কোথায়, 
যাকে তোমরা সাবী (বিধর্মী) বলে ডাক? সে আমার দিকে ইঙ্গিত করল এবং বলল, এ-ই সাবী। এরপর মান্ধা 
পর্বতের ব্যক্তিরা ঢেলা ও হাড়সহ আমার উপর চড়াও হলো, এমনকি আমি অজ্ঞান হয়ে লুটে পড়লাম । তিনি 
বললেন, যখন আমি উঠলাম তখন লাল মূর্তির (অর্থাৎ- রক্তের ঢল) অবস্থায় উঠলাম ৷ তিনি বলেন, তারপর আমি 
যমযম কূপের নিকট এসে আমার রক্ত ধুয়ে নিলাম । তারপর তার পানি পান করলাম । হে ভ্রাতুম্পুত্রং আমি 
সেখানে ত্রিশ রাত-দিন অবস্থান করেছিলাম। সে সময় যমযমের পানি ব্যতীত আমার নিকট কোন খাবার ছিল না। 
এরপর আমি এমন মোটা হয়ে গেলাম যে, আমার পেটের চামড়ায় ভাজ পড়ে গেল। আমি আমার অন্তরে ক্ষুধার 
যাতনা বুঝতে পারিনি । তিনি বললেন, ইতোমধ্যে মাক্কাবাসীরা যখন এক উজ্জ্বল গভীর রাতে ঘুমিয়ে পড়ল, তখন 
কেউ বাইতুল্লাহ্‌র তাওয়াফ করছিল না। সে সময় তাদের মধ্য থেকে দু'জন মহিলা ইসাফা“” ও নায়িলাকে 
ডাকছিল। তিনি বললেন, তারা তাওয়াফ করতে করতে আমার নিকট এসে উপস্থিত হল। আমি বললাম, তাদের 
একজনকে অপরজনের সঙ্গে বিবাহে আবদ্ধ কর। তিনি বললেন, তবুও তারা তাদের কথা হতে বিচ্ছিন্ন হলো না। 
তিনি বলেন, তারা আবার আমার সামনে দিয়ে আসলো । আমি অধৈর্য হয়ে বললাম, গুপ্তাঙ্গ কাষ্ঠের ন্যায় । এখানে 
আমি ইশারা ইঙ্গিত না করে স্পষ্টভাবেই বললাম । এতে তারা অভিসম্পাত করতে করতে ফিরে চলল আর বলতে 
লাগল, যদি এখানে আমাদের লোকদের মাঝে কেউ থাকত (তাহলে এ দুষ্টকে উপযুক্ত শান্তি দিত)! পথিমধ্যে 
উভয় নারীর সাথে রসূলুল্লাহ 3% ও আবু বাক্র (রাযিঃ)-এর দেখা হলো। তখন তারা উভয়ে উঁচুভূমি থেকে নীচে 
নামছিলেন। তিনি তাদের দু'জনকেই প্রশ্ন করলেন, কী হয়েছে তোমাদের? তারা বলল, কা'বাহ্‌ ও তার পর্দার 


্* সথসাফা ও নায়িলাহ্‌ নামধারী সাফা ও মারওয়াতে দু'টি প্রতীমা ছিল। ইসাফা ছিল পুরুষ এবং নায়িলাহ্‌ সহধর্মিণী । মাক্কাবাসীদের মাঝে প্রসিদ্ধ 
ছিল যে, এরা উভয়ে হরমে যিনায় জড়িয়ে পড়েছিল বলে শাস্তি স্বরূপ ওদের বিকৃত করে পাথরের আকৃতিতে রূপ দেয়। কিন্তু তারা প্রতীমা 


হিসেবে এগুলোর আরাধনা করত ৷ f 
WwwwW.waytojannah.com 


Contents 


8২৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


মধ্যস্থলে এক বিধর্মী আছে। তিনি প্রশ্ন করলেন, সে তোমাদের কী বলেছে? তারা বলল, সে এমন কথা বলেছে 
যাতে মুখ ভরে যায় (মুখে বলা ঠিক না) রসূলুল্লাহ স্্ঠ এসে তার সাথীসহ হাজ্রে আসওয়াদ চুম্বন করলেন এবং 
বাইতুল্লাহ্‌’'র তাওয়াফ করে সলাত আদায় করলেন। যখন তিনি তার সলাত আদায় শেষ করলেন তখন আবূ যার 
(রাযিঃ) বললেন, আমিই প্রথম লোক, যে তাকে ইসলামী শারঈ নিয়মে সালাম জানিয়ে বললাম, আসৃসালামু 
‘আলাইকা ইয়া রসূলাল্লাহ! (আপনার প্রতি সালাম ও শান্তি বর্ষিত হোক) । উত্তরে তিনি বললেন, ওয়া ‘আলাইকা 
ওয়া রহ্‌মাতুল্লাহ্‌ (তোমার প্রতিও শান্তি ও রহ্‌মাত বর্ষিত হোক) । অতঃপর তিনি জানতে চাইলেন, তুমি কে? তিনি 
বললেন, আমি গিফার সম্প্রদায়ের ব্যক্তি । তিনি বললেন, তারপর তিনি তার হাত ঝুকালেন এবং তীর হাতের 
আঙ্গুলগুলো কপালে রাখলেন। আমি ধারণা করলাম, গিফার সম্প্রদায়ের প্রতি আমার সম্পর্ককে তিনি পছন্দ 
করছেন না। তারপর আমি তীর হাত ধরতে চাইলাম । তার সাথী আমাকে বাধা দিলেন। তিনি তাকে আমার 
তুলনায় বহু বেশী ভাল জানতেন। অতঃপর তিনি মাথা তুলে দেখলেন এবং আমাকে প্রশ্ন করলেন, তুমি কতদিন 
যাবৎ এখানে অবস্থান করছ? আমি বললাম, আমি এখানে ত্রিশটি রাত্রদিন যাবৎ আছি। তিনি বললেন, তোমাকে 
কে খাদ্য দিত? আমি বললাম, যমযম কূপের পানি ব্যতীত আমার জন্য অন্য কোন খাদ্য ছিল না। এ পানি পান 
করেই আমি স্থূলদেহী হয়ে গেছি, এমনকি আমার পেটের চামড়ায় ভাজ পড়েছে এবং আমি কক্ষনো ক্ষুধার কোন 
দুর্বলতা বুঝতে পারিনি। তিনি বললেন, এ পানি অতিশয় বারাকাতময় ও প্রাচুর্যময় এবং তা অন্যান্য খাবারের 
মতো তা পেট পূর্ণ করে দেয়। 

তারপর আবূ বাক্র (রাযিঃ) বললেন, ইয়া রসূলাল্লাহ 3%! তাকে আজ রাতের খাবার খাওয়ানোর জন্য 
আমাকে অনুমতি দিন। এরপর রসূলুল্লাহ 3 ও আবূ বাক্র (রাযিঃ) রওনা হলেন এবং আমিও তাদের সঙ্গে 
চললাম । আবু বাক্র (রাযিঃ) একটি দরজা খুললেন এবং আমাদের জন্য তিনি মুষ্টি ভরে তায়িফের কিশৃমিশ্‌ খেতে 
দিলেন। এটাই ছিল আমার প্রথম খাদ্য যা সেখানে আমি খেলাম । সেখানে যতক্ষণ থাকার তা থাকলাম । তারপর 
আমি রসূলুল্লাহ $%-এর নিকট আসলাম । তিনি বললেন, আমাকে খেজুর সমৃদ্ধ একটি দেশের দিকে ইঙ্গিত করা 
হয়েছে। আমার ধারণা সেটি ইয়াস্রির (মাদীনার পুরনো নাম) ব্যতীত অন্য কোন জায়গা নয়। এরপর রসূলুল্লাহ 
সন্ঠ বললেন : তুমি কি আমার পক্ষ থেকে তোমার সম্প্রদায়ের নিকট আমার আহ্বান পৌছিয়ে দিবে? হয়ত 
তোমার ওয়াসীলায় আল্লাহ তাদের কল্যাণ দান করবেন এবং এদের হিদায়াতের জন্য তোমাকে পুরস্কৃত করবেন। 
তারপর আমি উনায়সের নিকট প্রত্যাবর্তন করলাম । সে বলল, আপনি কী করেছেন? আমি বললাম, আমি অবশ্যই 
ইসলাম গ্রহণ করেছি এবং বিশ্বাস স্থাপন করেছি। সে (উনায়স) বলল, আপনার দীন সম্পর্কে আমার কোন 
অভিযোগ নেই । আমিও ইসলাম কবূল করেছি এবং ঈমান এনেছি। তারপর আমরা দু'জনে মায়ের নিকট 
আসলাম । তিনি বললেন, তোমাদের দীনের ব্যাপারে আমার কোন অভিযোগ নেই । আমিও ইসলাম কবূল করলাম 
এবং ঈমান আনলাম । তারপর আমরা আরোহিত হয়ে আমাদের গিফার সম্প্রদায়ের নিকট আসলাম । তাদের 
অর্ধেক লোক ইসলাম কবূল করল এবং ঈমা ইবনু রাহাযাহ্‌ গিফারী তাদের ইমামাত করেন। 

তিনি ছিলেন তীদের নেতা তাদের বাকী অর্ধেক বলল, যখন রসূলুল্লাহ 3 মাদীনায় আসবেন তখন আমরা 
ইসলাম কবূল করব। তারপরে রসূলুল্লাহ ক মাদীনাতে আসলেন এবং তীদের (গিফার সম্প্রদায়ের) অবশিষ্ট 
অর্ধেক ব্যক্তি ইসলামে দীক্ষিত হলো । এরপর আসলাম সম্প্রদায়ের লোকেরা আসলো । তারা বলল, হে আল্লাহর 
রসূল $ু! আমাদের ভাইয়েরা (মিত্রা) যেভাবে ইসলাম গ্রহণ করেছেন আমরাও তাদের ন্যায় ইসলাম গ্রহণ 
করলাম । এভাবে তীরাও ইসলামে দীক্ষিত হলো। অতঃপর রসূলুল্লাহ 3 বললেন : গিফার সম্প্রদায়কে আল্লাহ 
তা'আলা মাফ করুন এবং আসলাম গোত্রকে আল্লাহ তা'আলা নিরাপত্তা প্রদান করুন । (ই.ফা. ৬১৩৫, ই.সে. ৬১৭৮) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8২৫ 


Tedd 5 HL ee St ts a COST EGY par C2 GES BE (fg 
DS oe 089 LSU. GEL CAS CS SE Cb ATE Ss I ALY iy Da 0 FS 
৬২৫৪-(../...) ইসূহাক ইবনু ইব্রাহীম হানযালী (রহঃ) ..... হুমায়দ ইবনু হিলাল (রাযিঃ) হতে এ সূত্রে 
(রাবী) আবূ যার (রাযিঃ)-এর কথা “আমি বললাম, তুমি এখানে অবস্থান করো, আমি গিয়ে সে ব্যক্তিকে দেখে 
নেই৷” তারপরে বর্ধিত করে উল্লেখ করেছেন যে, তিনি বললেন, হ্যা, কিন্তু মক্কাবাসীদের সম্বন্ধে সাবধান 
থাকবেন । তারা তীর প্রতি বিদ্বেষ পোষণ করে এবং তার সাথে খারাপ আচরণ করে। (ই.ফা. ৬১৩৬, ই.সে. ৬১৭৯) 
Ha te fe OF UE 6 ose of OH ES lll call ts Lo BS (fio) iN00 
U6. BE Ll Po UR El eile Al CHGS HUN US call 0h dl Xe Le De 0 
oS UG El oh UU Pd pai C0 Daly . il hy CD Ub HX Ci Sl Cd 
ye Gl - U5 - Ue SG DH AL UG US SESH On IRD ol A po 
Ul SE) clay FA Uk FG pl 04 UU 25 8 Ua U5. Gye od BUA 
06. a UD Ge SL ct - IH - SYN Lok HS i UN ol A - US - pla 
Ete dk Be Cl: UN. Gh a Cf LS ae OB Cal 2S ky" TON Le OL 
৬২৫৫-(.../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ‘আনাষী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আবূ যার (রাযিঃ) বললেন, হে ভ্রাতুষ্পুত্র! নাবী ক¥ন-এর আবির্ভাবের আগে আমি দু' বছর সলাত 
আদায় করেছি। বর্ণনাকারী বললেন, আমি বললাম, আপনি কোন্‌ দিকে মুখ ফিরাতেন। তিনি [আবূ যার (রাযিঃ)] 
বললেন, আল্লাহ যেদিকে আমার মুখ ফিরিয়ে দিতেন সেদিকে তারপর তিনি সুলাইমান ইবনু মুগীরাহ্‌ (রহঃ)-এর 
বর্ণিত হাদীসের অবিকল রিওয়ায়াত করেন। আর তিনি হাদীসে বলেছেন, তারপর তারা দু'জনে এক গণকের 
নিকট গেলেন। তিনি [আবূ যার (রাযিঃ)] বলেন, আমার ভাই উনায়স এ গণকের প্রশংসা করতে লাগল, পরিশেষে 
প্রতিপক্ষের উপর বিজয়ী হলো। বর্ণনাকারী বলেন, তারপর আমরা তার জন্তগুলো নিলাম এবং আমাদের 
জন্তগলোর সঙ্গে একত্রিত করে রাখলাম । তিনি তাঁর হাদীসে আরও বর্ণনা করেছেন, এরপর রসূলুল্লাহ 3% 
আসলেন এবং বাইতুল্লাহ্র তাওয়াফ করলেন। অতঃপর মাকামে ইব্রাহীমের পিছনে দু'রাক‘আত সলাত আদায় 
করলেন। তিনি [আবূ যার (রাযিঃ)] বলেন, আমি তাঁর (3ু্)-এর কাছে আসলাম এবং আমিই প্রথম লোক, যে 
তাঁকে ইসলামী বিধান অনুযায়ী সালাম করে। তিনি বলেন, আমি বললাম, আসৃসালামু ‘আলাইকা ইয়া রসূলুল্লাহ 
3! (হে আল্লাহর রসূল! আপনার প্রতি শান্তি বর্ষিত হোক) তিনি (3) বললেন, ‘ওয়া ‘আলাইকুমুস্‌ সালাম’ 
(তোমার প্রতিও শান্তি বর্ষিত হোক) ৷ তুমি কে? তার বর্ণিত হাদীসে আরও রয়েছে যে, এরপর তিনি বললেন, তুমি 
এখানে কতদিন ধরে আছ? আমি বললাম, পনের (দিন) ধরে অবস্থান করছি। এ হাদীসে আরও অতিরিক্ত রয়েছে, 
অতঃপর আবূ বাক্র (রাযিঃ) বললেন, তাকে এক রাতের আতিথেয়তার অনুমতি আমাকে দিন। 


(ই.ফা. ৬১৩৭, ইসে. ৬১৮০) 
Wwww.waytojannah.com 


Contents 
৪২৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


i Cw, - SE 0 Lo Ald ELF Tal eB) Ef (Yéve/prr)- lion 
5 off CP ae Lt cll US Lx C2 AAD Se US YU IE 0 Lily eal Sie 

be AEG GA lS CE) s8 EAC BE GD SSL DU ES OM AE of oF 
ns A YN GG. ED BAT Cn A SUL Ce TED al 2 Ey GA SN 15k 
LIB. potty fh CUE, SEY Es 2b Hf IB el od ED BASH on as 
J HE USN cd UES HS NT I 5) 03 
TD Gh Te Hf IAL Th hl - oh - HN BE te Ms EG SS 
ob A df Bh TE Bl ck oe te Sp Ce Ss PGB 
Hd AD CUBE 43 25 aia Yb Al SD BE ASIN 
Ll he Gd al Fs UY CB pit be Kale Uiie Sly JG Ty Sc os CRS CG 
Cd CEA Wi ye bel UY UU tH x Cf HL ASIN E 
Se UE is of 0 oh Coil I HE A ILD A > SB IB SL 
GD ce US GR EE GEG bh. RL URS GE Gl Can BON Ga os CL 
Ah LABS del BEANS UB EC Ll AT tn ed cs USS PE 
sl A Ll A GD ES. HD OF Ws CXLS od EA GAs UB. sal 
VOR TER ns OPE EE xs 
SE BE Laie BE pele LA oY SUS Gah Ll Dis be SS CS Al ils UB se CS 
+ EEE lal ase TSE Tb 2 UE Wie sll i 
৬২৫৬-(১৩৩/২৪৭৪) ইব্রাহীম ইবনু মুহাম্মাদ ইবনু ‘আর'আরাহ্‌ সামী ও মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... 
ইবনু ‘আব্বাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন আবূ যার (রাযিঃ)-এর নিকট সংবাদ আসলো যে, মাক্কায় 
নাবী 3-এর আবির্ভাব হয়েছে, তখন তিনি তীর ভাইকে বললেন, তুমি সওয়ারীতে চড়ে সে (মাক্কাহ্‌) উপত্যকায় 
যাও এবং সে লোকের ব্যাপারে আমাকে অবহিত কর, যিনি মনে করেন যে, আসমান থেকে তার নিকট ওয়াহী 
আসে তীর কথা ভাল করে শুনবে এবং এরপর তুমি আমার নিকট আসবে । তখন অপর লোক (তার ভাই) রওনা 
হয়ে মাক্কায় আসলো এবং তাঁর কথা শুনল । এরপর সে আবু যার (রাযিঃ)-এর নিকট প্রত্যাবর্তন করল এবং সে 
বলল, আমি তাকে দেখেছি যে, তিনি উত্তম চরিত্রের আদেশ দেন এবং এমন বাণী শুনান, যা কবিতার সাদৃশ্য নয়। 
তখন তিনি [আবু যার (রাযিঃ)] বললেন, আমি যা চেয়েছি তা তুমি পূরণ করতে পারনি। এরপর তিনি পাথেয় 
ব্যবস্থা করলেন এবং একটি পানি ভর্তি মশক নিলেন। পরিশেষে মাক্কায় পৌছে তিনি মাসজিদে আসলেন। আর . 
রসূলুল্লাহ 3%-কে সন্ধান করলেন। কিন্তু তিনি তাকে চিনতে পারলেন না। আর তার ব্যাপারে (কারও নিকট) প্রশ্ন 


করাও পছন্দ করলেন না। প'ব্বশেষে রাত হয়ে গেল । তিনি ঘুমিয়ে পড়লেন । তখন ‘আলী (রাযিঃ) তাকে দেখলেন 
এবং তিনি বুঝতে পারলেন যে, ইনি একজন আগস্তুক, তখন তিনি তাকে দেখে তার অনুকরণ করলেন; কিন্তু কেউ 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪২৭ 


কারও নিকট কিছু প্রশ্ন করলেন না। এমনকি (এভাবে) সকাল হয়ে গেল। এরপর তিনি [আবু যার (রাযিঃ)] তার 
আসবাবপত্র ও মশক মাসজিদে রাখলেন এবং সেদিনটি সেখানে অতিবাহিত করলেন। তিনি নাবী সুৰ-কে সাক্ষাৎ 
পেলেন না, এমনকি স্ধ্যা হয়ে গেল। এরপর তিনি তার ঘুমানোর স্থানে ফিরে এলেন। ‘আলী (রাযিঃ) তার নিকট 
এলেন এবং বললেন, এখনও সময় আসেনি, যাতে সে লোকটির গন্তব্য সমন্ধে জানা যায়। তারপর তিনি তাকে 
দীড় করালেন এবং তাঁকে সাথে নিয়ে চললেন। তবে কেউ কারোর নিকট কোন বিষয়ে প্রশ্ন করলেন না। এমনকি 
তৃতীয় দিন এসে গেল। এদিনও তেমনটি করলেন। তারপর ‘আলী (রাযিঃ) তার সাথে তাঁকে দাড় করিয়ে 
বললেন, আপনি কি আমাকে জানাবেন, কিসে আপনাকে এ শহরে এনেছে? তিনি [আবু যার (রাযিঃ)] বললেন, 
আপনি যদি আমাকে পথ দেখানোর ওয়া‘দাবদ্ধ হন তাহলে আমি আপনার নিকট বলব । তিনি (ওয়া‘দা) করলেন। 
তখন তিনি [আবূ যার (রাযিঃ)] তাঁকে সব জানালেন। তারপর ‘আলী (রাযিঃ) বললেন, তিনি (সল্ট) হক এবং 
তিনি আল্লাহর রসূল । সকাল হলে আপনি আমাকে অনুকরণ করবেন। যদি আমি এমন কিছু দেখতে পাই যাতে 
আপনার ভয় আছে, তখন আমি দাড়িয়ে যাব, যেন আমি প্রস্রাব করছি। পুনরায় যখন আমি চলতে শুরু করব 
তখন আমাকে অনুসরণ করবেন। পরিশেষে আমার প্রবেশ দ্বারে আপনি প্রবেশ করবেন। তিনি তা-ই করলেন। 
তিনি তীর পশ্চাতে চললেন, শেষ অবধি তিনি ['আলী (রাযিঃ)]) রসূলুল্লাহ 3-এর কাছে উপস্থিত হলেন আর 
আবু যার (রাযিঃ)ও তীর সাথে উপস্থিত হলেন। অতঃরপর তিনি তার (সুনু-এর) কথা শুনলেন এবং সেখানেই 
ইসলাম গ্রহণ করলেন। তারপর রসূলুল্লাহ 3 তাকে বললেন, তুমি তোমার সম্প্রদায়ের নিকট ফিরে যাও এবং 
তাদের নিকট (দীনের) সংবাদ পৌছে দাও। আমার আদেশ তোমার নিকট পৌছা পর্যন্ত (এ কাজ করতে থাক)। 
তারপর তিনি [আবু যার (রাযিঃ)] বললেন, সে মহান সত্তার শপথ! যার হাতে আমার প্রাণ, আমি তা মাক্কাবাসীদের. 
মধ্যে চীৎকার করে প্রচার করব। এরপর তিনি বেরিয়ে পড়লেন এবং মাসজিদে ঢুকলেন। এরপর উচ্চৈঃস্বরে প্রচার 
করলেন: এ৷ 04০ 15 9, ৯ ১) 23 3 1 2 “আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ছাড়া কোন ইলাহ্‌ নেই 
এবং আমি আরও সাল্য্য দিচ্ছি যে, মুহাম্মাদ (3) আল্লাহর রসূল।” এতে ব্যক্তিরা ঝাপিয়ে পড়ল এবং ভাকে 
আঘাত করে ধরাশায়ী করে ফেলল । ‘আব্বাস (রাযিঃ) সেখানে এলেন এবং তার দিকে ঝুঁকে পড়লেন। তারপর 
তিনি ['আব্বাস (রাযিঃ)] বললেন, তোমাদের জন্য আফসোস! তোমাদের কি অজানা যে, তিনি গিফার সম্প্রদায়ের 
ব্যক্তি? তোমাদের সিরিয়া দেশে বাণিজ্যের যোগাযোগ ব্যবস্থা তাদের এলাকা দিয়ে। এরপর তিনি তাঁকে তাদের 
নিকট হতে ছাড়িয়ে আনলেন। পরের দিন তিনি আবার আগের দিনের মতোই করলেন। ব্যক্তিরা তার উপর 
ঝাঁপিয়ে পড়ল এবং তাঁকে বেদম প্রহার করল । ‘আব্বাস (রাযিঃ) তাঁর দিকে ঝুঁকে পড়লেন এবং তাঁকে তিনি মুক্ত 
করলেন । (ই.ফা. ৬১৩৮, ই.সে. ৬১৮১) 


Ao G5 dl od) A So OF 8 MUS a ly - v4 

২৯. অধ্যায় : জারীর ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর ফাযীলাত 
ne df Sof LF OG te al EE UIE CET ES 5 GS BS (raven -1Nov 
IE off GLO cia Ub Os op HE UG OH C9 md KE RS C dl Se 05 nh Ce 
Sn YY AY LL Se BG a UL RS Cel Se Ls a2 USI 


er 


Contents 


৪২৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


ty BC Vela te Ld Hs 5 Ec HE ff G8 3 EES (aire) Ton 
BE dl ID > LOG be od te Jelly Eo Dad bh dl Se BS Ds 
J A SEE Hy ad OF BSD BSI a3 BPE ON Sd 
C0 Ge Go ay ER TE, Go 0 i CT I bo cl 
৬২৫৮-(১৩৫/...) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, আবূ উসামাহ্‌ ও ইবনু নুমায়র (রহঃ) ..... জারীর (রাধিঃ) 
হতে বর্ণিত ৷ তিনি বলেন, আমি ইসলাম কবূল করার পর হতে রসূলুল্লাহ সু্ট তার নিকট প্রবেশে আমাকে বাধা 
দেননি। তিনি আমার মুখমণ্ুলে মৃদু হাসি ব্যতীত দেখেননি। ইবনু নুমায়র (রহঃ) তার হাদীসে ইবনু ইদ্রীস 
(রহঃ) হতে বর্ধিত রিওয়ায়াত করেছেন, “আমি তার নিকট অভিযোগ করলাম যে, আমি ঘোড়ার পৃষ্ঠে দৃঢ়ভাবে 
থাকতে পারি না। তখন তিনি তাঁর হাত দ্বারা আমার বুকে মৃদু আঘাত করে দু'আ করলেন : ALY, A el 
৬০ ১৪৮ “হে আল্লাহ! তাকে স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী ও হিদায়াতপ্রাপ্তের অন্তর্ভুক্ত করুন৷” 


(ই.ফা. ৬১৪০, ই.সে. ৬১৮৩) 

UE UG 2 be of Le OH br BE TIS GE 0d Se AES (ivr ten 
+ Bt Al I Os allt oy Gh Sh 4 TH IE LA 4 IH CH BOY 0 
Lal ie oii Be SY CLE ly CH SS LEY 3 bn ha SB 
Coed, BES - U6 - SAL AH te US Lh UES, US 
৬২৫৯-(১৩৬/২৪৭৬) ‘আবদুল হামীদ ইবনু বায়ান (রহঃ) ..... জারীর (রাষিঃ) হতে বর্ণিত ।-তিনি বলেন, 
জাহিলী যুগে একটি গৃহ ছিল, যেটিকে ‘যুলখালাসাহ্‌’ বলা হত এবং এটাকে ইয়ামানী কা'বাহ্‌ ও শামিয়্যাহ্‌ কা'বাও 
বলা হত। রসূলুল্লাহ ঈুঁঠ (জারীরকে) বললেন, তুমি কি আমাদের যুল্খালাসাহ্‌, ইয়ামানী কা'বাহ্‌ ও শামিয়্যাহ 
কা'বাহ্‌ থেকে চিন্তা মুক্ত করতে পারবে? তখন আমি আহ্‌মাস সম্প্রদায়ের একশ’ পঞ্চাশজন ব্যক্তি সাথে নিয়ে 
রওনা হলাম। যুলখালাসাকে ভেঙ্গে দিলাম এবং সেখানে যাদের পেলাম তাদের হত্যা করলাম। তারপর আমি তার 
নিকট ফিরে এসে তাকে জানালাম ৷ বর্ণনাকারী বলেন, এরপর তিনি আমাদের ও আহ্‌মাস সম্প্রদায়ের জন্য দু'আ 

করলেন। (ই.ফা. ৬১৪১, ই.সে. ৬১৮৪) 

Sod be AE od B Delt] Lr ne CIS AIS Oh GE BS (afr 
SS be eh ne G HE Al UL 0 UH G DAE S n b2 5 
BBY Ek lh Bu Cock BCU BU GS FITS FES 0 LAS 
Ce Gs Gh Aly 26 Al UG Go a FS Cb BE dl UL SS 

ALL Uf CG 2G SE BEE Al JL od ne C4 J UES SG 
Uk ol HE al UL Ll To Ws WES so iy CUB HG A SIO 
«Eh AS Ws il 
৬২৬০-(১৩৭/...) ইসহাক ইবনু ইব্রাহীম (রহঃ) ..... জারীর ইবনু ‘আবদুল্লাহ বাজালী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে বলেছেন, হে জারীর! তুমি কি আমাকে খাস'আম গোষ্ঠীর ঘর 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8২৯ 


(প্রতিমা মন্দির) যুলখালাসাহ্‌ থেকে চিন্তা মুক্ত করবে না? এটাকে ইয়ামানী কা‘বাও বলা হত জারীর বলেন, 
এরপর আমি দেড়শ’ অশ্বারোহীসহ সেদিকে রওনা হলাম; অথচ আমি উটের পিঠে স্থিরভাবে থাকতে পারতাম না। 
আমি এ ব্যাপারটি রসূলুল্লাহ 3%-এর নিকট বর্ণনা করলাম । তিনি আমার বুকে তার হাত মারলেন এবং দু'আ 
করলেন: উৰ U১ A, 25 টা “হে আল্লাহ! তাকে (উটের পিঠে) স্থির রাখুন এবং তাকে হিদায়াতকারী 
ও হিদায়াতপ্রাপ্তের অন্তর্ভুক্ত করুন।” বর্ণনাকারী বলেন, তারপর তিনি চলে গেলেন এবং সেটি (যুল্খালাসাহ্‌ মূর্তি) 
আন লাগিয়ে জ্বালিয়ে দিলেন। এরপর জারীর (রাফিঃ) আমাদের মাঝখান হতে আবু আরতাহ্‌ (রাফিঃ) নামধারী 
জনৈক লোককে সুখবর দেয়ার জন্য রসূলুল্লাহ 3-এর নিকট প্রেরণ করলেন। তিনি রসূলুল্লাহ 38%-এর নিকট 
এসে তাকে বললেন, আমরা যুলখালাসাকে পীচড়াযুক্ত উদ্টরের ন্যায় করে দিয়ে আপনার নিকট এসেছি। তখন 
রসূলুল্লাহ 3% আহ্‌মাস গোত্রীয় ঘোড়া ও লোকদের জন্য পাচবার কল্যাণের প্রার্থনা করলেন। 
(ই.ফা. ৬১৪২, ই.সে. ৬১৮৫) 
Bn, c ণ Es 55 tH Ee, Cc Ss Be TE SE EL (../.)y গদ? 
th LOL BS TC GIR SS - Ue Bo Ge al 0 oC UR BS Ae 0 LS 
AES a RR DE OG UG Ss 0 UES ALLY) ly Gel i Has Kl A Ee as) 
+ HE i 2G Ls) ts Ge 
৬২৬১-(../..) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রাযিঃ) ..... ইসমাঈল (রহঃ) উপরোক্ত সূত্রে মারওয়ান 
(রহঃ)-এর হাদীসে বলেছেন যে, জারীর (রাযিঃ)-এর সুসংবাদদাতা আবূ আরতাত হুসায়ন ইবনু রাবী'আহ্‌ 
(রাযিঃ) এলেন এবং নাবী 3ুু-কে সুসংবাদ দিলেন। (ই.ফ. ৬১৪৩, ই.সে. ৬১৮৬) 
Ue dl 4) le 0 Bl AP SUA GL - ত 
৩০. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু ‘আব্বাস (রাষিঃ)- এর ফাযীলাত 
[Ee mh tm AEE San 3 8 3h AA 0 IA BS (rvvpray- এYশা 
Sd FED oe So COGS df GA Se CA A SE 
ck sg 43D os - RE AIL "HE LS NE Chl fay ld ny 
RE 
৬২৬২-(১৩৮/২৪৭৭) যুহায়র ইবনু হার্ব ও আবূ বাক্র ইবনু নায্র (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাষিঃ) হতে 
বর্ণিত যে, নাবী 3 পায়খানায় গেলেন। আমি তীর জন্য ওযুর পানি রাখলাম ৷ তিনি হাজত শেষে প্রশ্ন করলেন, 
এ পানি কে রেখেছে? যুহায়র (রহঃ)-এর বর্ণনায় ‘তারা বলল’ এবং আবূ বাক্র (রাধিঃ)-এর বর্ণনায় ‘আমি 
বললাম’, ইবনু ‘আব্বাস (রাযিঃ) রেখেছেন। নাবী 3% দু'আ করলেন, “হে আল্লাহ! তাকে গভীর জ্ঞান দান 
করুন৷” (ই.ফা. ৬১৪৪, ই.সে. ৬১৮৭) % 
Lge Al 2) AF 09 Bl Sie JUSS Cn Gb - Y 
৩১. অধ্যায় : “আবদুন্লাহ ইবনু ‘উমার (রাষিঃ)-এর ফাযীলাত 


eS cr ks Gs als hs Re ED sl ERE ff EES (revAfira)-IYIY 


hd So UF 2 0 0 ib be Ul BS - A HS Eo #- 550 
—_৫৮ 
WwwwW.waytojannah.com 


Contents 


8৩০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
LL cB EAL - U6 - SY CO SY Loh te Sd HE Ly SE TS G5 0 


+ GUD al Se ST BE al UE FE Gd se Laks i 

৬২৬৩-(১৩৯/২৪৭৮) আবু রাবী' ‘আতাকী, খালাফ ইবনু হিশাম ও আবূ কামিল জাহদারী (রহঃ) ..... ইবনু 

উমার (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি স্বপ্নে দেখলাম যে, আমার হাতে মোলায়েম রেশমী কাপড়ের 

একটি টুকরা এবং জান্নাতের যেখানে আমি আকাঙ্ক্ষা করতাম সে কাপড়ের খণ্ডটি আমাকে সেখানেই উড়িয়ে নিয়ে 

যেত তিনি বলেন, তারপর আমি হাফসাহ্‌ (রাযিঃ)-এর নিকট কাহিনীটি রিওয়ায়াত করলাম । হাফসাহ্‌ (রাযিঃ) 

তা রসূলুল্লাহ $ু-এর নিকট রিওয়ায়াত করলেন। তখন রসূলুল্লাহ সুন বললেন, আমি “আবদুল্লাহকে একজন ভাল 
ব্যক্তি বলে জানি । (ই.ফা, ৬১৪৫, ই.সে. ৬১৮৮) 


So GUST Yi - Ad billy ~ A650 EE ALY OF GEL ES (rovapsey-ivnt 

BY) BE ADIL FEA G8 UX UK US LE of Ce IU LR GADD op an CA 
CSE Clty + 0 ls ke Ll Go 0] SSG J an a ke Ved Gyo 
of BS A EL US ol a CAN BE al UL Ate ale AD 8 HU Sy Ue UL 
UH CL AE 5 Ab Ua 1 i OK SUH UI NY All ks Bic a Hn 
“EX Ho J uk Cs - i - SED Ce Aly Sl Jin oe sy SAT J oe sy bl 
USS al Se SN Es HE U5 HE Al IL hb LE ALE cb CE 


"Bi cl 
SY) SB a 2S Uh LG Al Le OGG LU UN 
৬২৬৪-(১৪০/২৪৭৯) ইসহাক ইবনু ইব্রাহীম ও ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 


বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-এর জীবিতাবস্থায় জনৈক লোক স্বপ্নে দেখলে তা রসূলুল্লাহ ু্ু-এর নিকট 
বর্ণনা করতেন । আমি প্রত্যাশা করে ছিলাম যে, আমি কোন স্বপ্নে দেখলে তা নাবী ফ্ুঠু-এর কাছে উল্লেখ করি। 
বর্ণনাকারী বলেন, সে সময় আমি বলিষ্ঠ অবিবাহিত যুবক ছিলাম এবং রসূলুল্লাহ সুন্ঠ-এর জীবদ্দশায় আমি 
মাসজিদে ঘুমাতাম। তখন আমি স্বপ্নে দেখলাম যেন দু'জন ফেরেশৃতা আমাকে ধরে তারা আমাকে জাহান্নামের 
নিকট নিয়ে গেলেন। তখন দেখলাম যে, সেটি একটি গভীর গর্ত, একটি কূপের গর্তের ন্যায় । তাতে দু'টি কাষ্ঠখণ্ড 
দেখলাম যা কূপের উপরে স্বাভাবিকভাবে থাকে। সেখানে কিছু ব্যক্তি ছিল যাদের আমি চিনলাম। আমি তখন 
বলতে শুরু করলাম- | (৮ 40, ১৪21 “আমি জাহান্নাম হতে আল্লাহর আশ্রয় চাই, আমি জাহান্নাম হতে 
আল্লাহর আশ্রয় চাই, আমি জাহান্নাম হতে আল্লাহর আশ্রয় চাই” । বর্ণনাকারী বলেন, সে দু' ফেরেশ্তার সাথে 
আরও কতিপয় ফেরেশ্তা মিলিত হলেন। তিনি আমাকে বললেন, তোমার কোন শঙ্কা নেই। অতঃপর আমি এ 
ম্বণ্নের কথা হাফসাহ্‌ (রাযিঃ)-এর নিকট উল্লেখ করলাম । হাফসাহ্‌ (রাযিঃ) তা রসূলুল্লাহ 3ু-এর নিকট বর্ণনা 
ঈলেন। তখন রসূলুল্লাহ 3% বললেন, ‘আবদুল্লাহ কতই না উত্তম লোক! সে রাতে যদি (তাহাজ্জুদ) সলাত আদায় 
করত । 
সালিম (রাযিঃ) বলেন, এরপর ‘আন্দুল্লাহ (রাযিঃ) রাত্রে খুব কম সময়ই ঘুমিয়ে যেতেন। 


(ই.ফা. ৬১৪৬, ই.সে. ৬১৮৯) 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৩১ 


be LDL SE AS Lh cage UAL LA SN Ae Li dl EE ES (jie 
08H 3d 0 Sf CS UN Te 0 CP gS be TE 5 A Lp GOH GY otf 
be BLE GAD Pe ic FE ol oP SS. hs od 2 Bs Ll pl 8 5 nl 
“l 
৬২৬৫-(../...) “আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্মান দারিমী (রাযিঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, আমি রাত্রে মাসজিদে থাকতাম । সে সময় আমার কোন পরিবার-পরিজন ছিল না। একদা আমি স্বপ্নে 
দেখলাম যেন আমাকে একটি কূপের কাছে নেয়া হয়েছে। অতঃপর বর্ণনাকারী (‘উবাইদুল্লাহ ইবনু ‘উমার) সালিম 
তদীয় পিতা সানাদে রসুলুল্লাহ সু থেকে যুহরীর হাদীসের অর্থানুরূপ উল্লেখ করেন। (ই.ফা. ৬১৪৭, ই.সে. ৬১৯০) 
Ao al 2) LIL Ch nl SUSd ya -Y 
৩২. অধ্যায় : আনাস ইবনু মালিক (রাযিঃ)- এর ফাযীলাত 
Ee Ee Ae Lh Los ES YU ES cs A 2 LoL ES (ven. [EDA 
Hf sal" 8 A ES DI AL AO G SHES ke ff ie od ie SOY HH eis 
+ Shel C3 4 UG Ey HC 
৬২৬৬-(১৪১/২৪৮০) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... উম্মু সুলায়ম (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, ইয়া রসূলাল্লাহ 3! আপনার খাদিম আনাসের জন্য আল্লাহর কাছে দু'আ করুন। তখন 
তিনি দু‘আ করলেন, hl U3 A dG, EL AC "38 sh “হে আল্লাহ! তাকে ধন-সম্পদ এবং সন্তান- 
সম্ততিতে বারাকাত দিন এবং আপনি তাঁকে যা দান করেছেন তাতেও বারাকাত দিন।” (ই.ফা. ৬১৪৮, ই.সে. ৬১৯১) 
CG 5% Uf Ci EG te Lt EEE V3 ff Ee EAD Ly LOL EES (fo) UUW 
E33 KS LS wl LG fl 
৬২৬৭-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রাষিঃ) ..... কাতাদাহ্‌ (রহঃ) হতে বর্ণিত। তিনি 
আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, উম্মু সুলায়ম (রাযিঃ) বলেছেন, হে আল্লাহর রসূল ফুট! আপনার খাদিম 
আনাস ..... এরপর তার অবিকল বর্ণনা করেন। (ই.ফা. ৬১৪৯, ই.সে. ৬১৯২) 
LD ch pis Lr dt Ee oe bs Loe Ue LE bs Lo Es (.)- TY IA 
+ Eh Ba U5 A CO Cis 
৬২৬৮-(../..) মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত, তিনি 
অর্থানুরূপ বলেছেন। (ই.ফা. ৬১৫০, ই.সে. ৬১৯৩) 
wr sb ie OUR ES oll ts 2 MR EES im 0S Es (YeAsfier) TY 
Ls CE EE I? Sy oh Us Ee BE Ll UES U6 5 ud 
SE Bs ALIS Gli Uf 2 dS CU DAT SUS A US, dS - N-UAdES 
EFL 


Wwww.waytojannah.com 


Contents 


৪৩২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬২৬৯-(১৪২/২৪৮১) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 
% আমাদের কাছে এলেন। সে সময় আমি, আমার মা ও আমার খালা উম্মু হারাম ছাড়া সেখানে কেউ ছিল না। 
আমার মা বললেন, হে আল্লাহর রসূল 3! আপনার ছোট খাদিমের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করুন। রাবী 
বলেন, তিনি আমার জন্য সব ধরনের বারাকাতের, দু'আ করলেন। তিনি আমার জন্য যে দু'আ করেছিলেন তার 
শেষাংশ ছিল- 43 41 3049 855 2 240 “হে আল্লাহ! তাঁকে ধন-সম্পদ ও সন্তানাদি বৃদ্ধি করুন এবং 
তাতে তাঁকে বারাকাত দিন।' (ই.ফা. ৬১৫১, ই.সে. ৬১৯৪) 
EY Es eke ES O83 Te BES CAEN gh HES Chir) WV. 
ay Oy BLS ins OI Hy BE a UL df oH A FE TE OS 
0 Es ABS Zh" OG. EM AAS x HH Ll i ds U0 LU 
EB Ball 3 le OPED Gs Is als ds ST ie 0 AV 3 UN 
৬২৭০-(১৪৩/...) আবু মা'ন রাক্কাশী (রহঃ) ..... আনাস (রাধিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমার মা 
উম্মু আনাস (রাযিঃ) আমাকে রসূলুল্লাহ যু্ু-এর নিকট নিয়ে গেলেন। তখন তিনি তীর ওড়নার অর্ধাংশ দিয়ে 
আমার ইযার (পায়জামা) এবং বাকী অর্ধাংশ দ্বারা আমার চাদর তৈরি করেছিলেন। তিনি বললেন, হে আল্লাহর 
রসূল সু! এ আমার বালক পুত্র উনায়স, আমি তাকে আপনার নিকট নিয়ে এসেছি, সে আপনার সেবায় থাকবে। 
তার জন্য আল্লাহর নিকট দুআ করুন। তখন তিনি দু'আ করলেন, 2315 ২} £41 “হে আল্লাহ! তীর ধন- 
সম্পদ ও সন্তান-সন্ততি বৃদ্ধি করে দিন।” 
আনাস (রাযিঃ) রলেন, আল্লাহর শপথ! আমার ধন-মাল অনেক আর সে যুগে আমার সন্তান ও সন্তানের 
নাতী-নাতনীর সংখ্যা ছিল একশ’র মতো । (ই.ফা. ৬১৫২, ই.সে. ৬১৯৫) 
Le od Bh op — UL OM 3 BD US nes 05 EE UES (ttt) TY) 
UDG els hb I ie gia ff ol Coad FE al USD Ta I ple ts LS BS J 
3 ln 2 Gb Gl oS SE Gein HDS ges COE HE al JD ES. UH a 
+ SAY 
৬২৭১-(১৪৪/...) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, একদা রসূলুল্লাহ 3% কোথাও যাচ্ছিলেন। তখন আমার মা উম্মু সুলায়ম (রাযিঃ) তীর কণ্ঠস্বর শুনতে 
পেলেন এবং তিনি বললেন, হে আল্লাহর রসূল 3! আমার পিতা-মাতা আপনার জন্য উৎসর্গিত হোক, এ ছোট 
বালক আনাস । তখন রসূলুল্লাহ 3 আমার জন্য তিনটি দু'আ করলেন। এর দু'টি আমি দুনিয়াতেই পেয়েছি এবং 
আখিরাতে তৃতীয়টি পাওয়ার দৃঢ় প্রত্যাশা করি। (ই.ফা. ৬১৫৩, ই.সে. ৬১৯৬) 
UN od te cl Val Ma Bo i EL ol ¥ Be Hh (YEAY/N te) -1YVY 
wd ce ELE oh oh Ue Ld - U8 - Ub a TA Uh, HE JO Gk cl 
Yi. UY CH LL CCG IAC BE A ILD oS Ci LG Le Cl iy Ul 
Tf BE al U0 es BS 
Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪6) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৪৩৩ 


ch bi El ap CHS 9 a bl J 
৬২৭২-(১৪৫/২৪৮২) আবূ বাক্র ইবনু নাফি' (রহঃ) ..... আনাস (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% আমার নিকট এলেন। আমি তখন বালকদের সঙ্গে খেলায় লিপ্ত ছিলাম । তিনি বলেন, তিনি 
আমাদের সালাম করলেন। তিনি আমাকে কোন একটি বিশেষ প্রয়োজনে পাঠালেন। আমি আমার মায়ের নিকট 
বিলম্বে ফিরে আসলাম আমি মায়ের নিকট গেলে তিনি আমাকে প্রশ্ন কররেন, তোমাকে কিসে আটকিয়েছিল? 
আমি বললাম, রসূলুল্লাহ 3% আমাকে একটি প্রয়োজনে পাঠিয়েছিলেন। তিনি বললেন, প্রয়োজনটি কী? আমি 
বললাম, তা গোপনীয় । তিনি বললেন, রসূলুল্লাহ 3-এর গোপনীয় বিষয় কক্ষনো কাউকে বলবে না। 
আনাস (রাযিঃ) বললেন, আল্লাহর কসম, হে সাবিত! সে গোপনীয় ব্যাপার কারও নিকট উল্লেখ করলে তা 
তোমাকে অবশ্যই বলতাম । (ই.ফা. ৬১৫৪, ই.সে. ৬১৯৭) 
U8 Ls 1 aa BS Lok ts te Bo opts LEGS BS (Cn yUNVT 
SH. Ss Il a SUS Uh Ve BE Ad Ld UB SAL cf od be SSS of hs 
+8 WUE US a df te al 
৬২৭৩-(১৪৬/...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% একটি গোপনীয় বিষয় সম্পর্কে আমার নিকট বলেছিলেন। তারপরে আমি কারও নিকট তা প্রকাশ 
করিনি এমনকি (আমার মা) উম্মু সুলায়ম (রাযিঃ) সে ব্যাপারে আমাকে জিজ্ঞেস করেছিলেন; কিন্তু আমি তাকেও 
তা জানায়নি । (ই.ফা. ৬১৫৫, ই.সে. ৬১৯৮) 
AE dh 2) pla OF dl Se GUSS ya ly - TY 
৩৩. অধ্যায় : ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাধিঃ)-এর ফাযীলাত 
«J! ue SN Ec ur x su [EC > e 6") > (YEtAr/Ntv)- AMYVE 
ST ot LY U5 BE a UF Ene Ce 0 of CA I aie 5 le a 
+ GU of Sl A SY LS 
৬২৭৪-(১৪৭/২৪৮৩) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... সা'দ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি 


রসূলুল্লাহ 38-কে ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাযিঃ) ব্যতিরেকে ভূ-পৃষ্ঠে অবস্থানকারী কোন জীবিত লোকের 
ব্যাপারে বলতে শুনিনি যে, সে জান্নাতে বিচরণ করছে। (ই.ফা. ৬১৫৬, ই.সে. ৬১৯৯) 


Be dl Ec Be by HL ES GY At Has BS (YEAt/NEAY- NY Ve 
04 HE A ELA Uns pe OS 8 Bly AS UH ALE 5 O48 Le cen 0h Se be 
sli. £5 Al be O50 i 2d Al i OX ph Lass Up be Hag 0 U9 
ad: Ek dl Ch Go lS, 3 USS A EOS Ug S24 OAS) 
tN IY C0 0G Hs Ce dl UO UB UN) J JH 
1s - GOSS Wes UL BS - LED Le GEA BE Al J) Se 


Wwww.waytojannah.com 


Contents 


8৩৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Al. tm 2 Dol s Ct 3 Sl, ut 0 ll 22 be $8 La 
PEE - dE te als Jb - BEY Laid ose 09 OM - La i. LY 
LET A SEU El GB SELLE = 2 Hl a LY) 
Sd dy Syl Hal de IE BG oe VELA G5 8 CY hi Hs 
YO SB LLYN Sy EL AD BY, Syl Sy 
+ pt SE By UH 
৬২৭৫-(১৪৮/২৪৮৪) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাযিঃ) ..... কায়স ইবনু ‘আব্বাদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি মাদীনাতে এমন ব্যক্তিদের মাঝে ছিলাম, যাঁদের মধ্যে নাবী সু-এর সতক সহাবী বিদ্যমান ছিলেন। 
ইত্যবসরে এক লোক এলো, যার মুখমণ্ডলে ভয়-ভীতির চিহ্ন বিদ্যমান ছিল। তখন লোকদের মধ্য থেকে কেউ 
কেউ বললেন, এ লোক জান্নাতীদের একজন, এ লোক জান্নাতীদের একজন । তিনি সেখানে দু’ রাক‘আত সলাত 
আদায় করলেন। তারপর বেরিয়ে গেলেন। আমি তাঁকে অনুকরণ করলাম। তিনি তার গৃহে ঢুকলেন। আমিও 
ঢুকলাম । এরপর আমরা আলাপচারিতায় ছিলাম। উভয়ের মধ্যে যখন অন্তরঙ্গতা তৈরি হলো তখন তাকে আমি 
বললাম, আপনি যখন একটু আগে (মাসজিদে) প্রবেশ করেছিলেন, তখন জনৈক লোক এরূপ এরূপ বলেছিল (এ 
লোক জান্নাতীদের একজন) তিনি বললেন, সুবহানাল্লাহ! কারো পক্ষে এমন কোন কথা বলা ঠিক নয়, যা সে 
অজ্ঞাত । তিনি বললেন, আমি তোমার সাথে আলাপ করব, কেন এমন হয়? (অর্থাৎ লোকেরা কেন এ কথা বলে) 
রসূলুল্লাহ 3-এর যুগে একদা আমি একটি স্বপ্ন দেখেছিলাম। আমি সে স্বপ্নের কথা তীর নিকট প্রকাশ 
করেছিলাম । আমি নিজেকে একটি বাগিচায় দেখতে পাই । এ বাগানের ব্যাপকতা, উৎপন্ন ফসলাদি ও সৌন্দর্যের 
কথাও তিনি ব্যক্ত করেন। এ বাগানের মাঝখানে একটি লৌহস্তম্ভ ছিল যার নিম্নভাগ ছিল মাটির মাঝে এবং 
উপরিভাগ ছিল আকাশে । এর উপরিভাগে ছিল একটি রশি। তখন আমাকে বলা হলো, তুমি এতে সওয়ার হও। 
আমি বললাম, আমি সওয়ার হতে পারব না। তারপর একজন মিনসাফ আসলো । তিনি বলেন, ইবনু ‘আওন 
(রহঃ$)-এর মতে মিনসাফ অর্থ খাদিম তিনি বলেন, তিনি পশ্চা্থদিক থেকে আমার বস্ত্র ধরলেন। তিনি উল্লেখ 
করেন যে, সে (খাদিম) তার হাত দিয়ে তার পেছন হতে তাকে তুলে দিল। আমি সওয়ার হলাম, এমনকি খুঁটি 
বেয়ে উঠলাম, তারপর রজ্জুটি ধরলাম । অতঃপর আমাকে বলা হলো একে আঁকড়িয়ে ধরো। 
আমি যখন জেগে গেলাম, তখনও এঁ রজ্জুটি আমার হাতেই ছিল। আমি নাবী 3-এর নিকট এ স্বপ্নের কথা 
উল্লেখ করলাম । তখন তিনি বললেন, সে বাগানটি হলো ইসলাম । আর সে খুঁটিটি হলো ইসলামের খুঁটি এবং সে 
রজ্জুটি হলো সুদৃঢ় রজ্জু। তুমি আমৃত্যু শক্তভাবে ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। 
বর্ণনাকারী বলেন, আর সে লোকই ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাযিঃ) । (ই.ফা. ৬১৫৭, ই.সে. ৬২০০) 
EULE LA Be A) of of IE 0S Ae 0 he ty LOL BS 1184) YVAN 
EG AL 0 Ss U3 HE 8 CS AE LU OH UN ye 0 LOL be BE ts 2 
Ub. I 1% 190 5: Al cnt. 22) Al ie OF Tix Lh SC Ly dl Se “Sh pb 
La) 0 bed oe US cf Cd es HOCUS os UC ae 
+L - Gah Lair - ES A EP ody Bs Ua ink fl 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাধিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৩৫ 


Ay dl Se 5" FE a ILD IE FE al ILD che VAL FA CH CL CTH 
aol 3 
৬২৭৬-(১৪৯/...) মুহাম্মাদ ইবনু “আমূর ইবনু ‘আব্বাদ ইবনু জাবালাহ্‌ ইবনু আবূ রাওওয়াদ (রহঃ) ..... 
কায়স ইবনু ‘আব্বাদ (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি এক মাজলিসে ছিলাম, যেখানে সা'দ ইবনু মালিক 
(রাযিঃ) ও ইবনু ‘উমার (রাযিঃ) উপস্থিত ছিলেন। তখন ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাযিঃ) যাচ্ছিলেন। তারা 
বললেন, এ ব্যক্তিটি জান্নাতীদের একজন । আমি দণ্ডায়মান হলাম এবং তাকে বললাম, তীরা আপনাকে এমন 
এমন বলেছেন। তিনি বললেন, সুবহানাল্লাহ! তাঁদের এমন কোন কথা ব্যক্ত করা ঠিক নয়, যে ব্যাপারে তাদের 
‘ইলম নেই। একবার (স্বপ্নে) আমি দেখতে পেলাম, যেন একটি খুঁটি রাখা হয়েছে একটি সবুজ শ্যামল বাগানের 
মধ্যস্থলে, এর চূড়ায় একটি রজ্জু ছিল। এর নিমে একটি ছোট্ট ‘মিনসাফ’ (দণ্ডায়মান) ছিল । মিন্সাফ অর্থ খাদিম । 
তখন আমাকে বলা হলো, এতে সওয়ার হও। আমি তাতে সওয়ার হলাম । শেষ অবধি রজ্জুটি সুদৃঢ়ভাবে ধরলাম । 
অতঃপর আমি রসূলুল্লাহ সু্ঠ-এর কাছে তা ব্যক্ত করলাম । তখন রসূলুল্লাহ 38% বললেন : মজবুত রজ্জুটি আঁকড়ে 
ধরা অবস্থায় ‘আবদুল্লাহ (রাযিঃ) মৃত্যুবরণ করবে। (ই.ফা. ৬১৫৮, ই.সে. ৬২০১) 
ce ne BL - billy, - ALG GA ne 15 EEG GES (fio) - 1 VV 
U8 - och spice od Rl oh Cp CE UI AY os TE Lo is Oh GES bo ayia 
UU i Ul - 5 - ELS be HED T4- UU- SL tj dl LE A Lh CLS Et U3 
UE LABS Ly aly ii: U6. 1 od EGE LEY nl oe SAD od GE he Eh 
Ob Se HELL — U6 - LL USB Lh te EDS US co Sol lh UU, as 
od RS Ul Ee te CLG MI ol A Ch: Hl: NAO GAALG: IM 
16 ha SEALS BEd Al ol Al UG oS Cl el. lh dd Ek Lod Af ta 
be ny U1 - U6 - Ac CH G5 El: dR YG ULE od 
I IH - 5 - Jt Ef Gb CL US SEY AUB Gs LY CL - ON Ae 
Al a5 Hebi - 6 - al dE 2 cl. EGE os ck Et 
FESS bie ad Si S- U8 - Va Bb hd A - J - wu se SSA 
Sl i: ck: 0. Th. JB LE Sof a ow Nl db LS, sll 
LS -- bly Gh 0 1 - K- eR Sl - Vo 
UB LE Gk HE Gl cH - J - cL RB Holy Ge cs; ~ 0 - SS 
be SB Ge Mh, - U4 - BAS KES TER Zh 
SY 3s Sk S35 Cy IE Ly slit U5 GH IY Cl coh Sh dd Ls 
Eg A CL IG Oy SLY ER Gi Ld Ch 


Wwww.waytojannah.com 


Contents 


৪৩৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬২৭৭-(১৫০/...) কুতাইবাহ্‌ ইবনু সা’ঈদ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম (রাযিঃ) ..... খারাশাহ্‌ ইবনু হুর (রহঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি মাদীনার মাসজিদে একটি সমাবেশে উপবিষ্ট ছিলাম । তিনি বলেন, সে মাজলিসে 
বসা ছিলেন সুন্দর চেহারার অধিকারী একজন বৃদ্ধ লোক । তিনিই ছিলেন ‘আবদুল্লাহ ইবনু সালাম (রাষিঃ) ৷ তিনি 
(বর্ণনাকারী) বলেন, তিনি তাদের সম্মুখে ভাল ভাল কথা বলছিলেন। তিনি (বর্ণনাকারী) বলেন, যখন তিনি 
সমাবেশ হতে উঠছিলেন সে সময় ব্যক্তিরা বলল, কোন লোক যদি জান্নাতীকে দেখে আনন্দিত হতে চায় তবে 
যেন সে এঁ লোকটির দিকে দৃষ্টিপাত করে। তিনি [খারাশাহ্‌ (রাযিঃ)] বলেন, আমি বললাম, আল্লাহর শপথ! 
নিশ্চয়ই আমি তীর অনুসরণ করব, যাতে আমি তাঁর আবাসস্থল জানতে পারি। তিনি (বর্ণনাকারী) বললেন, এরপর 
আমি তাকে অনুসরণ করলাম। তিনি রওনা হলেন এবং মাদীনাহ্‌ শহর থেকে বেরিয়ে যাওয়ার সন্নিকটবর্তী 
জায়গায় পৌছে নিজ ঘরে ঢুকলেন । তিনি (বর্ণনাকারী) বলেন, আমিও তার নিকট প্রবেশের অনুমতি চাইলাম । 
তিনি আমাকে অনুমতি দিলেন । অতঃপর বললেন, হে ত্রাতুষ্পুত্র! তুমি কি চাও? রাবী.বলেন, আমি তাকে বললাম, 
আপনি যখন সমাবেশ থেকে উঠে আসছিলেন তখন আমি আপনার ব্যাপারে ব্যক্তিদের বলতে শুনেছি, যে লোক 
একজন জার্নাতীকে দেখে আনন্দ পেতে চায়, সে যেন এ লোকের দিকে তাকায়। তখন আমার মনে আপনার সঙ্গ 
লাভের আখ্রহ জাগে ৷ তিনি বললেন, জান্নাতীদের ব্যাপারে আল্লাহই অধিক জ্ঞাত । কিন্তু ব্যক্তিদের এ কথা বলার 
কারণ আমি তোমার নিকট উল্লেখ করছি। একবার আমি ঘুমে অচেতন ছিলাম । স্বপ্নে দেখলাম যে, জনৈক লোক 
আমার নিকট এসেছে। সে আমাকে বলল, দাড়িয়ে যাও। অতঃপর সে আমার হাত আঁকড়ে ধরল । আমি তার 
সাথে রওনা করলাম। আমি আমার বামপাশে কয়েকটি পথ দেখতে পেলাম এবং আমি সে পথ ধরে চলতে 
চাইলাম । সে আমাকে বলল, ওদিকে যেয়ো না। কারণ, এটা হলো বামপন্থীদের (কাফিরদের) পথ । তিনি বলেন, 
এরপর আমি আমার ডানপাশে কয়েকটি আলোক সরল পথ দেখতে পেলাম ৷ এরপর সে বলল, এ রাস্তায় চলো। 
তিনি বলেন, অতঃপর সে আমাকে একটি পাহাড়ের চূড়ায় নিয়ে আসলো। অতঃপর আমাকে পাহাড়ে 
বলল । আমি পাহাড়ে উঠতে চেষ্টারত ছিলাম কিন্তু পাছায় হৌচট খেয়ে পড়ে গেলাম তিনি বলেন, আমি বেশ 
কয়েকবার এরূপ চেষ্টা করতে লাগলাম । তিনি বলেন, এরপর সে আমাকে নিয়ে রওনা হলো এবং একটি খুঁটির 
নিকট পৌছল, যার মাথা ছিল আকাশে এবং তার নিন্নভাগ ভূ-পৃষ্ঠের নীচে ছিল। খুঁটির চূড়ায় একটি কড়া ছিল। 
সে বলল, এর উপরে উঠো। তিনি বলেন, আমি বললাম, এতে কিভাবে চড়ব? এর মাথা তো আকাশের 
উপরিভাগে তিনি বলেন, এরপর সে আমার হাত ধরল এবং আমাকে উপরে ঠেলে দিল। অকস্মাৎ আমি দেখলাম 
যে, আমি কড়ার সাথে ঝুলে আছি। তিনি বলেন, এরপর সে খুঁটির উপর করাঘাত করল এবং তা পড়ে গেল। 
তিনি বলেন, আর আমি কড়ার সাথে ঝুলে গেলাম । এভাবে আমার সকাল হলো। তিনি বলেন, এরপর আমি 
রসূলুল্লাহ 3%-এর নিকট এসে স্বপ্নের কথা সবিস্তারে বিবরণ দিলাম তিনি বললেন : তুমি তোমার বামপাশে যে 
পথগুলো দেখেছ, তা হচ্ছে বামপন্থীদের রাস্তা এবং তোমার ডানপাশে যেসব রাস্তা দেখেছ, তা হচ্ছে আসহাবুল 
ইয়ামীন বা জান্নাতীগণের রাস্তা ৷ তুমি যে পাহাড়টি দেখেছিলে তা হচ্ছে শাহীদগণের আবাসস্থল আর তা তুমি 
পাবে না। তুমি যে খুঁটিটি দেখেছিলে সেটা হচ্ছে ইসলামের খুঁটি । যে কড়াটি তুমি দেখেছিলে সেটা হচ্ছে 
ইসলামের কড়া । আর তুমি আমৃত্যু ইসলামের উপর সুপ্রতিষ্ঠিত থাকবে। (ই.ফা. ৬১৫৯, ই.সে. ৬২০২) 


AE Bl dD El 9 OLA JUDE Gl ~rt 
৩৪. অধ্যায় : হাস্‌সান ইবনু সাবিত (রাষিঃ)-এর ফাযীলাত 
U8 Cs te Hk ce of Os PAS 3 SELLS SHEN Se ES (venefvey)-1YVA 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৩৭ 


TU + Se US Ih ia 5 DA CS SG: OG 2p Lol acd os ul 
54h U5. "nd Rh el" U8 BE dl UL Chad A Ml 
৬২৭৮-(১৫১/২৪৮৫) ‘আমর আন্‌ নাকিদ, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবূ 
হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, একবার ‘উমার (রাযিঃ) হাস্‌সান (রাযিঃ)-এর নিকট দিয়ে অতিক্রম 
করছিলেন। তিনি তখন মাসজিদে কবিতা আবৃত্তিতে মত্ত ছিলেন। ‘উমার (রাযিঃ) তার দিকে ঙাকালেন। তখন 
তিনি বললেন, এমন অবস্থায় মাসজিদে আমি কবিতা আবৃত্তি করছিলাম, যখন তাতে আপনার চাইতে ভাল লোক 
উপবিষ্ট ছিলেন। তারপর হাস্সান (রাযিঃ) আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর দিকে তাকিয়ে বললেন, আল্লাহর শপথ! 
আপনি কি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছেন, “তুমি আমার পক্ষ. হতে উত্তর দাও। হে আল্লাহ! তাকে পবিত্র 
আত্মা (জিব্রীল) দ্বারা সহযোগিতা করো।” আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, “ইয়া আল্লাহ! হ্যা ।” 
(ই.ফা. ৬১৬০, ই.সে. ৬২০৩) 
GIN A CF A th Bey gD Or LO GAT Ch GESY ES Cog tVA 
EAE FGA Shes HE od UN OLS Uf kdl of cf GAB OF Cc Ul 
Aa KS. HE Al J) ad A 
৬২৭৯-(../...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম মুহাম্মাদ ইবনু রাফি' ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনুল 
মুসায়্যাব (রহঃ) হতে বর্ণিত যে, একবার হাস্সান (রাযিঃ) আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-সহ সহাবীদের এক মাজলিসে 
বলেছিলেন, হে আবু ছুরাইরাহ্‌! আল্লাহর শপথ! আপনি কি রসূলুল্লাহ 3 -কে বলতে শুনেছেন? তারপর তিনি 
উপরোল্লিখিত হাদীসের হুবহু বর্ণনা করেন। (ই.ফা. ৬১৬১, ই.সে. ৬২০৪) 
OF Ct UB oh A COA dah La Se Ly dl Ke ES (pony- IAs 
LL ES GN ol 9 LS Ed gat se tk SOS GA 
"dt cy Hh BE a JAD te Al AG J BEE LD Sis Rd Wt 
+h FF Ub 
৬২৮০-(১৫২/...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রহঃ) ..... আবূ সালামাহ্‌ ইবনু ‘আবদুর 
রহমান (রাধিঃ) হতে বর্ণিত । তিনি হাস্সান ইবনু সাবিত আনসারী (রাযিঃ)-কে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে সাক্ষী 
করতে শুনেছেন যে, হে আবু হুরাইরাহ্‌! আমি আপনাকে আল্লাহর শপথ দিয়ে বলছি, আপনি কি নাবী ক¥ন্-কে 
বলতে শুনেছেন যে, হে হাস্সান! তুমি রসূলুল্লাহ ঈ-এর পক্ষ হতে উত্তর দাও । হে আল্লাহ! তাকে রূহুল কুদুসের 
(জিব্রীলের) মাধ্যমে সাহায্য করুন । তখন আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বললেন, আচ্ছা। (ই.ফা. ৬১৬২, ই.সে. ৬২০৫) 
er OAs - GH Le AL EB fl EB SL SALE LES (veasfver)- TA) 
A201 Al" 6 05 OLS U6 BE Al IAD CAL Ul ime Ch HOM CLs ON - 
৬ঞ্১-(১৫৩/২৪৮৬) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... বারাআ ইবনু ‘আযিব (রাযিঃ) হতে বর্ণিত । 
তিনি বলেন, আমি হাসৃসান ইবনু সাবিতের উদ্দেশে রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি, তুমি তাদের (কাফিরদের) 


লট Wwww.waytojannah.com 


Contents 


৪৩৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


বিরুদ্ধে বিদ্রপ কবিতা রচনা করো কিংবা বলেছেন, তুমি তাদের ব্যঙ্গ কবিতার জবাব দাও । জিব্রীল ('আঃ) 
তোমার সাথে আছেন। (ই.ফা. ৬১৬৩, ইসে, ৬২০৬) 
Ee Lad 5) ES Kl Ed and Er [Ee «> x 6") FE (./-)- TYATY 
+ Be ALY igs fe be HS LA Ley Rs Lh LOL ES tS Ee 
৬২৮২-(../..) যুহায়র ইবনু হারব, আবু বাক্র ইবনু নাফফি', ইবনু বাশৃশার (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ) হতে 
উপরোক্ত সূত্রে অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬১৬৩, ই.সে. ৬২০৭) 
Lp pits ie AL ff Ee Yu 5 Hm dss ee nage YAY 
be C3 0S 2 205s Al Cn Yl IL Lie ck 55 in U6 ib ole “a 
+ HE Al JD 
৬২৮৩-(১৫৪/২৪৮৭) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবু কুরায়ব (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে তার 
পিতার সানাদে রিওয়ায়াত করেন যে, হাসৃসান ইবনু সাবিত (রাযিঃ) সেসব ব্যক্তির মাঝে শামিল ছিলেন, যারা 
‘আয়িশার বিরুদ্ধে অনেক কথা বলেছেন (দুর্নাম করেছেন)। তাই আমি তাকে ভর্ধসনা করেছিলাম। তখন 
‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, হে আমার ভয়িপুত্র! তাকে ছেড়ে দাও। কারণ তিনি রসূলুল্লাহ সু-এর পক্ষ হতে 
কাফিরদের বিরুদ্ধে বিদ্প কবিতা দিয়ে উত্তর দিতেন। (ই.ফা. ৬১৬৪, ই.সে. ৬২০৮) 
Eee Ee EARS ue KC [Ec di “ x Le HE (fe) UAE 
৬২৮৪-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম (রহঃ) হতে এ সূত্রে রিওয়ায়াত রয়েছে। 


(ই.ফা. ৬১৬৫, ইসে. ৬২০৯) 
Le A - hs CH os - wal as 8 ns EE (YEAAfNeo)- UY AS 
Lt RS lh 53 OLD Ue Lie ce CS UN 4g be coil of be ok 
+ 5% pd bn ER Cl Kay UF CUD LAS UB il CS 
bl NS ae OSS LS DO lh G0 06. wks cod dd Lo 4 4 ci 
oe ie) Sad ta tf “ls Ll: SG): ve 5d Ge US Si IS dS GD 
HE 4 JD be 30 3 et 
৬২৮৫-(১৫৫/২৪৮৮) বিশ্র ইবনু খালিদ (রহঃ) ..... মাসরূক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, একদিন 
আমি ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর নিকট গেলাম। তখন তার নিকট হাস্‌সান ইবনু সাবিত (রাযিঃ) উপবিষ্ট ছিলেন। 
তিনি তখন তার জন্য কবিতা তৈরি করছিলেন এবং তীর কবিতাটির কয়েকটি পংক্তি দ্বারা গান গাচ্ছিলেন। তিনি 
বলেছিলেন: 
“তিনি পবিত্র আত্মা! বুদ্ধিমতী, সন্দেহজনক বিষয়ে তাঁকে কোন অপবাদ দেয়া যায় না। 
তিনি উদাসীনদের গোশত হতে অভুক্ত হতে ক্ষুধার্ত অবস্থায় শয্যা ত্যাগ করেন।” 
তখন “আয়িশাহ্‌ (রাবিঃ) তাকে বললেন, কিন্তু আপনি তো এমন নন। মাসরূক (রাযিঃ) বলেন, আমি তাকে 
(“আয়িশাহ্‌কে) বললাম, আপনি তাকে আপনার নিকট ডুকার অনুমতি দিলেন কেন? অথচ আল্লাহ বলেছেন- 
“এবং তাদের মাঝে যে এ বিষয়ে বড় ভূমিকা খৃহণ করেছে, তার জন্য আছে মহাশাস্তি"- (সূরাহ্‌ আন্‌ নূর ২৪: ১১)। 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাধীলাত [মর্যাদা] ৪৩৯ 


তখন ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বললেন, এর চাইতে ভয়ঙ্কর শান্তি আর কি হতে পারে যে, সে অঙ্ধ হয়ে গেছে? অতঃপর 
তিনি বললেন, তিনি তো রসূলুল্লাহ 3-এর তরফ হতে তাদের (কাফিরদের) বিরুদ্ধে উত্তর দিতেন অথবা বিদ্রপ 
করে কবিতার মাধ্যমে সমুচিত জবাব দিতেন। (ই.ফা. ৬১৬৬, ই.সে. ৬২১০) 
OS al I, LY 1k gb AES Lo ge of I EES Eh Ly EES Copy 
UU. DOD BLAS KS. BE A J te CS 
৬২৮৬-(../...) ইবনুল মুসান্না (রহঃ) .... শু'বার সূত্রে এ সানাদে অবিকল রিওয়ায়াত করেছেন। তিনি 
বলেন, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেছেন, তিনি রসুলুল্লাহ ্-এর তরফ হতে উত্তর দিতেন। তবে তিনি এ বর্ণনায় 
৩৮০১ (পবিত্ৰ) ও (5 (পবিত্ৰ আত্মা, বুদ্ধিমতী) শব্দটুকু বৰ্ণনা করেননি। (ই.ফা. ৬১৬৭, ই.সে. ৬২১১) 
bo 5% G5 plia Lo SEK 0s oS UB Ss Lh GS ES (renapos)-tvaY 
UN. ie Ak AE OG of dl CH dh UD GOLD UN ili LE te ca 
: OLS JB. Sh Cn FA LE US tie BLY wf 3s 
+ 5 Sd . Sd UV GIRL Se pA oe A ty 
৬২৮৭-(১৫৬/২৪৮৯) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... “আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
হাস্সান (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল 3! আমাকে আবু সুফ্‌ইয়ানের তিরস্কার করার অনুমতি দিন। তিনি 
বললেন, কিভাবে অনুমতি দিব? তার সাথে আমার আত্মীয়তার বন্ধন রয়েছে? তখন তিনি বললেন, সে মহান 
সত্তার শপথ, যিনি আপনাকে সম্মানিত করেছেন, আটার খামির হতে যেভাবে চুল আলাদা করে নেয়া হয়, আমি 
ঠিক সেভাবে আপনাকে আলাদা করে নিব। তারপর হাম্‌সান (রাযিঃ) বললেন : 
“মান-সম্মান ও আভিজাত্য বানু হাশিমের বংশধরদের মাঝে | 
বিনতু মাখযুমের সন্তানদের জন্য এবং তোমার পিতা তো দাস ছিল।” এ হলো তার কাসীদাহ্‌ (দীর্ঘ 
কবিতা)। (ই.ফা. ৬১৬৮, ই.সে. ৬২১২) 
ll yl Ea EIDE Co Alta GL Ae Eo As El) th DLE GE (fo) AA 
৬২৮৮-(../...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... হিশাম ইবনু 'উরওয়াহ্‌ (রাযিঃ)-এর এ সূত্রে বর্ণিত 
যে, ‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, হাম্‌সান ইবনু সাবিত (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর নিকট মুশরিকদের বিরুদ্ধে 
বিদ্পাত্মক কবিতা রচনার অনুমতি চাইলেন। কিন্তু তারা এ বর্ণনায় আবু সুফ্ইয়ানের কথা বর্ণনা করেননি। 
‘আবদার বর্ণনায় ৯২ (আটার খামির)-এর স্থলে (৯৯! (ঘোলা আটা) আছে। (ই.ফা. ৬১৬৯, ই.সে. ৬২১৩) 
0 DS RD GE LF ch SED 5 CO CXS LY AL LE ES (refv0vy- YA 
od LB. + Sl Sto Uoshe SA Lh 1 oat OU EE a UL HS Lee tf ay 
3b 09 ED dU BC oh CS DY LB Ow BAGG. ital " JE EV ox 
SS GSS LIL E aks ad LS AGE GS ULL se ES Cl 


Wwww.waytojannah.com 


Contents 


880 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


el su OB SY BE a J UB. 8 Gh GC HED Sly 0s gi 
SMILIES et. MEAT TOTES Liisi od ds- - Wl 
+ od be EA TE US iin LY Gy os gh LS A OAS 
cp CEI LY IHS 8 EDU LSS Ik FEE Al UD CLA: Lae ci 
+ Adp)s dl 
SEs GLE AGA" U6 BE A UD Chas: CA 
: Die JH 
AE Ll SL 
sah EY Se 
5 
eA IG of 
Hy Se LOS am - 
EGY iG 
lah Lip 
UE LY Wl se 
Ul be pal Ok 
beh LK, ES US, 
8 Dn AY 
HE bn ss di 
Ee LS dl I, 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 88১ 
ME TGS AUN, 
Eh Ge ad 2h 
ton 5 03° Us 
ed ID Bes US 
Hs LAS LLG 
bs Al JD bo 
+ 5S SOS oh EU 

৬২৮৯-(১৫৭/২৪৯০) ‘আবদুল মালিক ইবনু শু‘আয়ব ইবনু লায়স (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন: কুরায়শদের বিপক্ষে তোমরা বিদ্বূপ কবিতা তৈরি কর। কারণ, তা 
তাদের বিপক্ষে তীর ছোড়ার চেয়ে সর্বাধিক শক্তিশালী । তারপর তিনি ‘আবদুল্লাহ ইবনু রাওয়াহাহ্‌ (রাযিঃ)-এর 
নিকট জনৈক লোককে পাঠালেন তিনি তাকে বললেন, ওদের বিপক্ষে বিদ্রূপ করে কবিতা তৈরি কর। অতঃপর 
তিনি ব্যঙ্গাত্মক কবিতা রচনা করলেন। কিন্তু তাতে তিনি সন্তুষ্ট হলেন না। তখন তিনি কা'ব ইবনু মালিককে 
ডেকে পাঠালেন। তারপর তিনি হাস্সান ইবনু সাবিতের নিকট এক ব্যক্তি প্রেরণ করলেন। সে যখন তার নিকট 
গেল তখন হাস্সান (রাযিঃ) বললেন, তোমাদের জন্য সঠিক সময় হয়েছে যে, তোমরা সে সিংহকে ডেকে 
পাঠিয়েছ, যে তার লেজ দিয়ে আঘাত করে দেয়। তারপর তিনি তার জিহ্বা বের করে নাড়াতে লাগলেন এবং 
বললেন, সে মহান সত্তার শপথ, তিনি আপনাকে সত্যসহ পাঠিয়েছেন, আমি আমার জিহ্বার মাধ্যমে তাদেরকে 
এমনভাবে ছিননবিচ্ছিন্ন করে দিব, যেমনভাবে হিংস্র বাঘ তার থাবা দিয়ে চামড়া টেনে ছিড়ে ফেলে । তখন 
রসূলুল্লাহ 3% বললেন : হে হাস্সান! তুমি তাড়াতাড়ি করো না। কারণ, আবু বাক্র (রাষিঃ) কুরায়শদের বংশ 
তালিকা সম্বন্ধে সবচেয়ে বেশী অভিজ্ঞ । কেননা, তাদের সাথে আমারও আত্মীয়তার বন্ধন বিদ্যমান । অতএব তিনি 
এসে আমার বংশ তোমাকে আলাদা করে বলে দিবেন। তারপর হাস্সান (রাযিঃ) তীর [আবূ বাক্র (রাযিঃ)]-এর 
নিকট গেলেন এবং (বংশ তালিকা সম্বন্ধে জ্ঞাত হয়ে) ফিরে এলেন। তারপর তিনি বললেন, হে আল্লাহর রসূল! 
তিনি আপনার বংশপঞ্জীর ব্যাপারে আমাকে জানিয়েছেন। সে মহান সত্তার শপথ! যিনি আপনাকে সত্যসহ 
পাঠিয়েছেন, আমি আপনাকে তাদের মাঝখান হতে এমন সুকৌশলে বের করে আনব, যেমনভাবে আটার খামির 
থেকে সুক্ষ চুল বের করা হয়। 

‘আয়িশাহ্‌ (রাযিঃ) বলেন, তারপর আমি রসূলুল্লাহ 3-কে হাস্সান-এর ব্যাপারে বলতে শুনেছি যে, যতক্ষণ 
পর্যন্ত আল্লাহ ও তীর রসূলের তরফ হতে কাফিরদের দাতভাঙ্গা উত্তর দিতে থাকবে ততক্ষণ পর্যন্ত 'রহুল কুদুস' 
অর্থাৎ জিব্রীল (*আঃ) সারাক্ষণ তোমাকে সহযোগিতা করতে থাকবেন। 

আর তিনি ['আয়িশাহ্‌ (রাযিঃ)] বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, হাস্‌সান তাদের 
(কাফিরদের বিরুদ্ধে) ব্যঙ্গ-বিদ্রপ করে মু'মিনদের অন্তরে প্রশান্তি এনে দিলেন এবং কাফিরদের মান-সম্মানকে 
ভূলুণ্ঠিত করে আত্মতৃপ্তি লাভ করলেন। 


Wwww.waytojannah.com 


Contents 
88২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


হাস্‌সান (রাযিঃ) বললেন : 

তুমি মুহাম্মাদ সুঁ-এর দুর্নাম করছ, 

আর আমি তার পক্ষ হতে জবাব দিচ্ছি। 

এর পুরস্কার ও প্রতিদান আল্লাহর কাছে। 

তুমি দুর্নাম করছ এমন মুহাম্মাদের, 

যিনি নেক লোক, সর্বশ্রেষ্ঠ পরহেযগার; 

তিনি হচ্ছেন আল্লাহর রসূল, 

যার চরিত্র মাধুর্য অনুপম । 

মুহাম্মাদের সম্মানের খাতিরে উৎসৰ্গিত হোক। 

আমি শপথ করে বলছি, কাদ্দা নামক পাহাড়ের দু' প্রান্তে (মুসলিম মুজাহিদ বাহিনীর) বিজয় ধূলি উড়বে 

তা তোমরা দেখতে পাবে, কিংবা আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। 

আনসারগণ পর্বত শৃঙ্গ থেকে কাধে ধারণ করবেন বর্শা 

এবং তারা থাকবেন তৃষ্ণা-কাতর জানোয়ারের মতো ওঁৎ পেতে 

(অর্থাৎ- আনসারগণ শত্রু মুকাবিলায় সতত প্রস্তুত থাকেন) । 

আমাদের অশ্বারোহীরা এত দ্রুতবেগে চলে যেন মুষলধারে বারি বর্ষিত হচ্ছে। 

আর নারীরা তা হতে মুক্ত হওয়ার জন্যে পর্দা করে তাদের মুখমণ্ডল ঢেকে নিচ্ছে। 

তোমরা যদি আমাদের (ইসলামের) বিমুখ হও, 

তাহলেও ইসলামের বিজয় নিশান উড়বে 

আর অন্ধকার চিরদিনের জন্য বিদূরিত হয়ে যাবে। 

কিংবা তোমরা অপেক্ষায় থাকো এঁ সময়ের, 

যেদিন মুসলিমদের সঙ্গে কাফিরদের মুকাবিলা হবে; 

আর সেদিন আল্লাহ যাকে চান বিজয় মালা পরাবেন। 

আল্লাহ তা'আলা ইরশাদ করেন, আমি আমার বান্দাকে রসূল হিসেবে প্রেরণ করেছি; 

আর তিনি সবসময় লোকদের সত্যের দিকে ডাকেন, যার মধ্যে নেই কোন কপটতা, অস্পষ্টতা । 

আল্লাহ তা‘আলা আরও ইরশাদ করেন, 

আমি এমন মুজাহিদদের মদদ করি, যারা আনসার 

এবং যাদের একমাত্র লক্ষ্য হচ্ছে শত্রু মুকাবিলা করা। 

প্রত্যহ তারা শত্রু মুকাবিলায় থাকে সতত প্রস্তুত । 

কক্ষনো বা গাল-মন্দ, যুদ্ধ-বিশ্রহ অথবা নিন্দাবাদ দ্বারা। 

তোমাদের মাঝে এমন কার দুঃসাহস আছে যে, আল্লাহর রসূলের বিদ্রপ করে; 

অথচ মাখলৃকাত ব্যতীতও এক মহান সত্তা রয়েছেন, যিনি তাঁর প্রশংসায় পঞ্চমুখ 

এবং সর্বাবস্থায় তার সহায়ক। - 

জিব্রীল (আঃ) আমাদের জন্য আল্লাহর তরফ হতে নির্বাচিত সম্মানিত বাণীবাহক (দূত) এবং তিনি রূহুল 
কুদুস (পৃতঃ-পবিত্র আত্মা) যার সাদৃশ্য ফেরেশ্তাকুলে দ্বিতীয় কেউ নেই। (ই.ফা. ৬১৭০, ই.সে, ৬২১৪) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 88৩ 


LE a od) AS Bh of Jad ips Ll ~ reo 
৩৫. অধ্যায় : আবু হুরাইরাহ্‌ আদ্‌-দুসী (রাযিঃ)-এর ফাযীলাত 

be le th ase Ee all Od 22 2b GS AM She EES (reaproa-nta, 
MPS x SUN od od PS Ck OH Eh Hd RD SOD Se 0 S05 8k of 
SiS Al UDG: lf ST Uy BE al UL CHA CL BEE a ILD sili Uy 
A af RECS EE CS li gd Erde sb yl ed wl 

i Ul BEE A LS GS EEL COO A of fl al ln BEE al U4 
Chay HA UG dC: i al Uk A EAL UE A hd Cd 
A UG i SG 5 WLS be Cl Vey CL CLE - OM Ud Lak 
Ul 0 BE Al JL oh CHA - UN. BLS Be Wt Lf Sey al EERE EE 
BOL TA of Hl GAY Sos BUTE Al dV UO GH I - Ch oe s 
i EES 

~ J ~ UY LEE aes ale od eo ASS MES AMULOG: cH 
Hl BS esl Ue od - Lh OA UG — ik Le US al B88 a I I 
| + AY 3 Vy of 2 bash GEL. Cgeyall 
৬২৯০-(১৫৮/২৪৯১) ‘আম্র আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ কাসীর (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আবু 
ছরাইরাহ্‌ (রাযিঃ) রিওয়ায়াত করেছেন যে, আমি আমার মাকে ইসলামের দিকে আহ্বান করতাম, তখন তিনি 
মুশরিকা ছিলেন। একদা আমি তাকে ইসলাম গ্রহণের জন্য আহ্রান জানালে তখন তিনি রসূলুল্লাহ 3ু-এর 
ব্যাপারে আমাকে এমন কথা শুনালেন, যা আমার নিকট অনেক অপছন্দনীয় মনে হচ্ছিল। আমি কাদতে কাদতে 
রসূলুল্লাহ 3-এর নিকট আসলাম । আমি বললাম, হে আল্লাহর রসূল! আমি আমার মাকে ইসলামের দাওয়াত 
দিয়েছিলাম আর তিনি আমার দা'ওয়াত অস্বীকার করে আসছেন। তারপর আমি তাকে আজ দা‘ওয়াত দেয়াতে 
তিনি আমাকে আপনার ব্যাপারে এমন কথা শুনালেন, যা আমি সর্বদাই অপছন্দ করি। অতএব আপনি আল্লাহর 
নিকট দু'আ করুন যেন তিনি আবৃ হুরাইরার মাকে হিদায়াত দান করেন। তখন রসূলুল্লাহ 3 বললেন : “হে 
আল্লাহ! আবৃ হুরাইরার মাকে হিদায়াত দান করো।” তারপর রসূলুল্লাহ সু-এর দু'আর কারণে আমি খুশী মনে 
বেরিয়ে এলাম। যখন আমি ঘরে পৌছলাম তখন তার দরজা বন্ধ দেখতে পেলাম। আমার মা আমার পায়ের 
আওয়াজ শুনতে পেলেন। তারপর তিনি বললেন, আবু হুরাইরাহ্‌! একটু দীড়াও (থামো)। তখন আমি পানির 
কলকল শুন্দ শুনছিলাম । তিনি বলেন, এরপর তিনি (আমার মা) গোসল করলেন এবং শরীরে চাদর দিলেন। আর 
তাড়াতাড়ি করে ওড়না জড়িয়ে নিলেন, তারপর বাড়ীর দরজা খুলে দিলেন। অতঃপর বললেন, “হে আৰু 
হুরাইরাহ্‌! আমি সাক্ষ্য দিচ্ছি যে, আল্লাহ ব্যতীত প্রকৃতপক্ষে কোন ইলাহ নেই; আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে, 
মুহাম্মাদ 3 তার বান্দা ও রসূল।” তিনি বলেন, তখন আমি রসূলুল্লাহ সু-এর খিদমাতে উপস্থিত হলাম। 
তারপর তার নিকট গেলাম এবং আমি তখন আনন্দে আত্মহারা হয়ে কীদছিলাম। তিনি বলেন, আমি বললাম, হে 


Wwww.waytojannah.com 


Contents 


888 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আল্লাহর রসূল! সুখবর শুনুন। আল্লাহ আপনার দুআ কবুল করেছেন এবং আবূ হুরাইরার মাকে হিদায়াতপ্রাপ্ত 
কররেছেন। তারপর তিনি ($3) আল্লাহর শুকরিয়া আদায় করলেন ও তাঁর প্রশংসা করলেন। আর বললেন, 
উত্তম’ । 

তিনি বলেন, তারপর আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আপনি আল্লাহর নিকট দু'আ করুন, তিনি যেন 
আমাকে এবং আমার মাকে মু'মিন বান্দাদের নিকট প্রিয়পাত্র করেন এবং তাদের ভালবাসা আমাদের অন্তরে 
বদ্ধমূল করে দেন। তিনি (বর্ণনাকারী) বলেন, তারপর রসূলুল্লাহ স্ঠ বললেন : “হে আল্লাহ! তোমার এ বান্দা 
আৰু হুরাইরাকে এবং তীর মাকে মু'মিন বান্দাদের নিকট প্রিয়পাত্র করে দাও এবং তাদের নিকটও মু'মিন 
বান্দাদের প্রিয়পাত্র করে দাও” তারপর এমন কোন মু'মিন বান্দা পয়দা হয়নি, যে আমার কথা শুনেছে কিংবা 
আমাকে দেখেছে অথচ আমাকে ভালবাসেনি। (ই.ফা. ৬১৭১, ই.সে. ৬২১৫) 


2 => SHEE Fe “ 9 Ee 4, Ma CY Ft EE (Yeav/ve৭)- YA) 

ES: UK A Uf chs: UB EPS So LA of Lie Ls OGL ES 132) U6 Es 
dl J Sl bee CS toga Ary BEE al JAD be CHOISY Ul O'S 
sk A i al eS, SIL Ha hs ned US, wh se cle HE 
dh oh CLG. "ok A Bh OSB YF FE Al 02D 08 Lard 


stk 


+ Rie As Bt cad Ub) Mls 
ত ত আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) 
ae আ'রাজ (রহঃ) হতে বর্ণিত তিনি বলেন, আমি আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, তোমরা বলছ 
যে, আবূ হুরাইরাহ্‌ রসূলুল্লাহ 3% হতে অধিক হাদীস রিওয়ায়াত করছে। আর আল্লাহই হিসাব গহণকারী। আমি 
ছিলাম একজন নিরীহ লোক। আমি সর্বদা রসূলুল্লাহ সু-এর সেবায় থাকতাম (খেয়ে না খেয়ে তীর সাহচর্যে 
থাকতাম)। তখন মুহাজিরগণ বাজারে ব্যবসায়-বাণিজ্যে মনোনিবেশ করতেন এবং আনসারগণ তাদের ধন- 
সম্পদের সংরক্ষণ ও হিফাযাতে ব্যতিব্যস্ত থাকতেন। একবার রসূলুল্লাহ 33 বললেন, যে লোক তার বস্তের আঁচল 
বিছিয়ে দিবে সে আমার নিকট হতে যা কিছু শুনবে তা ভুলবে না। আমি আমার কাপড়ের আঁচল বিছিয়ে দিলাম 
এবং তিনি হাদীস রিওয়ায়াত করলেন। তারপর আমি সে বস্তর্টা আমার বুকের সাথে মিলিয়ে নিলাম । তখন হতে 
' আমি তার কাছ থেকে য৷ কিছু শুনেছি তার কিছুই ভুলে যাইনি। (ই.ফা. ৬১৭২, ই.সে. ৬২১৬) 


Bc UL GOA ne US AS 0 ES 0 RD C9 Bl LE ED (deja 

lk Lo Fol - or ath “ as CO le Le EBA ECCS (e Lie 
৬২৯২-(../...) ‘আবদুল্লাহ ইবনু জা‘ফার ইবনু ইয়াহইয়া ইবনু খালিদ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... 

আ'রাজ (রহঃ)-এর সূত্রে আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর সানাদে এ হাদীস রিওয়ায়াত করেছেন। কিন্তু মালিক ইবনু 


আনাস আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর উক্তি পর্যন্ত তার হাদীসের রিওয়ায়াত শেষ করেছেন এবং তিনি তাঁর হাদীসে 
রসূলুল্লাহ 3 হতে “যে তার বস্তু বিছাবে” হতে বর্ণনার শেষ পর্যন্ত বর্ণনা করেননি (ই.ফা. ৬১৭৩, ই.সে, ৬২১৭) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত (মর্যাদা! 88৫ 


cf OF SL AIA oy HU Ld I GEL FSS Caarfiny-nrar 
SRD A cd AS 0 A Hf din Nf cli Lee fs A GE US 
UY ae ES LE Ty Ae ll 0 U8 GE EL Ci Wb had BE [a cp SY 
+ SAE Cpl IG 08 HS BE a IU 

Sed Ay lS A UY Cd 05 0 UY Lh Ly les 08 UN 
al be AY YY DB ie SAL S50] Be LASS Lal cai NC 039 
UMD HH Ey SAIL Gah MLE UE Comleadl Cw A] Lo had Tee Hele U6 
UF LLG LS Ue FE a ISD UH 15 13 BET 133% 1 Stl ot re ce BE dl 
tH ub Ue HY CL i bt OH Oe od ES BS i bn Sj 
Cas a A CG OF hy 3 ES BE ph Ob DG Cd Ul Ge df Uh EA 
DAT cf 1-104: v 5 51d AGS SLE Ce UTS Ce OS Call 09 1 Us cb 
[vray : ald. ol 
৬২৯৩-(১৬০/২৪৯৩) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া তুজীবী (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, (হে ‘উরওয়াহ্‌!) তোমার নিকট কি বিস্ময়কর বলে মনে হয় না যে, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) আমার কক্ষে 
একদিকে বসে রসূলুল্লাহ সু হতে হাদীস রিওয়ায়াত করছেন এবং তিনি তা আমাকে শুনাচ্ছেন? কিন্তু আমি সে 
সময় তাসবীহ পাঠে (নাফল সলাতে) মগ্ন ছিলাম। আর তিনি আমার তাসবীহ পাঠের ফারেগ হওয়ার আগেই উঠে 
চলে গেলেন । যদি আমি তখন তাকে পেতাম তাহলে তাকে প্রতিবাদ করতাম কারণ, রসূলুল্লাহ 3 এ রকম 
তাড়াতাড়ি করে কথাবার্তা বলতেন না যেমন তোমরা বলছ। ইবনু শিহাব ও ইবনু মুসাইয়্যাব (রহঃ) বলেন যে, 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, লোকেরা বলাবলি করত যে, আবূ হুরাইরাহ্‌ বেশি সংখ্যক হাদীস রিওয়ায়াত 
করেন এবং আল্লাহই (এর প্রামাণ্যতা সম্পর্কে) অধিক অবহিত । তিনি বলেন যে, ব্যক্তিরা এ মর্মে আরও নালিশ 
করত যে, মুহাজির ও আনসারগণ আবূ হুরাইরার ন্যায় বেশি বেশি হাদীস রিওয়ায়াত করেননি কেন? এর 
প্রত্যু্তরে আমি তোমাদের নিকট বলতে চাই যে, আমার আনসার ভাইয়েরা তো ফসলাদির কাজে সর্বদা ব্যস্ত 
থাকতেন । আর আমার মুহাজির ভাইয়েরা হাট-বাজারে ব্যবসায়-বাণিজ্যে ক্রয়-বিক্রয়ের কাজে মগ্ন থাকতেন। 
আর আমি রসূলুল্লাহ স্ৰ-এর সুহবত আমার জন্য আবশ্যকীয় করে নিতাম এবং খেয়ে না খেয়ে তাঁর সাহচর্যে 
থাকতাম ৷ তারা যখন উপস্থিত না থাকতেন তখন আমি উপস্থিত থাকতাম এবং তারা ভুলে যেতেন আমি মুখস্থ 
করতাম । রসুলুল্লাহ 3% একদা বললেন : তোমাদের মাঝে কে আছে, যে তার কাপড়ের আঁচল বিছিয়ে দিবে আর 
আমার হাদীস গ্রহণ করবে? এরপর তা আপন বক্ষে স্পর্শ করবে তাহলে সে যা শুনবে কখনো ভুলবে না। আমি 
আমার চাদর পেতে দিলাম এবং তিনি তার হাদীস বর্ণনার ইতি টানলেন । তারপর আমি চাদরখানি আমার বুকে 
জড়িয়ে নিলাম । সেদিন থেকে আমি কোন ব্যাপারেই ভুলে যাইনি যা তিনি বলেছেন (সবটুকুই মনে রয়েছে) । 
আল্লাহ তার কিতাবে দু'টি আয়াত যদি অবতীর্ণ না করতেন তাহলে আমি কখনো হাদীস রিওয়ায়াত করতাম না। 
আয়াত দু'টি এই- “আমি যে স্পষ্ট নমুনা ও পথ নির্দেশ মানুষের জন্য নাযিল করেছি, কিতাবে তা সুস্পষ্টভাবে 
_উন্নেখ করার পরও যারা তা লুকিয়ে রাখে আল্লাহ তাদেরকে অভিসম্পাত দেন এবং অভিসম্পাতকারীরাও অভিশাপ 


Wwww.waytojannah.com 


Contents 


BBL সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


দেয়; কিন্তু যারা তাওবাহ্‌ করে এবং নিজেদের সংশোধন করে আর সত্যকে সুস্পষ্টভাবে প্রকাশ করে, এ সমস্ত 
ব্যক্তি তারাই যাদের প্রতি আমি ক্ষমা করে দিব। কেননা আমি ক্ষমাশীল ও পরম দয়ালু"- (সূরাহ্‌ আল বাকারাহ ২: 
১৫৯-১৬০) । [দ্রষ্টব্য হাদীস ২৩৯৭] (ই.ফা. ৬১৭৪, ই.সে. ৬২১৮) 


Oe et Le ol A GUAT Lad FA Ao tl Se ES (fj 
GU 6 U8 G08 UO al se ts Ls Sy ld Gs es GOAL G3 
+ ee Sb BE 4d UD be SIC 
৬২৯৪-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহ্‌মান দারিমী (রহঃ) ..... সাঈদ ইবনু মুসাইয়্যাব ও আবূ 
সালামাহ্‌ ইবনু ‘আবদুর রহমান (রাযিঃ) রিওয়ায়াত করেন যে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, তোমরা বলাবলি 
করছ যে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3% হতে বেশি সংখ্যক হাদীস রিওয়ায়াত করেছেন। হাদীসের 
অবশিষ্টাংশ তাদের বর্ণিত হাদীসের অবিকল । (ই.ফা. ৬১৭৫, ই.সে. ৬২১৯) 


il al © HG Lally He dl od) S54 Al HUDS oa l -_" 
"৩৬. অধ্যায় হাতিব ইবনু আবু বালতা'আহ্‌ এবং বাদ্রী সহাবীগণ (রাষিঃ)- এর ফাযীলাত 
& SY) > As EE ESS A “ং 8 Ee FLEA (Yt£a8/111)- 14০ 
be Re cs UL eS SUAS IH COA SE J - a bil - LE a ON a 
be cn: Tet eR EOE C0 


ig als ul. i SH CO Ce Gy sd ER NEE 
LE in 28 BE al 020 3 CHG cli ioe OAL ly LE CLS bn o53 Cis 
Al UL UE HE a JD Sl ny RES RC Rl in DEED Cn Ab dL of O 
Bs 6. Es Kal a is A A ILO Ue ISS Y I "ei ULE U BE 
Hel Gy 0283 SY Hl Caled bn Se U5 Ue US - Gnd i 09 Hs pel BE U6 
Ce SD I TE EH Ly GG Uy DFS TS 0d SS pos dD be DB AY Sb 
UI dl UO G2: ILE JG. GL" HE A JE. LY 5S 8 LD V5 2 
ERE A Chel UB 5 Al ce El SS BS CO VS Set SH” EATEN 
1 Laid sd ধা Ee Go VESEY AoW YD oF dl USE "8 se 
টড (+: 
+ ULES ta £90 8 GEL UBL ISVS S25 SG of SS SOY 

৬২৯৫-(২৪৯৪/১৬১) আবূ বাক্র হবনু আবূ শাইবাহ্‌ ..... ‘আলী (রাযিঃ)-এর কাতিব ‘উবাইদুল্লাহ ইবনু আবূ 
রাফি‘ (রহঃ) রিওয়ায়াত করেন যে, তিনি ‘আলী (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ 3% আমাকে যুবায়র 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 88৭' 


ও মিকদাদ (রাযিঃ)-কে (বিশেষ কাজে) প্রেরণ করে বললেন : তোমরা দ্রুত 'রাওযায়ে খাখ’ (মাদীনার 
সন্নিকটবর্তী একটি জায়গার নাম) যাও। সেখানে উদ্টরারোহিণী এক নারী রয়েছে তার কাছে একটি গোপনীয় পত্র 
রয়েছে। তোমরা তার নিকট হতে সেটা নিয়ে এসো । আমরা ঘোড়ার পৃষ্ঠে আরোহিত হয়ে ছুটে চললাম ৷ সেখানে 
আমরা জনৈক নারীকে দেখতে পেলাম। আমরা তাকে বললাম, পত্র বের করে দাও । সে বলল, আমার নিকট 
কোন পত্র নেই । আমরা বললাম, তোমাকে পত্র বের করতেই হবে, আর না হলে গায়ের বস্ত্র খুলতে বাধ্য হব। 
তারপর সে তার চুলের বেণীর মাঝখান থেকে পত্র বের করে দিল। তখন আমরা তা নিয়ে রসূলুল্লাহ 3ু%-এর 
নিকট আসলাম ৷ পত্র বুলে দেখা গেল যে, তা হাতিব ইবনু আবূ বালতা (রাযিঃ)-এর পক্ষ হতে মান্ধার কতিপয় 
মুশরিকের প্রতি লিখিত একটি চিঠি ছিল। তিনি এ চিঠিতে রসূলুল্লাহ 3-এর কতক গুরুত্বপূর্ণ কাজের লুকানো 
তথ্য প্রকাশ করে দিয়েছিলেন। তখন রসূলুল্লাহ 3 বললেন : হে হাতিব! তুমি এমন কাজ কেন করলে? সে 
বলল, হে আল্লাহর রসূল! আমার ব্যাপারে অনুগ্রহ করে দ্রুত রায় ঘোষণা করবেন না। আমি এমন একজন লোক, 
কুরায়শদের সঙ্গে যার সম্পর্ক রয়েছে (কিন্তু আমি তাদের বংশের কেউ নেই) । সুফ্‌ইয়ান (রহঃ) বলেন, তিনি 
তাদের মিত্র ছিলেন, কিন্তু তাদের (বংশোভূত) গোত্রভুক্ত ছিলেন না। আর আপনার মুহাজির সহাবীদের:অনেকের 
আত্মীয়-স্বজন সেখানে আছে, যাদের মাধ্যমে তাঁদের পরিবার-পরিজনের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে। তাই আমি স্থির 
করলাম যে, কুরায়শদের সাথে যখন আমার কোন আত্মীয়তার সম্পর্ক নেই তখন এমন কোন কাজ করি যার দ্বারা 
আমার পরিবার-পরিজন মুক্তি পেতে পারে। আমি এ কাজটি এজন্য করিনি যে, আমি কাফির হয়ে গেছি অথবা 
মুরতাদ হয়েছি দীন থেকে। আর আমি ইসলাম কবূলের পরে কুফ্রের প্রতি আসক্ত হইনি । তারপর রসূলুল্লাহ 38% 
বললেন: সে সত্যই বলেছে। ‘উমার (রাযিঃ) বললেন, হে আল্লাহর রসূল সু! আমাকে অনুমতি দিন, আমি এ 
মুনাফিকের গর্দান কেটে দিব। তখন তিনি বললেন, সে তো বাদ্র যুদ্ধে শারীক হয়েছিল এবং তুমি কি জান না যে, 
আল্লাহ বাদ্রী সহাবীদের সম্পর্কে অধিক অবহিত আছেন। তিনি বলেছেন: “তোমরা যা খুশী করতে পারো, আমি 
তোমাদের ক্ষমা করে দিয়েছি।” এরপর আল্লাহ তা'আলা এ আয়াত অবতীর্ণ করেন- “হে মু'মিনগণ! আমার ও 
তোমাদের শক্রকে বন্ধুরূপে গ্রহণ করো না”- (সূরাহ্‌ আল মুমতাহিনাহ্‌ ৬০: ১)। 

আবু বাক্র ও যুহায়র বর্ণিত হাদীসে আয়াতের বর্ণনা নেই। আর ইসহাক্‌ তার বর্ণনায় আয়াতটিকে 
সুফ্‌ইয়ানের তিলাওয়াত হিসেবে উল্লেখ করেছেন। (ই.ফা. ৬১৭৬, ই.সে. ৬২২০) 
Al Ch GE BE C Ld Lode GS dt of C2 8 Hf EES (feet 
- dl Se OG IE ES Lb ah ts GU BS. TO Gd Se Ul 
BE Al U0 FS I. «se LF Ll G20 ie of be BSE SF Ae be ch bp HE 
ia ee OH re LED 1H GS J Lali é, asd 0 SE Go ESE 
+e 2 gH) of OF AE SS Cig ISS. CSE oY SBD on TS We ED 

৬২৯৬-(../...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... ‘আলী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ সু আমাকে এবং আবূ মারসাদ গানাবী ও যুবায়র ইবনুল ‘আও্ওয়াম (রাযিঃ)-কে প্রেরণ করলেন। 
আমরা সকলে অশ্বারোহী ছিলাম । তিনি বললেন: তোমরা ‘রাওযায়ে খাখ’ নামক জায়গার দিকে রওনা হয়ে যাও । 
সেখানে এক মুশরিকা নারী রয়েছে। তার কাছে হাতিবের পক্ষ হতে মুশরিকদের নিকটে লেখা একটি পত্র রয়েছে। 


তারপর তিনি (বর্ণনাকারী) ‘আলী (রাযিঃ) হতে ‘উবাইদুল্লাহ ইবনু আবূ রাফি* বর্ণিত হাদীসের অবিকল বর্ণনা 
করেন। (ই.ফা. ৬১৭৭, ই.সে. ৬২২১) | 


Wwww.waytojannah.com 


Contents 


88৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


‘ie ch Gl oD LL oT CB GES a C9 LEE ES (veneprar)- 1A 
CRS a U3 GUE GE 65 BE a U5 40 IS aie Uh C2 A 
+ LAY, 15 8 5 Lb GES Y ci HE al JD JH. SRR 
৬২৯৭-(১৬২/২৪৯৫) কুতাইবাহ্‌ ইবনু সাঈদ si জাবির (রাযিঃ) হতে বর্ণিত আছে যে, হাতিবের এক দাস 
রসূলুল্লাহ স্র্ট-এর নিকট এসে তার বিপক্ষে অভিযোগ উত্থাপন করল । সে বলল, হে আল্লাহর রসুল 38%! হাতিব 
অবশ্যই জাহান্নাম ঢুকবে । তখন রসূলুল্লাহ 3% বললেন : তুমি মিথ্যা বলেছ,. সে জাহান্নামে প্রবেশ করবে না। 
কারণ সে বাদ্র যুদ্ধে ও হুদাইবিয়ার প্রান্তরে উপস্থিত হয়েছিল। (ই.ফা. ৬১৭৮, ই.সে. ৬২২২) 
He Bl ed) ONS Lo fl 5 Sl SLA JUS ta CG - -YV 
৩৭. অধ্যায় : বাই‘আতে রিয্ওয়ানে অংশখহণকারী আসহাবে শাজারাহ্‌ (রাযিঃ)-এর ফাযষীলাত 
I pin OF Ul I oe CG EES ES idl AE LCN SHS (ea) AMAA 
“Lak Se 1% FE CA OA fl GOAT 3% ol ie G8 ES i 3 
aL Fl "G5 12 Ch. xf IAD El in 0 YON SY 
9 5 OG 5 BEE A OE Iv); 13 asd RST YY Ea CLP LAE CHE Ul 
(vy 2011 m5) En Gd Olly DS TEL CD AS 
৬২৯৮-(১৬৩/২৪৯৬) হারূন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) বলেন যে, 
আমাকে উম্মু মুবাশৃশার (রাযিঃ) অবহিত করেছেন যে, তিনি রসূলুল্লাহ 3-কে হাফসাহ্‌ (রাযিঃ)-এর নিকট 
বলতে শুনেছেন, আল্লাহ চান তো বৃক্ষের নীচে বসে বাই'আতে রিয্ওয়ানে অংশগ্রহণকারীদের কেউই জাহান্নামে 
ঢুকবে না। তিনি (হাফসাহ্‌) বললেন, হ্যা, হে আল্লাহর রসূল ন! (কেন যাবে না) । তখন তিনি তাকে নিন্দাবাদ 
করলেন। হাফসাহ্‌ (রাযিঃ) বলেছিলেন, আল্লাহ তা'আলা বলেছেন, তোমাদের মাঝে এমন কেউ নেই, যেতা 
অতিক্রম না করবে অর্থাৎ- পুলসিরাত। তখন রসূলুল্লাহ কন্ঠ বললেন, আল্লাহ তো এও বলেছেন : “যারা তাকওয়া 
অবলম্বন করেছে আমি তাদের মুক্তি দিব এবং যালিমদেরকে হামাগুড়ি দিয়ে জাহান্নামে নিক্ষিপ্ত অবস্থায় রেখে 
দিব”-- (সুরাহ্‌ মার্ইয়াম ১৯: ৭১-৭২) ৷ (ই.ফা. ৬১৭৯, ই.সে. ৬২২৩) 
Ue Bl 2) CAEN pale ol sgn oof HUGS ta Gl - YA 
৩৮. অধ্যায় : ঘা এর ফাযীলাত 
le Fl 6 dd fe Le 5% 315 Gl xe 3 GES (veav/vns)-UY4৭ 
TORE A HC EOE ELE FONE 
UES Gd 5 Jf UB Lf U0 FE Al UD ob DS Ay Dlr LE 0% Lally 
AULD IH. pal oe i SHS LANA IE. Ae BEE AY US SUR ES 
GG: JG. UB Sd GOA SD SLY OB Esl 4S Dy cna of cle BE 
Be G2 U8 BE ad Exo 88 5 LS AS LU 3d Cis BEE Al ILD BSB. UD 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (86) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] 88৯ 


HOGG BE al JAD x CATA Le UG ESE. Vly USA Lea's cle LH 
+ bs Le SCA. LE 5 be LEY Sal Hn st te LL 

৬২৯৯-(১৬৪/২৪৯৭) আবূ ‘আমির আশ'আরী ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ মূসা আ্শ‘আরী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-এর সেবায় ছিলাম । সে সময় তিনি মাক্কাহ্‌ ও মাদীনার মাঝামাঝি 
জি'রানাহ্‌ নামধারী জায়গায় অবস্থান করছিলেন। তার সাথে বিলালও (রাযিঃ) ছিলেন। তখন রসূলুল্লাহ 3-এর 
নিকট এক আরব বেদুঈন এলো। সে বলল, হে মুহাম্মাদ! আপনি আমাকে যে ওয়াদা দিয়েছেন তা কি পূরণ 
করবেন না? তখন রসূলুল্লাহ 3% তাকে বললেন, তুমি সুখবর গ্রহণ করো। তারপর সে তাকে (রসূলুল্লাহকে) 
বলল, আপনি তো অনেকবারই বলেছেন : “সুখবর গ্রহণ করো।” তখন রসূলুল্লাহ 3% রাগান্বিত হয়ে আবূ মূসা ও 
বিলালের দিকে দৃষ্টি আকর্ষণ করে বললেন, দেখো এ লোকটি সুখবর প্রত্যাখ্যান করেছে। অতএব তোমরা উভয়ে 
এগিয়ে এসো তখন তারা উভয়ে বললেন, হে আল্লাহর রসূল 3%! আমরা এগিয়ে এসেছি, আপনার সুখবর গ্রহণ 
করেছি। তারপর রসূলুল্লাহ 3 একটি পানি ভর্তি পাত্র আনালেন। তিনি তীর দু' হাত ও মুখমণ্ডল ধুইলেন এবং 


তাতে কুলি করলেন । তারপর তিনি বললেন, তোমরা দু'জনে এ থেকে পানি পান করো এবং তোমাদের মুখমণ্ডলে '_' 


ও বুকে জড়িয়ে দাও। আর তোমরা দু'জনে সুখবর কবূল করো। তারা উভয়ে পেয়ালাটি গ্রহণ করলেন এবং 
রসূলুল্লাহ 38%-এর নির্দেশ মুতাবিক কাজ করলেন। তখন উম্মুল মু'মিনীন উম্মু সালামাহ্‌ (রাযিঃ) পর্দার অস্তরাল 
হতে তাদের উভয়কে ডেকে বললেন, তোমাদের মায়ের জন্য তোমাদের পেয়ালায় কিছু পানি রেখে দাও । তারপর 
তারা অবশিষ্ট পানি হতে তাকে অল্প পরিমাণ দিলেন। (ই.ফা. ৬১৮০, ই.সে. ৬২২৪) 


— 50d 0 Eo OS Hy dS ae sf AG CF Al IE GES (reaps) 
tn BE EC OS cal OP BY ff be be ALL Hf ES YE - aE a8 bil 
Hf OB ACL dl FR LS SE La C3 I lb lef df Oe cle ale UC ct 
ob EE ey ph 8 re UP UD HED) sh le HEA - - AE of Ee ol 
kh i Bl Bb ty JH casa of of pale 3 JO MC i fe UY < Cl ALS, 
UH CLL Hl Als ce oly a Cl Ab HEL A CALLE ga 5 U6. AE 
ELL AL HS A U GESG A Uf cE ih cts Ye col ASS YY 
HU tie TO AE Ll Vi EU UG. pC 55 i ty CH Das of of C500 Bi 
RE ale HUE, SLY oe ie 250 BE A JD od Bo Al CHG SH 
CES HE Ll od CAD Ch C2 Bh ns CE Ml ce ale 3 lily J 
Ae BE Al IA) Seky dl Jo) HE 3 LE Se naj ce Fo 9 Se 
Bt Co ss BEE Al IAD CS. RELY A OH ON A cy ale of S59 US Al 
LE 2 Sl Hl UB Sy Calf SO le of Bl Bal” OU BS SS 


Wwww.waytojannah.com 


Contents 


8৫০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


‘el ial” HE A J. RELL Al IDG ls lh. "A e's Bh ie AS GY 
+ ES TA i Ey LS OA os dh 
GIG ae of UA 55 Sf U6 


৬৩০০-(১৬৫/২৪৯৮) ‘আবদুল্লাহ ইবনু বার্রাদ আবূ ‘আমির আশ‘আরী ও আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল 
‘আলা (রহঃ) ..... আবু বুরদাহ্‌ (রাযিঃ)-এর পিতার সানাদে বর্ণিত। তিনি বলেন, নাবী সু যখন হুনায়ন যুদ্ধ 
থেকে ফিরে আসেন তখন আবূ ‘আমির (রাযিঃ)-কে একটি বাহিনীর পরিচালনায় দিয়ে আওতাস অভিযানে 
পাঠান। তিনি দুরায়দ ইবনু সিম্মার পরস্পর একত্রিত হলেন। দুরায়দ ইবনু সিম্মাহ্‌ মৃত্যুবরণ করলো এবং আল্লাহ 
তার বাহিনীকে বিজিত করলেন। তারপর আবূ মূসা (রাযিঃ) বলেন, তিনি (স্্ট) আমাকে আবূ ‘আমিরের সাথে 
প্রেরণ করেছিলেন। আবূ ‘আমিরের হাঁটুতে তীরের আঘাত লেগেছিল । বানী জুশাম সম্প্রদায়ের এক লোক সে 
তীরটি নিক্ষেপ করেছিল। এ তীরটি তার হাঁটুতে বিদ্ধ হয়েছিল। তখন আমি তার নিকট গেলাম এবং বললাম, 
চাচাজান! কে আপনাকে তীর বিদ্ধ করেছে? তখন আবূ ‘আমির-এর ইঙ্গিতে আবূ মূসা (রাযিঃ)-কে জানালেন, এ 
আমার ঘাতক, যাকে তুমি দেখতে পাচ্ছ, সে আমাকে তীরবিদ্ধ করেছে। আবু মুসা (রাযিঃ) বলেন, আমি তাকে 
আক্রমণ করে মারার ইচ্ছা পোষণ করলাম । আমি তার মুখোমুখি হলাম । সে আমাকে দেখামাত্র লুকিয়ে যাচ্ছিল। 
আমি তাকে আক্রমণ করে বলছিলাম, হে বেহায়া, বেপরোয়া! পালাচ্ছ কেন? তুমি কি আরবীয় নও? বীরত্ব আছে 
তো দাড়িয়ে যাও, ভাগছো কেন? তখন সে থামল । তারপর সে ও আমি পরস্পর মুখোমুখি হলাম। আমরা 
“পরস্পরে দু'বার পাল্টাপাল্টি আক্রমণ করলাম । আমি তাকে তলোয়র দিয়ে আঘাত করে ধরাশায়ী করলাম এবং 
 শেষাবধি মেরে ফেললাম । তারপর আমি আবূ ‘আমির (রাযিঃ)-এর নিকট প্রত্যাবর্তন করে বললাম, আল্লাহ্‌ 
আপনার ঘাতককে মেরে ফেলেছেন। তখন আবূ ‘আমির (রাযিঃ) বললেন, এ তীরটি বের করে নাও । আমি 
তৎক্ষণাৎ তা বের করে ফেললাম । তখন তা থেকে পানি (রক্ত) বের হচ্ছিল। তারপর তিনি বললেন, হে আমার 
ভ্রাতুম্পুত্র! তুমি রসূলুল্লাহ 3%-এর নিকট যাও এবং আমার পক্ষ থেকে তাঁকে সালাম পৌছে দিও। আর তার 
নিকট গিয়ে আবেদন করবে, আবূ ‘আমির আপনাকে তার জন্য মাগফিরাতের দুআ চেয়েছেন। তিনি (আবু মূসা) 
বলেন, উপস্থিত লোকদের সামনে আবূ ‘আমির আমাকে এ দায়িত্ব দিলেন এবং কতক সময় স্থির থাকলেন। 
তারপর তিনি জান্নাতবাসীদের মধ্যে গণ্য হলেন। আমি নাবী সুটু-এর নিকট গেলাম এবং তার সেবায় উপস্থিত 
হলাম । তখন তিনি চাটাইপাতা খাটের উপর ছিলেন এবং এ খাটের উপর চাদর ছিল না । রসূলুল্লাহ 3%-এর পৃষ্ঠে 
ও পীঁজরে চাটাইয়ের চিহ্ন বসে গিয়েছিল । তারপর আমি তার নিকট আমাদের ও আবূ ‘আমিরের সংবাদ দিলাম 
এবং আমি তাঁকে বললাম, তিনি (আবূ ‘আমির) বলেছেন, তার জন্য আপনাকে মাগফিরাতের দু'আ কামনা 
করতে । রসুলুল্লাহ 3% পানি আনালেন এবং তা দ্বারা ওযু করলেন। তারপর দু'হাত তুলে বললেন, “হে আল্লাহ! 
'উবায়দ আবূ ‘আমিরকে ক্ষমা করে দাও।” তখন আমি তার দু’ বগলের শুভ্রতা দেখছিলাম পুনরায় তিনি 
বললেন, “হে আল্লাহ! তাকে কিয়ামাতের দিন তোমার মাখলূকের মাঝে কিংবা মানুষের মধ্যে অনেকের উপরে 
জায়গা দিও।” তখন আমি বললাম, হে আল্লাহর রসূল 3! আমার জন্যও মাগফিরাতের দু'আ করুন। তখন 
রসূলুল্লাহ 3% বললেন : “হে আল্লাহ! ‘আবদুল্লাহ ইবনু কায়সের গুনাহ মাফ করে দাও এবং তাকে কিয়ামাতের 
দিনে সম্মানজনক জান্নাতে প্রবেশ করাও ৷” 


আবু বুরদাহ্‌ (রাযিঃ) বল্নে, একটি দু'আ আবূ ‘আমিরের জন্য এবং অপরটি আবূ মূসা আশ'আরীর জন্য 
(ই.ফা. ৬১৮১, ই.সে. ৬২২৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৫১ 


HE Sl 2) CAEN) JUD oa Gly ~r4 
৩৯. অধ্যায় : আশ‘আরী গোত্রের লোকজনের ফাযীলাত 


I alte S20 [Enc AL HES 50 ts Loe 3 EX (Y£44/N1"1)- গাং) 

ks bm The i By CL PY dd BE a UL TH oh of be 
ES Je (3 0m lj TH ext, il si si iw Hells sl, J, 
EI A AYA = ah U6 = RL 
৬৩০১-(১৬৬/২৪৯৯) আবূ কুরায়ব মুহাম্মাদ ইবনুল ‘আলা (রহঃ) ..... আবূ মূসা আশ‘আরী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আমি অবশ্যই আশ‘আরী বন্ধুদের কুরআন তিলাওয়াতের কণ্ঠস্বর 
দিয়ে বুঝতে পারি যখন রাতে তারা প্রবেশ করেন। আর রাতের বেলা তাদের কণ্ঠস্বরের দ্বারা তাদের আবাসস্থল 
চিহ্নিত করতে পারি যদিও দিনের বেলা আমি তাদের মনযিলসমূহ দেখিনি। তাদের মাঝে আছে একজন প্রজ্ঞাবান 
ও দূরদর্শী লোক। যখন সে শত্রুপক্ষের বাহন অথবা খোদ শত্রুর মুখোমুখি করে তখন তাদের উদ্দেশে বলে, 
আমাদের লোকজন তোমাদের আদেশ দিচ্ছেন, একটু অবকাশ দাও অথবা একটু অপেক্ষা করো। অর্থাৎ- 

আমরাও তৈরি । (ই.ফা. ৬১৮২, ই.সে. ৬২২৬) 

le FY LEER of be Lh 8 hs LG xe sl Ee (Yes /NV) CUNY 
5 Ub cg of be BSG of 0 CF BS of OF de US RS dd yf Ge 
od Se UE Lh Hyco pelle Ub BH G0 $156 3 C32 " BE al J 
RSE OPA FETE FONE 
৬৩০২-(১৬৭/২৫০০) আৰূ ‘আমির আশ‘আরী ও আবু কুরায়ব (রহঃ) ..... আবূ মূসা আশ'আরী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: আশ'আরী সম্প্রদায়ের লোকজন যখন যুদ্ধের মাঠে উপস্থিত 
হয় কিংবা বলা হয়েছে মাদীনাতে তাদের পরিবার-পরিজনের যখন খাদ্যের অভাব দেখা দেয় তখন তাদের নিকট 
যা কিছু থাকে তা এক বস্ত্র একত্রিত করে নেয়। তারপর তা নিজেদের একটি পেয়ালা দিয়ে সমভাবে ভাগ করে 


নেয়। তখন তিনি বললেন, তারা আমার হতে এবং আমি তাঁদের হতে । অর্থাৎ- আমি তাদের প্রতি খুশী । 
(ই.ফা. ৬১৮৩, ই.সে. ৬২২৭) 


A Sl 2) wa 0 UGE of SUSE Ca OG - 

৪০. অধ্যায়: আৰ সুফ্‌ইয়ান ইবনু হার্ব (রাযিঃ)-এর ফাযীলাত 
yu Gl Ks > 5 5 GY ab 2 9 > (Ye. VATU 
srl SE সে => SH BS de Ee Lal Le 9 As - cm 
t 5" “GH a 8 Lied Ys NE of cf LORS Y 
5 3 thes hp 3. a3 CEE UR of cS Hn Hf A LA one 

LES sR NER ‘5 ON. 
BS UY os RY OG SY SS Hl C BEE Ce DS SY ds Hf ON 


Wwww.waytojannah.com 


Contents 
৪৫২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬৩০৩-(১৬৮/২৫০১) ‘আব্বাস ইবনু ‘আবদুল ‘আযীয আল-‘আম্বারী (রহঃ) ..... ইবনু ‘আব্বাস (রাযিঃ) 
বর্ণনা করেন যে, মুসলিমরা আবু সুফ্‌ইয়ানের প্রতি দৃষ্টি দিতেন না এবং তাঁর সাথে উঠা-বসা করতেন না। তখন 
তিনি রসূলুল্লাহ 3-কে বললেন, হে আল্লাহর নাবী! তিনটি জিনিস আমাকে দিন। তিনি বললেন, হ্যা । তিনি (আবূ 
সুফ্ইয়ান) বললেন : আমার নিকট আরবের সবচেয়ে উত্তম ও সুন্দরী উম্মু হাবীবাহ্‌ বিনতু আবু সুফ্ইয়ান (রাযিঃ) 
আছে, তাকে আমি আপনার সাথে বিবাহ দিব। রসূলুল্লাহ সুন বললেন : হ্যা । আবু সুফ্‌ইয়ান (রাযিঃ) পুনরায় 
বললেন, আমার পুত্র মু‘আবিয়াহ্‌কে আপনি ওয়াহী লেখক নিযুক্ত করুন। রসূলুল্লাহ 3% বললেন, হ্যা। আবূ 
সুফ্‌ইয়ান (রাযিঃ) বললেন, আমাকে কাফিরদের বিপক্ষে যুদ্ধ করার নির্দেশ দিন, যেমন আমি (ইসলাম গ্রহণের 
পূর্বে) মুসলিমদের বিপক্ষে অস্ত্র ধারণ করেছিলাম । তিনি বললেন, আচ্ছা । 

আবু যুমায়ল (রাযিঃ) বলেন, যদি তিনি এসব ব্যাপারে রসূলুল্লাহ 3%%-এর নিকট আবেদন না করতেন 
তাহলে তিনি তা দিতেন না । কারণ, তার [আবূ সুফ্ইয়ান (রাযিঃ)-এর] নিকট চাওয়া হলে তিনি হ্যা বলতেন। 

(ই.ফা. ৬১৮৪, ই.সে. ৬২২৮) 
ALE os Ul dll ol Of 2 JUSS Ca Gl —t 1 
He dl et) Bible 
8১. অধ্যায় : জা‘ফার ইবনু আবূ তালিব, আসমা বিনতু ‘উমায়স ও 
তাদের নৌ সফর-সঙ্গীদের ফাযীলাত 
He JU LL sl Ch LO LGN AG Ch AEE BS (vorpal t 
33 ly CAS BEE Al JL) EDR Bly I ch off OF B53 of be SG ao La 
UN Cs Ws U6 EY - x) HAT 53 ff CASE LA Al Ud asl 2d wee 
DES CAL od Gi GEG Ls USC U6 - oA ie HD Cty HB Hf Cutis Ht 
tye Uh Lk Ge Cs BG al UD US JB te HEL, le of U9 hs Ur 
- Ul 5 ei cm BE a U5 Gir - UG - Gh adi i Axe Ul. Lc 1 al 
Eh eR YY ce pn YY Bs ie SS pi ie Cb DY LGC - Gi LUbsf 6° 
~- Ll AY Ss - U5 oA 2 AL OE - J - Hoa Hd sly HS oe 
+ Engl SEL 

৬৩০৪-(১৬৯/২৫০২) ‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ'আরী ও মুহাম্মাদ ইবনুল ‘আলা আল্-হামদানী (রহঃ) 
ase আবু মূসা আশ'আরী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, যখন আমাদের নিকট রসূলুল্লাহ 3%-এর হিজরাতের 
সংবাদ পৌছল তখন আমরা ইয়ামানে ছিলাম । তারপর আমি ও আমার দু' ভাই তার নিকট মিলিত হওয়ার জন্য 
হিজরাত করলাম । আমি ছিলাম সে দু'জনের ছোট । তাদের মধ্যে একজনের নাম ছিল আবু বুরদাহ্‌ (রাষিঃ), 
অন্যজন ছিলেন আবু রুত্ম (রাযিঃ) । তিনি হয়ত বলেছেন, তখন পঞ্চাশ জনের কিছু বেশি, নয়ত বলেছেন তিপ্নান 
জন অথবা বায়ান্বজন ব্যক্তি আমাদের সম্প্রদায়ে ছিল। আমরা একটি নৌকায় আরোহিত হলাম। নৌকাটি 
আমাদের নিয়ে আবিসিনিয়ায় সন্নিকটে উপস্থিত হলো, যেখানে বাদশাহ্‌ ছিলেন নাজাশী । তখন আমরা ভার নিকট 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৪৫৩ 


জা‘ফার ইবনু আবূ তালিব (রাযিঃ) ও তার সাথীদের দেখা পেলাম । তারপর জা‘ফার (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 
ফ্্ আমাদেরকে এখানে পাঠিয়েছেন এবং অবস্থান করার আদেশ দিয়েছেন। অতএব আপনারা আমাদের সাথে 
অবস্থান করুন। তিনি বলেন, আমরা তাঁর সাথে থাকতে লাগলাম, পরিশেষে আমরা সকলে একসাথে মাদীনাহ্‌ 
প্রত্যাবর্তন করলাম তিনি বলেন, তারপর খাইবার বিজয়কালে আমরা রসূলুল্লাহ স্-এর সাথে একত্রিত হলাম। 
তিনি আমাদেরও গনীমাতের সম্পদের অংশ দিলেন কিংবা তিনি বলেছেন, তিনি তা হতে আমাদেরও প্রদান 
করেছেন। তিনি তার সাথে যারা যুদ্ধের মাঠে সমবেত হয়েছিলেন তাদের ছাড়া কাউকে গনীমাতের অংশ দান 
করেননি । তবে জা‘ফার ও তীর সাথীদের সাথে আমাদের নৌকায় আরোহী সাথীদেরও তাদের সাথে অংশ প্রদান 
করেছিলেন। রাবী বলেন, লোকদের মধ্যে কেউ আমাদের অর্থাৎ- নৌকা আরোহীদের বলে বেড়াত যে, আমরা 
তোমাদের অ্ে হিজরাতকারী । (ই.ফা. ৬১৮৫, ই.সে. ৬২২৯) 

EDL hb - Le 5 ie 89 ik Ch HAL CG 6 (vo. Y/N 
J Wie LA LA le TE SS LY ah Cd AE oh CR Ci Sy E05 HE 
Ci 5 Lh os Bh LE UN. de Ci LA: Go ta ld sf bm SE 
ik Ls Cy Chal. Ee FE Al dy SAL LAG Smelly SLL 1 ~~: sul 
HS od 89 8 0 US HEE bi HA bald FOE Al JD Eo ES dl SS NEU 
SC AY CS U2 LON Yo Cb EY a By A oko A ob Uy LEG gd pla 
&: Yo EY aly, Al, BE a Jy oh SS < I, S235 US C5, HE al BEB 
ds JD U8. I 1k 5 LE Ud: cl BB Ln sO Cl UN. YM bY 
lh "bn Dll on HS aly Es BEL ly ie 0 SAL Oh Bl 

Gi a Gh lk te ss AbG IU SF BEM El, nga UC lb: 
+ BE Al ILO HE UU Ua pelle Yosh tt 

+ eh Se i Sel conga UC i sad elf is sf US 
৬৩০৫-(.../২৫০৩) রাবী [‘আবদুল্লাহ ইবনু বাররাদ আশ‘আরী (রহঃ)] বলেন, অতঃপর আমাদের নৌকায় 
সফর সঙ্গিনী আসমা বিনতু ‘উমায়স (রাষিঃ) রসূলুল্লাহ 3%-এর স্ত্রী হাফসাহ্‌ (রাযিঃ)-এর সাথে সাক্ষাৎ করার 
জন্য বের হন যারা নাজাশীর নিকট হিজরাত করেছিলেন, তিনি ছিলেন তাদের একজন ইত্যবসরে ‘উমার 
(রাযিঃ) হাফসার নিকট আসলেন। তখন আসমা বিনতু ‘উমায়স (রাযিঃ) তার নিকট উপস্থিত ছিলেন। তখন 
উমার (রাযিঃ) আসমাকে দেখে বললেন, ইনি কে? হাফসাহ্‌ (রাযিঃ) বললেন, তিনি আসমা বিনতু ‘উমায়স। 
‘উমার (রাযিঃ) বললেন, “ইনিই কি হাবশায় হিজরাতকারিণী, নৌকায় আরোহণকারিণী?” তখন আসমা (রাযিঃ) 
বললেন, ভব হ্যা । ‘উমার (রাযিঃ) বললেন, হিজরাতের দৃষ্টিকোণে আমরা তোমাদের চেয়ে অথগামী । অতএব 
তোমাদের চেয়ে আমরা রসূলুল্লাহ স্ুঠ-এর সম্বন্ধে বেশি হক্দার। তখন আসমা (রাযিঃ) রাগান্বিত স্বরে বললেন, 
হে ‘উমার! কথাটি সঠিক নয়। কক্ষনো সঠিক হতে পারে না। আল্লাহর শপথ! তোমরা রসূলুল্লাহ 3্-এর সাথে 
ছিলে। তিনি তোমাদের ক্ষুধার্তদের খাবার দান করতেন, অজ্ঞদের জ্ঞানের আলো বিতরণ করতেন। আর আমরা 
আবিসিনিয়ায় প্রবাসে বিপদের ঝুঁকি মাথায় নিয়ে অবস্থান করছিলাম । এটা ছিল শুধু আল্লাহ ও তার রসূলের 


৬১ 
Wwww.waytojannah.com 


Contents 


8৫8 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


সান্নিধ্য লাভের জন্যই । আন্লাহর শপথ! তুমি যা বলেছ তা রসূলুল্লাহ 3%-এর নিকট আলোচনা না করা পর্যন্ত 
আমি কোন খাবার খাব না এবং পানীয় দ্রব্যও ছুইবো না। আমরা (বিদেশ বিভুঁইয়ে) সার্বক্ষণিক বিপদ ও 
ভয়তীতির মাঝে দিনাতিপাত করতাম । আমি ব্যাপারটি রসূলুল্লাহ -এর কাছে উত্থাপন করব এবং প্রশ্ন করব । 
আল্লাহর শপথ! আমি মিথ্যাচার করব না, বিপথগামীও হব না এবং প্রকৃত ঘটনার চেয়ে বাড়িয়েও কিছু বলব না। 
রাবী বলেন, যখন রসূলুল্লাহ সু আসলেন তখন আসমা (রাযিঃ) বললেন, হে আল্লাহর নাবী! 'উমার (রাযিঃ) এই 
এই বলেছেন। তখন রসূলুল্লাহ 3 বললেন : আমার প্রতি তোমাদের তুলনায় তার হক অধিক নেই। কারণ, তীর 
ও তীর সঙ্গীদের জন্য আছে কেবল একটি হিজরাত। আর তোমাদের নৌকারোহীদের জন্য আছে দু'টি হিজরাত । 
তিনি [আসমা (রাযিঃ)] বলেন, আমি আবু মূসা (রাযিঃ) ও নৌকারোহীদের দলবেঁধে এসে আমার নিকট এ 
হাদীসটি প্রশ্ন করতে দেখেছি। তদের বিষয়ে রসূলুল্লাহ 3% যা বলেছেন তাদের নিকট এর চেয়ে বেশি 
আনন্দদায়ক এবং বড় ও মহৎ কোন ব্যাপার দুনিয়াতে ছিল না। 
আবু বুরদাহ্‌ (রাযিঃ) বলেন যে, আসমা (রাধিঃ) বলেছেন, আমি আবূ মূসা (রাযিঃ)-কে দেখেছি, তিনি 
আমার নিকট হতে এ হাদীসটি আনন্দের আতিশয্যে বারবার শুনতে চাইতেন। (ই.ফা. ৬১৮৫, ই.সে. ৬২২৯) 
HEP oS Bl 4) Ds cit ig Cala SUSE Ca EY 
৪২. অধ্যায় : সালমান (রাযিঃ), সুহায়ব (রাযিঃ) ও বিলাল (রাযিঃ)-এর ফাযীলাত 
A be ach oe A LS HS ES js EES p50 Sr LO ESS (0.00 pT 
EA Cdr 1 SK 8 Ds Si CLL ce A DIY Ye 3 ie Ph gs 
BE a Ab aly ER pl li 58 6 A UB U6. GEL al fe BE by Bs 
Cn df CLA sl Ci LA Ll bd Uf Gr JH SG 
Cl GS GY 1 LAAT EGY GO og; 3 A 
৬৩০৬-(১৭০/২৫০৪) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ‘আয়িয ইবনু ‘আম্‌র (রাযিঃ) হতে বর্ণিত আছে ঘে, 
আৰু সুফ্‌ইয়ান (রাযিঃ) একদল লোকের সঙ্গে সালমান ফারসী (রাযিঃ), সুহায়ব (রাযিঃ) ও বিলাল (রাযিঃ)-এর 
নিকট আসলেন। তখন তারা বললেন, আল্লাহর তলোয়ারসমূহ আল্লাহর শত্রুদের ঘাড়ে ঠিকসময়ে তার লক্ষ্যহ্থলে 
এসে পড়েনি। রাবী বলেন, আবু বাক্র (রাযিঃ) বললেন, তোমরা কি একজন বয়োবৃদ্ধ কুরায়শ নেতাকে এরূপ 
কথা বলছ? তারপর তিনি রসূলুল্লাহ সু-এর নিকট এসে তাকে ব্যাপারটি জানালেন । তখন তিনি (8) বললেন : 
হে আবু বাক্র! তুমি মনে হয় তাদের অসন্তুষ্ট করেছো। তুমি যদি তাদের অসন্তুষ্ট করে থাকো তবে তুমি তোমার 
প্রতিপালককেই অসন্তুষ্ট করলে। তারপর আবূ বাক্র (রাযিঃ) তীদের নিকট এসে বললেন, হে আমার ভাইয়েরা! 
আমি তোমাদের অসত্তষ্ট করেছি, তাই না? তারা বললেন, না, হে আমার ভাই! আল্লাহ্‌ আপনাকে মাফ করুন। 
(ই.ফা. ৬১৮৬, ই.সে. ৬২৩০) 
HEE iG dl 2) Kal) SUS Cp ltr 
৪৩. অধ্যায় : আনসারদের (রাযিঃ) ফাযীলাত 
Ju - geny Bir — die 2 Lf LARCH ADD GE ES (vocopviy rey 
Ary HEE i Le il Cla Hp CL Ug UG dl Xe 0 HE Ok ge be OW US 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৫৫ 


9 9 Fe Al TH IEA ms UG BS Hy LE SDNY er Ge di CCG 
- 
৬৩০৩৭-(১৭১/২৭০৫) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী ও আহ্‌মাদ ইবনু ‘আবদাহ্‌ (রহঃ) ..... জাবির ইবনু 
‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, “তোমাদের দু'টি দল যখন কাপুরুষতা ও সাহসহীনতা দেখাবার 
জন্য প্রস্তুত হয়েছিল, অথচ আল্লাহই তাদের সাহায্যকারী হিসেবে বর্তমান ছিলেন"- (সূরাহ্‌ আ-লি ‘ইমরান ১২২) এ 
আয়াতটি আমাদের অর্থাৎ- বানূ সালিমাহ্‌ ও বানূ হারিসাহ্‌ সম্বন্ধে অবতীর্ণ হয়েছিল । আর আমরা পছন্দ করতাম 
না যে, এ আয়াতটি অবতীর্ণ না হোক । কারণ, আল্লাহ তা'আলা বলেছেন : “আল্লাহ এদের দু'জনের সাহায্যকারী 
ও অভিভাবক ।” (ই.ফা. ৬১৮৭, ই.সে. ৬২৩১) 
Ju gi © ol SE ke th LS Eh ty , HEL ES (vo. UV) A 
el Gl” HE al U2 TG 05 55 te od Fal cf dsl te lt Go l 
” Lo sf sl, Lai Be hall 
৬৩০৮-(১৭২/২৫০৬) মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... যায়দ ইবনু আরকাম (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : “হে আল্লাহ! আনসারদের মাফ করুন, মাফ করে দিন তাদের সন্তানদের ও 
নাতী-নাতনীদেরকে ৷” (ই.ফা. ৬১৮৮, ই.সে. ৬২৩২) 
ls de Ee Oh OF 3 — IE UES nA Lh 3 HESS (fj 
sEyl 
৬৩০৯-(.../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ) হতে এ সূত্রে উপরের হাদীসের অনুরূপ 
বৰ্ণিত হয়েছে। (ই.ফা. ৬১৮৮, ই.সে. ৬২৩৩) 
wl As টা de EA HERTS x Le Ec La x i Ee (Ye. Yh) শ)ং 
Dl BE al JA 0 HC 0d - GE ASE OAS ol es - ie 


as Hfy. I aay Ka tS UU ALA, - = Jia 
৬৩১০-(১৭৩/২৫০৭) আবু মা'ন রাক্কাশী (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু তালহার ছেলে ee (রহঃ) হতে 


EEE Bd OU PAO VS ESO ES 
রাবী বলেন, আমি মনে করি যে, তিনি বলেছেন : “আনসারদের সন্তান-সন্ততি ও তাদের গোলামদের জন্যও ক্ষমা 
প্রার্থনা করেছেন।” এতে আমার কোন সংশয় নেই । (ই.ফা. ৬১৮৯, ই.সে. ৬২৩৪) 


= ES ol ur L- ‘> EATS As লং (9 < Fl > (Ye. AfNYE)- TY) 
sh, HE el ful: Ge - Se hs - nd ie el 5 DAY bil, 
ie Bld oN Tl te Hf Hel” Oi Se BE al Ls 3 GE LP bn Cae US Use 
AH 3. A Ll 
৬৩১১-(১৭৪/২৫০৮) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আনাস (রাষিঃ) হতে 
বর্ণিত আছে যে, রসূলুল্লাহ 3% কিছু বালক ও নারীকে কোন এক উৎসব-অনুষ্ঠান থেকে আসতে দেখেন। তখন 


Wwww.waytojannah.com 


Contents 


8৫৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


তিনি তাদের সামনে গিয়ে বললেন : “আল্লাহর শপথ! তোমরা (আনসাররা) আমার নিকট সবচেয়ে পছন্দের 
লোক, আমার নিকট তোমরা সবচেয়ে প্রিয় লোক৷” (ই.ফা. ৬১৯০, ই.সে. ৬২৩৫) 


Ee sr) J oe te be Er cs RE) Eh Lak GES (vo.4/1ve)- IT NY 
I in a SSG 0% ale Bd Che 5 0 tn be pct Bo i ts oe 
Ld ol LEY SY on dh GH" J, BEE Al UD Uy 4 - U5 - BE ILO ol 
pe OD 
৬৩১২-(১৭৫/২৫০৯) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনুল বাশ্শার (রহঃ) ..... হিশাম ইবনু যায়দ (রহঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, আমি আনাস (রাযিঃ)-কে বলতে শুনেছি যে, জনৈক আনসারী নারী রসূলুল্লাহ ু%-এর নিকট 


আসলেন। রাবী বলেন, তখন রসূলুল্লাহ ব্ন্ তার সাথে নীরবে আলাপ করছিলেন এবং বলছিলেন, যার হাতে 


আমার জীবন সে সত্তার শপথ, তোমরা আমার নিকট সবচেয়ে পছন্দের লোক । তিনি এ কথাটি তিনবার বলেন। 
(ই.ফা. ৬১৯১, ই.সে. ৬২৩৬) 


Bet 9 Ee HE, a: GIs > 9০৯ + a2 (fj I 
Hy es ke CSS ib 5 BS I AS 3h 
৬৩১৩-(../...) ইয়াহ্‌ইয়া ইবনু হাবীব (রহঃ) অপর সূত্রে আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব 
(রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে এ সানাদে অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬১৯১, ই.সে. ৬২৩৭) 
Be Yi - dl oN bil, - CY: Lh HEL skal 2 LOL BES (vorpal) Et 
UN BE al J MA Sh pd 2 CG dl Cnc ds hE Uh Lo 
"ie Le Lily pen te 10 Ls FL lf Us HS wi ES 


৬৩১৪-(১৭৬/২৫১০) মুহাম্মাদ ইবনুল মুসারা ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আনাস ইবনু মালিক 
(রাযিঃ) হতে বর্ণিত যে, রসূলুল্লাহ স্ বলেছেন : আনসারগণ আমার পরম শুভাকাজ্কী এবং ঘনিষ্ঠ বন্ধু। আর 
লোক্কের সংখ্যা অনবরত বৃদ্ধি পাবে এবং আনসারদের সংখ্যা ক্রমশ কমতে থাকবে। অতএব তাদের ভাল 
আচরণগুলো গ্রহণ করো এবং তাদের অসদাচরণ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। (ই.ফা. ৬১৯২, ই.সে. ৬২৩৮) 


HE Bl 4) TaN) 93 I gh Gb tt 
88. অধ্যায় : আনসারগণের উত্তম গৃহসমূহ | 
as USS YG - cl OF bal, — Bd cs call On La BS (rovifivv) TY No 
238 os lL BEA [8 oA 35 B Jel Ee 4 2 J 3% Kall 232 ‘is 
+ 8 ce ELS U6 Ge TIS Y BE ILO SF CHIE. 5 La 
৬৩১৫-(১৭৭/২৫১১) মুহাম্মাদ ইবনুল মুসাননা ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ সাঈদ খুদ্রী (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বরেন, রসূলুল্লাহ 3% বলেছেন : আনসারদের ঘরসমূহের মাঝে সবচেয়ে ভাল ঘর হলো বানু নাজ্জার 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৪৫৭ 


সম্প্রদায়ের, তারপর বানু আশহালের ঘর, তারপর বানূ হারিস ইবনু খাযরাজের ঘর, ত্রপর হলো বানূ সাইদাহ্‌ 
সম্প্রদায়ের গৃহ। আনসারদের প্রত্যেকটি গৃহেই কল্যাণ বিরাজ করছে। সা'দ (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 


আমাদের উপর অন্যদের গুরুত্ব দিয়েছেন। লোকেরা বলল, তোমাদেরকেও অনেকের উপর স্থান দিয়েছেন। 
(ই.ফা. ৬১৯৩, ই.সে. ৬২৩৯) 


ES Af hls BIH te dA ES SHES wt Ss LL ES (pop NN 
55> 5 % Cal ur HEE x ES 
৬৩১৬-(../...) ইবনুল মুসান্না (রহঃ) ..... আবূ ‘উসায়দ আনসারী (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে 
অবিকল বৰ্ণিত রয়েছে। হে.ফা, ৬১৯৪, ই.সে. ৬২৪০) 
dl Se BG AH Bo CA Mi cp pa) Oly A BS (Jj 
o 3 bk Hk a oA EE Bo YU LE off OH ial BH ES, C Lok ON 
BLT Sal 5 ESS AE aha BEL OF cod LP ns 


৬৩১৭-(../..) কুতাইবাহ্‌ ও ইবনু রুমহ অন্য সূত্রে কুতাইবাহ্‌, তৃতীয় সূত্রে মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) 
sos আনাস (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 3 হতে হুবহু বর্ণিত রয়েছে। কিন্তু তিনি তার বর্ণিত হাদীসে সা'দ 
(রাযিঃ)-এর উক্তিটি বর্ণনা করেননি । (ই.ফা. ৬১৯৫, ই.সে. ৬২৪১) 


Ws te oN ily, — LIN Sea 08 Loy le ty Lok BS (fivA) TNA 


Yi I Alb 0 LS GH ADL 2 FS OF OAD ie Ue - Set Ay 


AE 8 5G IE 8 IS a 5 5" BE al I UN UR LEE of Se Ube xd 
WEN td 0 Ce © 5 ahr. © Bos ot To EA oh BD 8 Fs ehh 


৬৩১৮-(১৭৮/...) মুহাম্মাদ ইবনু ‘আব্বাদ ও মুহাম্মাদ ইবনু মিহরান (রহঃ) ..... ইব্রাহীম ইবনু মুহাম্মাদ 
ইবনু তালৃহাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি আবূ উসায়দ (রাযিঃ)-কে ইবনু ‘উত্বার নিকট ভাষণ 
দিতে শুনেছি যে, তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : আনসারদের গৃহসমূহের মধ্যে সর্বোত্তম গৃহ হলো বানু 
নাজ্জারের ঘর, বান্‌ আশহালের ঘর, বানু হারিস ইবনু খাযরাজের ঘর এবং বানু সা*ইদার ঘর। তিনি বলেন, 
আল্লাহর শপথ! আমি যদি আনসারদের উপরে কাউকে মর্যাদায় অগ্রাধিকার দিতাম তাহলে আমার কাওমকে 
অগ্রাধিকার দিতাম । (ই.ফা. ৬১৯৩৬, ই.সে. ৬২৪২) 


A of 02 OA AE Ln dl Ul ed SS bt 3 Bo (var 

od Ss a 28 5+ U6 BE A IO 0 Ss 2 Gan sl df od Ll Hf Ses ON 
5 Co AE oy Eels BEAL HB Kt Se 

els 0 why CS Uk ols 15 FEE al J ce Gl xd HOG LL ff Uk 

Al UD 5 Gdn dS ENN UB UG GS UF) 4h RAE Lh SL OD 


Wwww.waytojannah.com 


Contents 


৪৫৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


fee Sie AOE LEH TS ETE Fd 
+ XE Ji 0s fo Hf AL dl IE, EN. al 5) 58 
৬৩১৯-(১৭৯/...) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া তামিমী (রহঃ) ..... আবূ উসায়দ আনসারী (রাযিঃ) হতে 
বর্ণিত । আবু সালামাহ্‌ সাক্ষ্য দিচ্ছেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : আনসারদের গৃহের মধ্যে সর্বোত্তম হচ্ছে বানু 
নাজ্জারের ঘর, এরপর বানূ ‘আবদুল আশহালের, এরপর বানু হারিস ইবনু খাযরাজের, এরপর বানু সা*ইদার ঘর । 
তাছাড়া প্রত্যেক আনসারীর গৃহেই কল্যাণ বিরাজ করছে। আবূ সালামাহ্‌ (রহঃ) বলেন, আবূ উসায়দ (রাযিঃ) 
বলেছেন, আমি যদি মিথ্যাচার করতাম তাহলে আমি আমার বংশ বানু সা‘ইদাহ্‌ দিয়ে আরম্ভ করতাম । তাতে আমি 
রসূলুল্লাহ 3%-এর উপর অপবাদকারীরূপে গণ্য হতাম । ব্যাপারটি সা‘দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ)-এর কাছে 
পৌঁছলে তিনি অস্বস্তিবোধ করলেন এবং তিনি বললেন, আমাদের পেছনে দেয়া হয়েছে। অতএব আমরা চার 
জনের মধ্যে চতুর্থ (শেষ) স্থানে পড়ে গেছি। আমার গাধার পৃষ্ঠে গদি লাগাও আমি রসূলুল্লাহ 3%-এর নিকট চলে 
যাব। তীর সাথে তার ভাইয়ের ছেলে সাহ্‌লের কথোপকথন হচ্ছিল। সে বলেছিল, আপনি কি রসূলুল্লাহ 38%-এর 
নিকট প্রতিবাদ জানানোর জন্য যাবেন বরং রসূলুল্লাহ 3% সর্বাধিক জ্ঞাত? চার জনের মাঝে চতুর্থ হওয়া কি 
আপনার জন্য যথেষ্ট নয়? তখন তিনি থামলেন এবং বললেন, আল্লাহ ও তার রসূল সর্বাধিক জ্ঞাত । তারপর তিনি 
তার গাধার জিন খুলতে নির্দেশ দিলেন এবং তা খুলে ফেলা হল । (ই.ফা. ৬১৯৭, ই.সে. ৬২৪৩) 
3 UF aks 0 CE BS O95 Hf ED OS 0 Ge Gh SE BE (fej Ne 
UE 05% FE al ILD a Af HS an dO AL HAD So 
Ae TE CF DLS SS Ty 58 8S GS PEED Bias." Ha 0555 a) 
৬৩২০-(.../...) ‘আম্র ইবনু ‘আলী ইবনু বাহ্র (রহঃ) ..... আবূ উসায়দ আনসারী (রাযিঃ) বর্ণনা করেন 
যে, তিনি রসূলুল্লাহ $র-কে বলতে শুনেছেন যে, )%)। ';৯ ‘সর্বাধিক উত্তম আনসার’ কিংবা 05১১5 
£3 ‘আনসারদের সবচেয়ে উত্তম গৃহ' ১5% বর্ণনা করার ক্ষেত্রে তাদের বর্ণিত হাদীসের অবিকল। কিন্ত 
তিনি তার বর্ণনায় সা'দ ইবনু ‘উবাদার কাহিনী বর্ণনা করেননি। (ই.ফা. ৬১৯৮, ই.সে. ৬২৪৪) 


AB) ul As - En EE AS 0 Le Ss 3 s (Yel Y/NA.)J-TYY) 
0 EE 0 dl SE Ln dl HE Ll al Hf OS JG lg Of OF le be uf BE A 0 
D5 SES HED CL Con pals acs 8 Sh HE dl USD US IH FOR Ul Us 2 
BILD Gk BUG * et So 550 FE 4 J BID GES." a) 
G ie S195. CELA 5 PY HB Ob ILO Us BU. ‘4 5 U8 
A. EES ERSTE UN ad IAD Gh B15. "Bes 3 Br a UD 
HE al J) DS Ab AIS BEE al UMD Su bm NI LST CA Us Ui SCE Ls Sls 
Cd i Gh 8 ENN BES BE dl UD ci bf C2 YA ah i UES 
+ HE Al UD pS Lo BEE C3 Bs EB a SLL 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] 8৫৯ 


৬৩২১-(১৮০/২৫১২) ‘আমর আন্‌ নাকিদ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ সালামাহ্‌, ‘উবাইদুল্লাহ 
ইবনু ‘আবদুল্লাহ ইবনু ‘উত্বাহ্‌ ইবনু মাসউদ আবু হুরাইরাহ্‌ (রাযিঃ)-কে বলতে শুনেছেন যে, রসূলুল্লাহ 3 
মুসলিমদের এক বিরাট সমাবেশে বলেছেন : আমি কি লোকেদেরকে আনসারদের সর্বাপেক্ষা ভাল গৃহ সম্বন্ধে 
উল্লেখ করব? তখন তারা বললেন, জরি হ্যা, হে আল্লাহর রসূল ৪%! রসূলুল্লাহ 3% বললেন : বানু ‘আবদুল 
আশহাল। তারা বললেন, তারপর কারা? হে আল্লাহর রসূল 3! তিনি বললেন, তারপর বানু নাজ্জার। তারা 
বললেন, হে আল্লাহর রসূল 3%! তারপর কারা? তিনি বললেন, এরপর বানু হারিস ইবনু খাযরাজ । তাঁরা বললেন, 
এরপর কারা, হে আল্লাহর রসূল 3%! তিনি বললেন, বানু সা'ইদাহ্‌। তীরা বললেন, তারপর কারা? তখন তিনি 
বললেন, প্রত্যেক আনসারীর গৃহে কল্যাণ বিরাজ করছে। তখন সা'দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) রাগতস্বরে উঠে 
দাড়িয়ে বললেন, আমরা কি চারের মাঝে সর্বশেষে? যখন রসূলুল্লাহ 3 তাদের নামোল্লেখ করলেন তখন তিনি 
তার কথার বির্চদ্ধাচরণ করার আকাজ্ঞকা করছিলেন। তখন তার সম্প্রদায়ের কতক ব্যক্তি তাকে বলল, আপনি 
বসে পড়ুন। আপনি কি এতে খুশী নন যে, রসূলুল্লাহ 3% যে চারটি সম্প্রদায়ের কথা বলেছেন তন্মধ্যে আপনার 
সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করেছেন? যাদের কথা তিনি উল্লেখ করেছেন তাদের চাইতে যাদের কথা তিনি বর্ণনা 
করেননি তাদের সংখ্যাই তো বেশি। তখন সা'দ ইবনু ‘উবাদাহ্‌ (রাযিঃ) রসূলুল্লাহ 3%-এর কথার প্রত্যুত্তর করা 
হতে বিরত থাকলেন। (ই.ফা. ৬১৯৯, ই.সে. ৬২৪৫) 

AP Sl 4) NaN ia wil -te 
8৫. অধ্যায় : আনসারগণের উত্তম সারিধ্য 

OH oe ck J Oy cok 03 Loy Caan 0 Pas HS (rowpayiryy 
YA ols LASS OSS DE SGD A Ae 0 A Ee CEOS UE IL 0 3 ie 
SY pea ST CALL Y bf CG Ut BE A J ERs al OS od I. pk 
+ dh te Cd EG COE od toe TE oe OE Tein 8 Ut ONG cl OVS 
৬৩২২-(১৮১/২৫১৩) নাস্র ইবনু ‘আলী জাহ্যামী, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... 
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আমি জারীর ইবনু ‘আবদুল্লাহ বাজালী (রাযিঃ)-এর সাথে 
এক সফরে বের হলাম । এ সফরে তিনি আমার সেবায় নিয়োজিত থাকতেন। তখন আমি তাকে বললাম, এমন 
করবে না। তিনি বললেন, আমি নিশ্চিত দেখেছি যে, আনসারগণ রসূলুল্লাহ 3%-এর সাথে এমন খিদমাত 
করতেন । তখন আমি শপথ করেছি যে, আমি যখন আনসারদের কারো সঙ্গী হব তখন তার সেবায় থাকব। 

ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার তাদের বর্ণিত হাদীসে অতিরিক্ত বলেছেন, অর্থাৎ “জারীর আনাসের চাইতে 


বড় ছিলেন এবং ইবনু বাশৃশার বলেছেন, তিনি আনাসের চেয়ে বৃদ্ধ ও বেশি বয়স্ক ছিলেন।” 
(ই.ফা, ৬২০০, ই.সে. ৬২৪৬) 


Aly iu BE al se ly -t1 
৪৬. অধ্যায় : গিফার ও আসলাম গোত্রের জন্য রসূলুল্লাহ 3%-এর দুআ 
Se Le Ds 0 LS BS Goal cn Ol BE AMS 0 OS ES (vovsfvav)y-ITYY 
cA HL UO dl Die ie" BE Al ILD UG HON: UN ala cl 


Wwww.waytojannah.com 


Contents 


8৬০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬৩২৩-(১৮২/২৫১৪) হাদ্দাব ইবনু খালিদ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু সামিত (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আবূ যার (রাযিঃ) বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : গিফার সম্প্রদায়কে আল্লাহ তা'আলা মাফ করে 
দিয়েছেন এবং আসলাম সম্প্রদায়ের লোকদের আল্লাহ তা'আলা নিরাপত্তা দিয়েছেন। (ই.ফা, ৬২০১, ই.সে. ৬২৪৭) 
0 CF Uh JOG coll Ch LOL gmt LE Lh le BS (pan irE 
El UG BE a USD OY OB LE cir BG al UD UI 5 af be ala gs dd 

+ dl ie ies dn ells 

৬৩২৪-(১৮৩/...) ‘উবাইদুল্লাহ আল্‌-কাওয়ারীরী, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশৃশার (রহঃ) ..... আবু 

যার গিফারী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% আমাকে বলেছেন: তুমি তোমার সম্প্রদায়ের নিকট 


যাও এবং বলে দাও যে, রসূলুল্লাহ 3 বলেছেন : আসলাম গোত্রকে আল্লাহ তা'আলা নিরাপত্তা বিধান করেছেন 
এবং গিফার গোত্রের লোকদেরকে আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন। (ই.ফা. ৬২০২, ই.সে, ৬২৪৮) 


E i A Cri EEE El Ieee Y Ee cls EA 9 ASAT (fj Yo 
ay) 


৬৩২৫-(../..) মুহাম্মাদ ইবনুল মুসাননা ও ইবনু বাশৃশার (রহঃ) ..... শুবাহ্‌ (রাযিঃ) হতে অত্র সানাদে 
অবিকল রিওয়ায়াত করেছেন । (ই.ফা, ৬২০৩, ই.সে. ৬২৪৯) 


Ge 156 Le ol CHG Del 5 EG OE CH cl) CF LOL FE (rovepiatj-TrYN 
Cue BS BL CAE BE, CELA of Ue oe te Cf CF Lal Ah Se 
“ ve ‘EY ur EES) “ 2 AESS EE fr [EC eB) 9 a Ec 9 cI 
0 SE D3 0h bl de LY LO SC GUE UF EID BS is 0h Ss BS COSA 
a Gh LL Es CAE UF EM a OF GO 0 fe TADS pales le 
Yd EE SR EE CEE Et a <b ?) SL aie Nd cenit died sa hs dLGe 
Gal ke ies dl alls 
৬৩২৬-(১৮৪/২৫১৫) মুহাম্মাদ ইবনুল মুসান্না, ইবনু বাশৃশার, সুওয়াইদ ইবনু সাঈদ ও ইবনু আবূ ‘উমার 
(রহঃ) ..... অপর সানাদে ‘উবাইদুল্লাহ ইবনু মু'আয (রহঃ), অন্য সূত্রে মুহাম্মাদ ইবনুল মুসারা (রহঃ), অন্য এক 
সানাদে মুহাম্মাদ ইবনু রাফি ..... আবৃ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে । অপর এক সূত্রে ইয়াহইয়া ইবনু হাবীব (রহঃ), 
অন্য সূত্রে মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র ও ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ) আপর এক সূত্রে সালামাহ্‌ ইবনু 
শাবীব (রহঃ) জারীর (রাযিঃ) হতে বর্ণিত। তারা রসূলুল্লাহ 3 হতে রিওয়ায়াত করেন যে, তিনি বলেছেন: 
আল্লাহ তা'আলা আসলাম সম্প্রদায়ের নিরাপত্তা দান করেছেন এবং গিফার গোত্রকে আল্লাহ তা'আলা মাফ করে 
দিয়েছেন। (ই.ফা. ৬২০৪, ই.সে. ৬২৫০) 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] 8৬১ 


be dle oF RS be cng Ch all ES A CY CLL FESS (vorsfrre)- INN 
LS GES A CG dt Oe ies a AL pl OU BE a ALD USA of be oo 
" 29 di Ul 
৬৩২৭-(১৮৫/২৫১৬) ছসায়ন ইবনু হুরায়স (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3 বলেছেন : আসলাম গোত্রকে আল্লাহ তা'আলা নিরাপত্তা বিধান করেছেন এবং গিফার গোত্রের 
লোকেদের আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন। কিন্তু এ কথা আমি বলিনি বরং আল্লাহ তা‘আলাই বলেছেন। 


(ই.ফা, ৬২০৫, ই.সে, ৬২৫১) 
te df of Ch Cee CP Sl oo ah'y BH TES alll ff ES (roww/yA)-ITYA 

OE A 0 Hell le 0 BE A UD UU UG GIO SS A ie le ss 
GAL EL Ga he ip BL Nye Baby US 
৬৩২৮-(১৮৬/২৫১৭) আবূ তাহির (রহঃ) ..... খুফাফ ইবনু ঈমা আল-গিফারী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% এক সলাতের দু'আয় বলেছেন: হে আল্লাহ! বানূ লিহ্‌য়্যান, রি‘ল্‌, যাক্ওয়ান ও 'উসাইয়্যাহ্‌ 
গোত্রের উপর অভিসম্পাত করো। কারণ, তারা আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধাচরণ করেছে। আর গিফারকে 

আল্লাহ তা'আলা মাফ করে দিয়েছেন এবং আসলামকে নিরাপত্তা বিধান করেছেন। (ই.ফা. ৬২০৬, ই.সে, ৬২৫২) 


পুত 


0 53 08 RS ON Fete TEE Fr LG 9 SH HL (Ye Af AV) ATA 
UU U8 LE OH is LA bp od He be ck Lh deny BS CAS IE, UT SS 
OY SET NEE RONNIE 
৬৩২৯-(১৮৭/২৫১৮) ইয়াহ্‌ইয়া ইবনু ইয়াহ্‌ইয়া, ইবনু আইয়ূব, কুতাইবাহ্‌ ও ইবনু হুজ্র (রহঃ) ..... ইবনু 
‘উমার (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : গিফার গোত্রের লোকেদেরকে আল্লাহ 
তা'আলা ক্ষমা করে দিয়েছেন, আসলাম গোত্রের লোকেদেরকে নিরাপত্তা দান করেছেন এবং ‘উসাইয়্যাহ্‌ গোত্র 
আল্লাহ ও তীর রসূলের বিরুদ্ধাচরণ করেছে। (ই.ফা. ৬২০৭, ই.সে. ৬২৫৩) 
Es OF AS Hey AIG 2D MI FIT All ol chy on US 
Sa od ins. BE co CAE OH CF 2 le Hk apa bh cof ES cc G5 PAY 
+ Sad cle HS UG BEG al ILD SS LLL pl 
৬৩৩০-(.../...) ইবনুল মুসার্না (রহঃ), অন্য সূত্রে ‘আম্র ইবনু সাওয়াদ (রহঃ), অপর সুত্রে যুহায়র ইবনু 
হার্ব (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) নাবী 3%-এর সূত্রে অবিকল বর্ণিত । কিন্তু সালিহ্‌ ও উসামাহ্‌ বর্ণিত 
হাদীসে রয়েছে যে, রসূলুল্লাহ 3মিম্বারে দাড়িয়ে এ কথা বলেছেন । (ই.ফা. ৬২০৮, ই.সে. ৬২৫৪) 


_৬২ 


Wwww.waytojannah.com 


Contents 


৪৬২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


te a th Ue Es dlls 390 ff EG onl th ECS SESS (dog) 
OF FA Sh Bin U8 BE al UD) Cis UH FE OH FS ble HES 3 
৬৩৩১-(.../...) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আবু সালামাহ্‌ (রাষিঃ) হাদীস বর্ণনা করেন। তিনি 

বলেছেন যে, ইবনু ‘উমার (রাযিঃ) পূর্ববর্তী হাদীসের অবিকল রসূলুল্লাহ সু-কে বলতে শুনেছেন। 

(ই.ফা. ৬২০৮, ই.সে. ৬২৫৫) 

ef EU Ef A ails Lens Als ie Ud: a ob -tV 

৪৭. অধ্যায় : গিফার, আসলাম, জুহাইনাহ্‌, আশজা', মুযাইনাহ্‌, তামীম, দাওস ও 
তাইয়ী গোত্রের ফাযীলাত 


AL A Ul - LR AS - SB ES LIA GES (rorsfAAyTUNTY 
ies Less LS Lah BE al U4 UE UN oH of OF Bb 0 ge bo ll 
"AY L209 Hy pl 035 Ge A Xe oh bn US ry El 
৬৩৩২-(১৮৮/২৫১৯) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ আইয়ূব (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 


রসূলুল্লাহ 3% বলেছেন : আনসার, মুযাইনাহ্‌, জুহাইনাহ্‌, গিফার, আশজা' এবং বানু ‘আবদুল্লাহ আমার বন্ধুমানুষ, 
অ সয় আর আয়া তা-আলা ও ভর বদল এদের অভিতাৰক ও পৃষ্ঠপোষক । হেব ৬২০৯, ই.সে, ৬২৫৬) 


28-2 


cw Sa Ue bE [EA “i [Ec PS 0 ঞা Ae 0 Ls [ES (rev. At-UIYYY 
ayy 5 FO pl UA BS SIA vie ‘E5891 A 0 AN Fe CF col 
BLS BO ole Hd OS ae tly ies Ly Ln 
৬৩৩৩-(১৮৯/২৫২০) মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... আবু ছহুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 


আশজা‘ আমার বন্ধু মানুষ । আর আল্লাহ তা'আলা ও তাঁর রসূল ছাড়া তাদের কোন অভিভাবক ও পৃষ্ঠপোষক 
নেই । (ই.ফা. ৬২১০, ই.সে, ৬২৫৭) 


ALY ie calD ox dn te ds EL 2 df BS BL ts ASE BS (fg 
BOL Se) af ls 
৬৩৩৪-(.../...) ‘উবাইদুল্লাহ ইবনু মু‘আয (রহঃ) ..... Wilds (রাযিঃ) থেকে এ সূত্রে অবিকল 


বৰ্ণিত আছে। তবে সা'দ তার বর্ণিত হাদীসে কোন কোন সময় বলেছেন, 2121 3 “আমার জানা মতে ৷” 
(ই.ফা. ৬২১১, ই.সে. ৬২৫৮) 


oe ELE sal tN tt Lay Ed ty hh EE (revifis.)-rvo 
4 HE La oo BULA of OR EGG KL Uf Cs OM al ot ake be cit ES is 
A Ey le oy pi oh bn TE Leh 5 Lg oe OK Las RSs Dis Ll ON 
. obeS, 


www.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] ৪৬৩ 


৬৩৩৫-(১৯০/২৫২১) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও মুহাম্মাদ ইবনু বাশ্শার (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)- 
এর সানাদে রসূলুল্লাহ 3% হতে বর্ণিত। তিনি বলেছেন : আসলাম, গিফার, মুযাইনাহ্‌ এবং যারা জুহাইনাহ্‌ 
গোত্রের অন্তর্ভুক্ত অথবা জুহাইনাহ্‌ গোত্র বানু তামীম, বানু ‘আমির এবং তাদের দু’মিত্র আসাদ ও গাত্ফানের 
তুলনায় উত্তম । (ই.ফা. ৬২১২, ই.সে. ৬২৫৯) 

Ge SE od be - Al SB ES et I ES Cn) TN 

th Ses CAGE HLS SE Se Ey CHE Al ULO 05: U5 SGA of LF ESI 

Ck lla Le uf BS he 0h AD sy BS SOAS OE AIS Eo UN Ah 

US tas Es LL id oss Lon OE Gy" BE dl UD UU EA 5 U5 UE gp Yl 
+ OEE os 2d te TH 9 Al Sie C3 LS be US i eh U5 Lh Ce 

৬৩৩৬-(৯৯১/...) কুতাইবাহ্‌ ইবনু সা“ঈদ (রহঃ) ..... অন্য সূত্রে ‘আম্র আন্‌ নাকিদ, হাসান আল্‌-হুলওয়ানী 
ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আ'রাজ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন 
যে, রসূলুল্লাহ 3% বলেছেন: সে সত্তার শপথ! যার নিয়ন্ত্রণে মুহাম্মাদের জীবন! গিফার, আসলাম, মুযাইনাহ্‌ এবং 
যারা জুহাইনার অন্তর্ভুক্ত তারা আল্লাহর নিকট কিয়ামাতের দিনে উত্তম বলে গণ্য হবেন আসাদ, তাইয়ী ও গাতৃফান 
গোত্ৰ হতে । (ই.ফা. ৬২১৩, ই.সে. ৬২৬০) 

0 EG - eC) ES YU LATA his UX OF IRD HS CDA TY 
URES Al oe 2G 9 — UF Al OU - dl Be UE LG Bee bn Ht 9 
+" ly LIAS 

৬৩৩৭-(১৯২/...) যুহায়র ইবনু হার্ব ও ইয়া‘কুব আদ্‌-দাওরাকী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, রসুলুল্লাহ 3% বলেছেন : আসলাম, গিফার, মুযাইনাহ্‌ ও জুহাইনার কিয়দংশ কিংবা 


জুহাইনাহ্‌ ও মুযাইনার কিছু লোক আল্লাহর নিকট বর্ণনাকারী বলেন যে, আমার মনে হয় তিনি বলেছেন, কিয়ামাত 
দিবসে আসাদ, গাতৃফান, হাওয়াযিন ও তামীম গোত্রের তুলনায় উত্তম বলে গণ্য হবে। (ই.ফা. ৬২১৪, ই.সে. ৬২৬১) 


0 LoL BS, CT A te ne [Er “ [8 < SH GES (vorvprar)j YA 
Ly CY 8 BE Al JL dG AS GES of be SSIES Gs oA 
" B88 al 00 UB - Me gl LO - Lh Col - Ls Ties El be pad GS 
UE Al ne oo ph hh bn THE Lh Cols - Bs Dies HD OK 3 
ie df BSS BO. Hie DEY Hl oi i GI UB 5 IE so 
ls ah LoL 


Wwww.waytojannah.com 


Contents 


8৬৪ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬৩৩৮-(১৯৩/২৫২২) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... অন্য সূত্রে মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু 
বাশৃশার (রহঃ) ..... আবূ বাক্র (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, আকরা* ইবনু হাবিস (রাযিঃ) রসূলুল্লাহ 3%- 
এর নিকট আসলেন। তারপর তিনি বললেন, আপনার হাতে বাই'আত কবূল করেছেন আসলাম, গিফার ও 
মুযাইনার হাজীদের মালপত্র লুটপাটকারী, আর আমি মনে করি জুহাইনাহ্‌ও এর অন্তর্ভুক্ত । তখন রসূলুল্লাহ 38% 
বললেন : তুমি কি তাই মনে করো? যদি আসলাম, গিফার, মুযাইনাহ্‌ এবং আমি মনে করি জুহাইনাহ্‌ ও বানু 
তামীম, বানু ‘আমির, আসাদ ও গাতফানের তুলনায় উত্তম। আর তাহলে এরা ক্ষতির মুখোমুখী হবে, ক্ষতিগ্রস্ত 
হবে। তখন তিনি বললেন, হ্যা। তারপর তিনি (3%) বললেন : সে সত্তার শপথ! যার নিয়ন্ত্রণে আমার জীবন, 
অবশ্যই এরা তাদের তুলনায় উত্তম । কিন্তু ইবনু আবূ শাইবার হাদীসে “মুহাম্মাদ সন্দেহে নিপতিত” কথাটির 
বৰ্ণনা নেই । (ই.ফা. ৬২১৫, ইসে, ৬২৬২) 


a ut KA aT ie [Ee eal Le [Eo al Ae Cn us o> afi) LAA 


wf Ki. "La," Nb. EY ie al Css of Oh A Ae 3 Lo 
৬৩৩৯-(.../...) হারুন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... বানু তামীম সম্প্রদায়ের দলপতি মুহাম্মাদ ইবনু 
‘আবদুল্লাহ ইবনু ইয়া“কূব যাবৃ্‌বিয়্যি এ সূত্রে অবিকল রিওয়ায়াত করেছেন। তিনি তার বর্ণনায় বলেছেন 5৫৯ 
(এবং জুহাইনাহ্‌) এবং ৯৯ (আমি ধারণা করি) কথাটি উল্লেখ করেননি। (ই.ফা. ৬২১৬, ই.সে. ৬২৬৩) 
Se be ok df CP des BS af BS AS he , as Ee AADTUNEe 
jd te Ln CSS U6 BE Al ILD te af be OG of SF 
| "ibe A oR DAE, ale oh x 
৬৩৪০-(১৯৪/...) নাসূর ইবনু ‘আলী আল্-যাহযামী (রহঃ) ..... আবূ বাক্র (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 
3% হতে বর্ণিত । তিনি বলেছেন : আসলাম, গিফার, মুযাইনাহ্‌ ও জুহাইনার লোকজন বানু তামীম, বানু ‘আমির 
এবং তাদের দু’মিত্র আসাদ ও গাতফানের তুলনায় উত্তম। (ই.ফা. ৬২১৭, ই.সে. ৬২৬৪) 
HG C al Le BS JU dl Ae 0 OURS stall 0 LOL BS (fj EN 
৬৩৪১-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও হারুন ইবনু ‘আবদুল্লাহ (রহঃ) ..... অপর সানাদে ‘আম্র আন্‌ 
নাকিদ (রহঃ) si আবু বিশ্র (রাযিঃ)-এর সূত্রে এ সানাদে অবিকল বর্ণিত রয়েছে। (ই.ফা. ৬২১৮, ই.সে. ৬২৬৫) 
5s BS YG - 8 a8 bl, - AS Hs a GS 3 GS (..pn4e)y-rEY 
«Bal U4 U5 UG cad te dH of SF SAN AE Lo EE Oh ML Ae be OG be 
aie 5 Ry UE G4 Se lo pod oi be UE I Ely Ls UY EY 
FO Reh "5" U8. 189 1S Sh a ID UU Bp le Ls 
"ies Ll, Xs Leh OK 4 
৬৩৪২-(১৯৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও আবূ কুরায়ব (রহঃ) ..... আবূ বাক্র (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন : তোমরা কি জান যে, জুহাইনাহ্‌, আসলাম, গিফার গোত্র বানু 
তামীম, বানূ ‘আবদুল্লাহ ইবনু গাতফান ও ‘আমির ইবনু সা‘সা‘আহ্‌-এর তুলনায় উত্তম? তখন তিনি তার কথাগুলো 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (86) সহাবা (রাষিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৬৫ 


উচ্চেঃস্বরে বলেছিলেন। তখন তারা বললেন, হে আল্লাহর রসূল $! তারা ধ্বংস হয়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে। 

তখন তিনি বললেন, অবশ্যই এরা তাদের তুলনায় উত্তম কিন্তু আবূ কুরায়ব (রহঃ)-এর বর্ণিত হাদীসে “তোমরা 

কি জান যে, জুহাইনাহ্‌, মুযাইনাহ্‌, আসলাম ও গিফার”- উক্তিটির বর্ণনা আছে। (ই.ফা. ৬২১৯, ই.সে. ৬২৬৬) 

do bp Ae Sf ES GOL x LA EES A LGR SES (orrpay ry 

dU 2s CL HL IU 0 TE SS 5 SE Sf UH GE 0 pre LP nl iP 

+ BE al 00 de ks ib SL SEL 5's HE 

৬৩৪৩-(১৯৬/২৫২৩) যুহায়র ইবনু হারব (রহঃ) ..... ‘আদী ইবনু হাতিম (রহঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 

আমি ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর নিকট আসলাম। তখন তিনি আমাকে বললেন, সর্বপ্রথম যে সাদাকাহ্‌ . 

রসূলুল্লাহ 3% ও তীর সহাবীদের মুখমণ্ডল চমকিত করেছিল তা হচ্ছে তাইয়ী সম্প্রদায়ের সাদাকাহ্‌- যা তুমি নিজে 

রসূলুল্লাহ 3%-এর নিকট নিয়ে এসেছিলে। (ই.ফা. ৬২২০, ই.সে. ৬২৬৭) 

Ge AE df bP OAD Se Tall USE ES 3 3 BS (vovsfiav)y- rit 

Al ES Cf COE SHC LY dn TLD GE Sal Ki 5 UG BSIOA off Ck ‘EY 

"be SH US AH UB US CSb U8 We, 

৬৩৪৪-(১৯৭/২৫২৪) ইয়াহইয়া ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 

বলেন, তুফায়ল ও তীর সঙ্গীরা রসূলুল্লাহ 38%-এর নিকট এসে বললেন, হে আল্লাহর রসূল 3%! দাওস সম্প্রদায় 

কুফ্রী অবলম্বন করেছে এবং ইসলাম কৰুলে স্বীকৃতি দেয়নি। অতএব আপনি তাদের, বিপক্ষে বদ্দু'আ করুন। 


তখন বলা হলো, দাওস ধ্বংস হয়ে গেল। তিনি বললেন, ৫? $35 ১5১ :3৯৷ ৪৫0 “হে আল্লাহ! দাওসকে 
হিদায়াত দান করো এবং তাদেরকে (আমার নিকট) এনে দাও” (ই.ফা. ৬২২১, ই.সে. ৬২৬৮) 


AES) of be SSID) cp a be nh ES ws 0 LES ES (vovofvam- vio 
HE al U2 Cs BE 4 ID bn Citas 2D on pad of nl UY 5 Sf ON 
UN. be Se oh BE hl JR He CHS I. EES ERE EEE 
"ety A, on CE iol" HE Al ILD JH LAE So pie Lo CA 
৬৩৪৫-(১৯৮/২৫২৫) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ (রহঃ) ..... আবু যুর‘আহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, আমি তিনটি কারণে বানূ তামীমকে ভালবাসতে থাকব। এ তিনটি ব্যাপারে 
রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি। আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তারা আমার উম্মাতের মধ্যে 
দাজ্জালের উপর সবচেয়ে বেশী শক্তিধর । রাবী বলেন, যখন তাদের সাদাকাহ্‌ আসলো তখন রসূলুল্লাহ 3 


বললেন : এটা আমার জাতির সদাকাহ্‌ । রাবী বলেন, তাদের গোত্রের এক নারী ‘আয়িশাহ্‌ (রাযিঃ)-এর বন্দিনী 


ছিল। রসূলুল্লাহ 3% বললেন: একে আযাদ করে দাও । কারণ, সে ইসমা'ঈল (রহঃ)-এর সন্তানদের একজন । 
(ই.ফা. ৬২২২, ই.সে. ৬২৬৯) 


ef be dL al be SUCE LP ah BS A OF ORD SES (pj EN 
EE 8 ed Usk BE a JL con Galas POE 5 ox 8 Al ITY ON 5 


Wwww.waytojannah.com 


Contents 
৪৬৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬৩৪৬-(.../...) যুহায়র ইবনু হার্ব (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, বানু 
তামীম সম্পর্কে রসূলুল্লাহ 3%-এর তিনটি কথা শোনার পর আমি তাদের পছন্দ করতে শুরু করি। তারপর তিনি 
পূর্বের ন্যায় অবিকল বর্ণনা করেন। (ইফ. ৬২২২, ই.সে. ৬২৭০) 


EEE Eat an RES) Fo 9) CAE Ec A AE Ch Ml EB, cd) MEY 
§ pd of 0 BE 4 30 be Bice Js CEN Bh of CE pp 25 Ho 
8S Ho - "SC 3 IGG 52 Hh OU Se dhl Vie Ch GU Ss el 
. Je 
৬৩৪৭-(../...) হামিদ ইবনু ‘উমার আল বাকরাবী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আমি রসূলুল্লাহ 38%-এর নিকট বানূ তামীম গোত্রের তিনটি বৈশিষ্ট্য বর্ণনা করতে শুনেছি। তারপর হতে 
আমি তাদের পছন্দ করতে আরম্ভ করি। অতঃপর তিনি এ অনুরূপ অর্থে হাদীসটি রিওয়ায়াত করেন। কিন্তু এ 
বর্ণনায় দাজ্জালের কথা বর্ণনা করেননি । এর জায়গায় “এরা যুদ্ধক্ষেত্রে সবচেয়ে বেশী বীরত্ব প্রদর্শনকারী ছিলেন” 
কথাটি বলেছেন আর দাজ্জালের কথা উল্লেখ করেননি (ই.ফা. ৬২২৩, ই.সে, ৬২৭১) 
ll NS al -tA 
৪৮. অধ্যায় : সর্বোত্তম ব্যক্তিদের বিবরণ 
le oF ue et sl ae) nl wl SS ত Ex (Yev/N AO) YEA 
RIS oe lh bss" 8 BE A O20 UIA oof be cb Ls me 
PETES MES EAT 2 NE dod A bn U5 148 1 | Syl 4 AE Boh 
[iv 8." 3 EES 2 EE ob EY cs IE ll JX on LSS 
৬৩৪৮-(১৯৯/২৫২৬) হারমালাহ্‌ ইবনু ইয়াহইয়া (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত যে, 
রসুলুল্লাহ 3 বলেছেন: তোমরা ব্যক্তিদের খনিজ ও গুপ্তধনের ন্যায় দেখতে পাবে। অতএব যারা জাহিলী যুগে 
উত্তম ছিল তারা ইসলামেও উত্তম বলে বিবেচিত হবে। যখন তারা দীনী জ্ঞানের অধিকারী হবে। কিংবা তোমরা এ 
ব্যাপারে অর্থাৎ ইসলামে উত্তম ব্যক্তি দেখতে পাবে যারা তার পূর্বে চরমভাবে ইসলামকে ঘৃণা করত । আর তোমরা 


সবচেয়ে খারাপ ব্যক্তি হিসেবে দেখতে পাবে সে সকল লোককে, যারা দ্বিমুখী চরিত্রের লোক- এরা এ দলের নিকট 


একমুখী কথা বলে পুনরায় অপর এক দলের নিকট এসে আরেক ধরনের রূপ নিয়ে উপস্থিত হয়। 
[ষ্টব্য হাদীস ২৬২০] (ই.ফা. ৬২২৪, ই.সে. ৬২৭২) 


of be AE) of be AULE be ah BS i> GF IAS > fj  UYEA 

EPH oF of oe elm SAD As Gs a [Enc EC bl UE 

ESE GAD Soh Ba. "Ge ly uss " BE 4 JD J UU Gh le 
"43 CS ATE ASS cs lx 3 AE SE tn OS" CHI EL de 


৬৩৪৯-(.../...) যুহায়গ্র ইবনু হার্ব (রহঃ) ও কুতাইবাহ্‌ ইবনু সাঈদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন : মানব সম্পদ খনির ন্যায় মূল্যবান দেখতে পাবে। তার 


WwwwW.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৬৭ 


পরবর্তী অংশ যুহরীর হাদীসের অনুরূপ । কিন্তু আবূ যুর‘আহ্‌ ও আ‘রাজের বর্ণিত হাদীস : অর্থাৎ- “তোমরা কতক 
লোককে সৰ্বোত্তম ব্যক্তি” হিসেবে পাবে যারা এতে পতিত হওয়া এটাকে খুব বেশি ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।” 
(ই.ফা. ৬২২৫, ই.সে. ৬২৭৩) 


OED pL SUSb ta ly ~ ta 
৪৯. অধ্যায় : কুরায়শ নারীদের ফাযীলাত 
[er te ESI ue LD 3 Ue AE EE Ee CA al ES (Yevv/y.. ATE 
J USD sls 5 ' Bs dl UD NI 4 rl ue “lt ue wb OF Fy Sih “i 
ob NE a OF AED = TRIES se A aos ia ll 5 6 - 
" 334 03 BE 
৬৩৫০-(২০০/২৫২৭) ইবনু আবূ ‘উমার (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, 
রসূলুল্লাহ 3 বলেছেন : সর্বোত্তম মহিলা তারাই যারা উদ্রে আরোহণ করে। রাবীদের একজন বলেন, কুরায়শ 
নারীই নেক বখ্ত সতী-সাধ্বী। অন্যজন বলেন, কুরাইশী মহিলারা ইয়াতীমের প্রতি অত্যন্ত ম্নেহশীল ও মেহেরবান 
এবং তারা তাদের স্বামীর ধন-সম্পদের প্রতি বিশ্বস্ত রক্ষক । (ই.ফা. ৬২২৬, ই.সে. ৬২৭৪) 
EIA al ue El ue EE “a ur I ৯% cL Ie [ৰ (.../)- te) 
os cb BE MA Ge She HE ss El Al bP le CH BE Ll sy 
৬৩৫১-(../..) ‘আমর আন্‌ নাকিদ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) সূত্রে রসূলুল্লাহ 3% হতে অবিকল 
বর্ণনা করেছেন। কিন্তু তার বর্ণনায় এটুকু আলাদা আছে- “শৈশবে তারা তাদের শিশুদের প্রতি অত্যন্ত দয়াশীল” 
El Vlg) iu HS শব্দটি বলেননি (ই.ফা. ৬২২৭, ই.সে. ৬২৭৫) 
lg ol oF Ay ES (a) (5) Wal i Hil oe (- NAR ‘)-orY 
OSD F035 TA ED FU Ux FE ds UD CA NM GIA YE Sh th he 
"25 5 A EI ce EI dio cb OS] J 
+ 5 ms Ue Sb HATES DS SH ce A 3 UO 
৬৩৫২-(২০১/...) হারমালাহ্‌ ইবনু ইয়াহ্‌ইয়া (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেন যে, আমি রসূলুল্লাহ 
?%-কে বলতে শুনেছি, উটের পিঠে আরোহণকারিণী মহিলাদের মধ্যে কুরাইশী মহিলারা সর্বোত্তম নারী । তারা 
শিশুদের প্রতি স্নেহশৌল এবং স্বামীন ধন-সম্পদ সংরক্ষণের ক্ষেত্রে বিশ্বস্ত রক্ষক । 


রাবী বলেন, আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) এভাবেই বলতেন আর মারইয়াম বিনতু ‘ইমরান (রাযিঃ) কক্ষনো উটে 
সওয়ার হননি । (ই.ফা. ৬২২৮, ই.সে. ৬২৭৬) 


*» সর্বোত্তম ব্যক্তি বলতে যেমন- ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ), খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ), ‘আম্র ইবনুল ‘আস (রাযিঃ), “ইকরামাহ্‌ ইবনু আবূ 
জাহ্‌ল (রাযিঃ), সাহ্‌ল ইবনু ‘আম্র (রাযিঃ) ইত্যাদি। 


Wwww.waytojannah.com 


Contents 


8৬৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Se BE pi) CF OE GOAT Se UN AS 0 Se gH) Of Lok ES (felon 
Ck ah HLS BEL SIA of CF ED 8 Oo GAT Cp ee Ul 5 
B.D 0 A BE Al UD Ui. Ue oo DES AULD: Sete 
+ 9% 8 Hy le Ol JUTE O45 Ph Ba KS 
৬৩৫৩-(../...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবদ ইবনু ছ্‌মায়দ (রহঃ) ..... আবু ছ্রাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3 আবূ তালিবের কন্যা উম্মু হানী (রাযিঃ)-এর কাছে বিয়ের প্রস্তাব দিলেন। 
তখন তিনি বললেন, হে আল্লাহর রসূল 3! আমি তো বার্ধক্যে পৌছে গেছি এবং আমার সন্তানাদিও রয়েছে। 
তারপর রসূলুল্লাহ 38% বললেন : উটে আরোহণকারিণীদের মধ্যে (তুমি) সর্বোত্তম নারী। তারপর মা'মার (রাবী) 
ইউনুস বর্ণিত হাদীসের হুবছ উল্লেখ করেন। কিন্তু তার বর্ণনায় এতটুকু উল্লেখ করেছেন যে, তিনি বলেন, অর্থাৎ- 
“তারা শৈশবে সন্তানের প্রতি খুবই ম্নৃেহশীল ও যত্নশীল” । (ই.ফা, ৬২২৯, ই.সে. ৬২৭৭) 
Se Ul se Uy Go a3) LU Ld OF Se gD CF LOL HS (frre 
eA [8 ih Is aa EBS, ch i ve “sl ve nile ul ur (axe Cl 35M 
os oe Hol Hh Ly Ele OY SE fs LA BE Al UL UU UN EGA of CF 
3 lh AES sk s ০ 
৬৩৫৪-(২০২/...) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আব্দ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত ৷ তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন: উটে আরোহণকারিণী নারীদের মধ্যে কুরাইশী সৎ নারীরাই উত্তম । 
তারা তাদের সন্তানদের প্রতি শৈশবে যত্নবান এবং স্বামীর ধন-সম্পদের রক্ষণাবেক্ষণের ব্যাপারে বিশ্বস্ত 
দায়িত্বশীল । (ই.ফা. ৬২৩০, ই.সে. ৬২৭৮) 
ARS SC oS = SE EES LAN pS 0 CUE 3 Lal ES (fj nro 
Da Sih dg + FEE OF SIA off bk 8 UF KE ES DY OF AG 
Ha Vi 
৬৩৫৫-(.../...) আহমাদ ইবনু ‘উসমান ইবনু হাকীম আল-আরদী (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ)-এর 
সানাদে রসূলুল্লাহ 38% হতে বর্ণিত মা‘মার-এর হাদীসের অনুরূপ বর্ণিত হয়েছে। (ই.ফা. ৬২৩১, ই.সে. ৬২৭৯) 
He 5 Bl et) BELA 09 HE i BUY Cl ~o. 
৫০. অধ্যায় : নাবী 3% কর্তৃক সহাবায়ে কিরাম (রাযিঃ)-এর পরস্পরের মধ্যে ভ্রাতৃসম্পর্ক 
স্থাপন করার বিবরণ 
- LL oe - S Ee al te BS orld STA Ee (revafver)- Yon 


2-7 § ০-০ 2-7 eles -e- LT 2 Lt - 5, EE শ্ৰ 
+ lb af CG CA 5 ol CR A BE dl UD Hl cdl te sl te 


Wwww.waytojannah.com 


Contents 
পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৬৯ 


৬৩৫৬-(২০৩/২৫২৮) হাজ্জাজ ইবনু শা‘ইর (রহঃ) ..... আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত । রসূলুল্লাহ 
3% আবূ ‘উবাইদাহ্‌ ইবনুল জার্রাহ (রাযিঃ) ও আবূ তাল্হাহ্‌ (রাযিঃ)-এর মাঝে ভ্রাতৃসম্পর্ক স্থাপন করে 
দিয়েছিলেন। (ই.ফা. ৬২৩২, ইসে. ৬২৮০) 
~~ [EC ce < [5 ale [EC টে ং [8 EA A 53 EE (YeYa/rY. £)- ০v 
S Ll J. "SLY AY" U6 BEE al UL Uf Sl a ch of U3 US Ta 

+93 8 DAS, Ek C5 BEE al JL) 

৬৩৫৭-(২০৪/২৫২৯) আবু জা‘ফার মুহাম্মাদ ইবনু সাব্বাহ (রহঃ) ..... ‘আলিম ইবনুল আহ্‌ওয়াল (রাযিঃ) 
বর্ণনা করেন যে, আনাস ইবনু মালিক (রাযিঃ)-কে প্রশ্ন করা হলো, আপনার নিকট কি এ মর্মে রিওয়ায়াত 
পৌছেছে যে, রসূলুল্লাহ 38% বলেছেন : ইসলামে কোন হল্ফ-মৈত্রী স্থাপন নেই? তখন আনাস (রাযিঃ) বললেন, 
রসূলুল্লাহ 3% কুরায়শ ও আনসারদের মাঝে তার গৃহে বসেই বন্ধুত্ব-চুক্তি করেছিলেন। (ই.ফা. ৬২৩৩, ই.সে. ৬২৮১) 
ce LEG YU LS of dl Ae Lh LOL AEE of 5 58 8 Bc (free) roA 

«Lely lo 8 aki 8 5 HE a UL US I id te cpa tf LL 

৬৩৫৮-(২০৫/...) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল্লাহ ইবনু নুমায়র (রহঃ) ..... 
আনাস ইবনু মালিক (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3% কুরায়শ ও আনসারদের মাঝে মাদীনাতে 
তাঁর গৃহে বসেই সহযোগিতা চুক্তি সম্পাদন করেছিলেন। (ই.ফা, ৬২৩৪, ই.সে. ৬২৮২) 

EK te LU Hf 0 dl LE ES AE af C3 8G Hf EES (roryv.n)-1v04 
SL od Eo SY BE al UL UN UN pais 0 BS LF ctf Ck PA OF Le te 
"E83 J Sy SB aU aU ile 

৬৩৫৯-(২০৬/২৫৩০) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... জুবায়র ইবনু মুত‘ইম (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: ইসমামে অবৈধ চুক্তির কোন অবকাশ নেই । তবে জাহিলী যুগে 
ভাল কাজের উদ্দেশে যেসব চুক্তি সম্পাদিত হয়েছে তা ইসলামে আরও মজবুত ও শক্তিশালী করে দিয়েছে। 


(ই.ফা, ৬২৩৫, ই.সে. ৬২৮৩) 

Ly Uf El ply aia Ld HE a HL Of ol nl eo) 

৫১. অধ্যায় : রসূলুল্লাহ 3%- এর উপস্থিতি তার সহাবাদের নিরাপত্তা ছিল এবং সহাবাগণের 
উপস্থিতি সমগ্র উম্মাতের জন্য শান্তি ও নিরাপত্তা নিয়ামক ছিল 

OU 0 TE OF A Sey PAT Ls GELY df G8 Hh BE (reryyrvj- Ir. 
of 0 eh Uo PS OF ge be — A GE OLS ES KG Hf UN - WLS be 
Lets Le 1 BG al LD Ee Cd Be UU ol te 5G of be 
Bd ce le Al ID G Ck. ‘bbdjLe JB Ue Eos Cbd - U6 — sal 
Us 3S OS SUL dA EA OG. 0 Half Lal BU onc as cn Ls Ul 


WwwwW.waytojannah.com 


Contents 


8৭০0 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Et EE Ee Cet CHER AENEAN Es ew NAVE HE SEG 
Lf Gf Se Ca SUL A Ll CAS VG UL Of Ll JB UL dA 
ud ed CAS 13 EAE eh Ley Lad cia EE 


"Urey 
৬৩৬০-(২০৭/২৫৩১) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, ইসহাক্‌ ইবনু ইব্রাহীম ও ‘আবদুল্লাহ ইবনু ‘আমর 
ইবনু আবান (রহঃ) ..... আবূ বুরদাহ্‌ (রাযিঃ)-এর পিতার সানাদে বর্ণিত । তিনি বলেন, আমরা রসূলুল্লাহ 3% - 


এর সাথে মাগরিবের সলাত আদায় করলাম। তারপর আমরা বললাম, আমরা যদি তার সাথে ‘ইশার সলাত 
আদায় করা পর্যন্ত উপবিষ্ট হতে পারতাম (তাহলে কতই না ভাল হত) রাবী বলেন, আমরা বসে থাকলাম ৷ তখন 
রসূলুল্লাহ 3% আমাদের নিকট আসলেন । তারপর তিনি বললেন : তোমরা এখনো পর্যন্ত এখানে উপবিষ্ট আছ? 
আমরা বললাম, হে আল্লাহর রসূল 3! আমরা আপনার সাথে মাগরিবের সলাত আদায় করেছি। তারপর আমরা 
বললাম যে, ‘ইশার সলাত আপনার সাথে আদায় করার জন্যে বসে অপেক্ষা করি । তিনি বললেন : তোমরা অনেক 
ভাল করেছ কিংবা তোমরা ঠিকই করেছ। তিনি (রাবী) বলেন, তারপর তিনি আকাশের দিকে মাথা তুললেন এবং 
তিনি অধিকাংশ সময়ই আকাশের পানে তাঁর মাথা তুলতেন। অতঃপর তিনি বললেন, তারকারাজি অবস্থানের 
কারণেই আকাশ স্থিতিশীল রয়েছে। তারকারাজি যখন বিক্ষিপ্ত হয়ে পড়বে তখন আকাশের জন্য ওয়া‘দাকৃত বিপদ 
আসন্ন হবে (অর্থাৎ- কিয়ামাত এসে যাবে এবং আসমান ফেটে চৌচির হয়ে যাবে)। আর আমি আমার সহাবাদের 
জন্য শান্তি ও নিরাপত্তা স্বরূপ । আমি যখন বিদায় নিব তখন আমার সহাবাদের উপর ওয়া‘দাকৃত সময় এসে 
সমুপস্থিত হয়ে যাবে (অর্থাৎ- ফিত্না-ফাসাদ ও দ্বন্থ-সংঘাত লেগে যাবে)। আর আমার সহাবাগণ সকল 
উম্মাতের জন্য রক্ষাকবচ স্বরূপ । আমার সহাবীগণ যখন বিদায় হয়ে যাবে তখন আমার উম্মাতের উপর 
ওয়া‘দাকৃত বিষয় উপস্থিত হবে” । য় ৬২৩৬, ই.সে. ৬২৮৪) 


PEERY § 4590 C2 Bb Loial Sh Ll - -০ 
২২ অধ্যায়ঃ সৱাবাহ তায ও তাৰি তাৰি দগণের ফযীাত 
- SA bil, — Gall Se 3 Ll A CF AY LES Sf ES (vorvfrn- tri) 
Eo Cl BE al UD Sf re 5S pl JEG pl Co BG G5 UD ol se ls 
BL Eh 5 OAR BE al UD Cia a sf Co HSB HD TEE A oe BG S55 
PN EC NRA CTE EET 
"i Ch 


৬৩৬১-(২০৮/২৫৩২) আবু খাইসামাহ্‌ যুহায়র ইবনু হার্ব ও আহ্‌মাদ ইবনু ‘আবাদাহ্‌ আয্‌ যাবৃবিয়্য (রহঃ) 
ai আবু সা‘ঈদ খুদ্রী (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3% হতে বর্ণিত । তিনি বলেছেন: লোকদের উপর এমন 


£০ সৰ্থাৎ- শির্ক, বিদ‘আত ছড়িয়ে পড়বে, ফিতনাহ্‌-ফাসাদের আবির্ভাব হবে, শাইতানের শিং উদয় হবে, নাসারাদের রাজত্ব কায়িম হবে, মাক্কাহ্‌ 
ও মাদীনার অবমাননা করা হবে, বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে ইত্যাদি । (ইমাম নাবাবী) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৭১ 


সময় আসবে, তখন তাদের একদল জিহাদে লিপ্ত থাকবে। তারপর তাদের কাছে জানতে চাওয়া হবে, তোমাদের 
মাঝে এমন কেউ আছেন যিনি রসূলুল্লাহ 3%-কে প্রত্যক্ষ করেছেন? তারা সমস্বরে বলবে, দ্র হ্যা । তারা তখন 
বিজিত হবে। তারপর মানুষের মাঝখান থেকে একদল জিহাদ করতে থাকবে। তাদের তখন প্রশ্ন করা হবে, 
তোমাদের মাঝে এমন কোন লোক আছেন কি, যিনি রসূলুল্লাহ %-এর সহাবীগণকে প্রত্যক্ষ করেছেন? তারা 
সমস্বরে বলে উঠরে, জর হ্যা। তখন তারা জয়ী হবে। অতঃপর লোক অপর একটি দল যুদ্ধ করতে থাকবে। তখন 
তাদের প্রশ্ন করা হবে, তোমাদের মাঝে এমন কেউ কি আছেন, যিনি সহাবীদের সাহচর্য অর্জনকারী অর্থাৎ- 
তাবি'ঈকে প্রত্যক্ষ করেছেন? তখন লোকেরা বলবে, জরি হ্যা । তখন তাদের বিজয় এসে যাবে। 
{ই.ফা. ৬২৩৭, ই.সে, ৬২৮৫) 
“be oo ih OS al BS sl Me 0h 3 BF Sed FS (e Jey 
En DU dl ce ch " HE dl U4) U6: HG FO 2D 8 6 Ue Bes) 
Ee wd EM be TY S63 05335 0 10 DES Ci iio 
IE ely Shh is 2 Fl CS EATERS Sf fe had Oh OS aE CL Sn 
1k 00 Eo bE BE a FE sf) th fo be ped COIS A 1k 
+ 8 Rl CS UR Se BE La Ll sf NE Sf ba SO OT ies CS 
৬৩৬২-(২০৯/...) সাঈদ ইবনু ইয়াহ্‌ইয়া ইবনু সাঈদ উমাবী (রহঃ) ..... জাবির (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, আবূ সা‘ঈদ খুদরী (রাযিঃ) বলেন যে, রসূলুল্লাহ 3% বলেছেন : লোকজনের উপর এমন সময় আসবে, 
যখন তাদের মাঝখান থেকে কোন অভিযাত্রী দল পাঠানো হবে। তারপর মানুষেরা কথোপকথন করবে, সন্ধান 
করো তোমাদের মাঝে রসূলুল্লাহ 3%%-এর সহাবীগণের কাউকে পাও নাকি। তখন কোন একজন সহাবী পাওয়া 
যাবে। তারপর তার কারণে তাদের বিজয় আসবে । তারপর দ্বিতীয় সেনাদল প্রেরণ করা হবে। তখন মানুষেরা 
বলবে, তোমাদের মাঝে এমন কোন লোক আছেন কি, যিনি রসূলুল্লাহ 3%%-এর সহাবীদের প্রত্যক্ষ করেছেন? 
তখন একজন (তাবি'ঈ)-কে পাওয়া যাবে। তারপর তাদের বিজয় লাভ হবে। তরপর তৃতীয় সেনাদল প্রেরণ করা 
হবে। তখন প্রশ্ন করা হবে, খৌজ করে দেখো, তাদের মাঝে কাউকে দেখতে পাও কিনা, যারা রসূলুল্লাহ 3%-এর 
সহাবীদের সাহচর্য লাভকারী অর্থাৎ তাবি'ঈদের অন্তর্ভুক্ত? তারপর চতুর্থ সেনাদল যুদ্ধে অবতীর্ণ হবে। তখন 
জিজ্ঞেস করা হবে দেখো, তোমরা এদের মাঝে এমন কাউকে পাও কি-না, যারা রসূলুল্লাহ ু-এর সহাবীদের 
সাহচর্য অর্জনকারীদের সাহচর্য লাভ করেছে অর্থাৎ- কোন তাবি-তাবি'ঈকে প্রত্যক্ষ করেছে? তখন এক লোককে 
পাওয়া যাবে। অতঃপর তার কারণে তারা বিজয় লাভ করবে। (ই.ফা. ৬২৩৮, ই.সে. ৬২৮৬) 


Ura I or sua al sl [ES Ju Gd 5 as cal 2 AS EE (Yerrfri.)- TAY 
Cah CA A 15 BE al UG UF UN cl He ie LCL Eye LE S25 CH eH oe 
ki ME a ELT 


৬৩৬৩-(২১০/২৫৩৩) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ ও খীলাল বল সা a. a দ্ানদমাহ ইত মার 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% বলেছেন: আমার উম্মাতের আঝে সর্বাধিক উত্তম তারাই যারা 


Wwww.waytojannah.com 


Contents 


৪৭২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


আমার যুগের সাথে সংশ্লিষ্ট লোকেরা (অর্থাৎ সহাবাগণ)। তারপর তাদের সর্নিকটবর্তী সংযুক্ত যুগের লোক (অর্থাৎ 
তাবি‘ঈগণ)। তারপর তাদের সংযুক্ত যুগ (অর্থাৎ তাবি তাবি‘ঈন)। অতঃপর এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে 
যারা শপথের পূর্বে সাক্ষী দিবে এবং সাক্ষীর পূর্বে শপথ করবে, আর হান্নাদ তার হাদীসে 0১ (যুগ বা সময়) 

কথাটি বর্ণনা করেননি এবং কুতাইবাহ্‌ বলেছেন, £13 £৫ ঠি “অতঃপর অনেক সম্প্রদায়ের সৃষ্টি হবে” I 
(ই.ফা. ৬২৩৯, ই.সে. ৬২৮৭) 

Gal Sony 6 LECH AT Lh SELL, A od th OLE BS (pyri 
FE al 034) JL UB cal Xo LP dig LF PAI LP pick bo BS ULE Oy 
Ey Rg PAL ES OS EG LS EEG OBB Hh OS ah" UB 5 isl 
+ RES Lis 

+ SEA Aad oe Ue LAS Ges 1556 pal Ob 
৬৩৬৪-(২১১/...) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ ও ইসহাক্‌ ইবনু ইব্রাহীম আল-হানযালী (রহঃ) ..... 
‘আবদুল্লাহ ইবনু মাস“উদ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3-কে প্রশ্ন করা হলো, সর্বোত্তম লোক 
কে? তিনি বললেন, আমার যুগের লোক । তারপর তাদের সন্নিকটবর্তী যুগ, তারপর তাদের সন্নিকটবর্তী যুগ । 
তারপর এমন এক সম্প্রদায়ের সৃষ্টি হবে, যাদের সাক্ষীর পূর্বেই শপথ ত্বরান্বিত হবে এবং শপথের পূর্বেই সাক্ষ্য 

সংঘটিত হবে। 


ইব্রাহীম বলেছেন, আমাদের শৈশবে লোকেরা আমাদেরকে শপথ ও সাক্ষ্যদান হতে বারণ করেছেন। 
(ই.ফা. ৬২৪০, ই.সে. ৬২৮৮) 


Cc A & hs ~~ CAA EC yu Be cls ull a) PER জে, dee)" To 
Ah oda te LASS UL BS gat Lo Bs YU DE uid! Lh Mas Bi, 
+ BE Al IAD He Lge dS Aly Lesh cha B23 SP 
৬৩৬৫-(../...) মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আবুল আহ্‌্ওয়াস ও জারীরের সানাদে 
মানসূর হতে অবিকল বর্ণিত । তবে তাদের উভয়ের হাদীসে: সি 4 04) 0%. (রসূলুল্লাহ 3 -কে প্রশ্ন করা 
হয়েছিল) বর্ণনা নেই । (ই.ফা. ৬২৪১, ই.সে. ৬২৮৯) 
i OF op OL Bl 0 IA BS LALA Le 0 CLAD ESS Cf) UI 
EE LT ECCT AT 
Ln PAA EE GDS Ul pas te GG Br DIN a BD BGAN. 
+" SpE ti 
৬৩৬৬-(২১২/...) হাসান ইবনু ‘আলী আল্-হুলওয়ানী (রহঃ) ..... ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 
3% হতে বর্ণিত । তিনি বলেছেন : সর্বোত্রম লোক আমার যুগের লোক (অর্থাৎ সহাবীগণ)। তারপর তাদের সঙ্গে 
সংশ্লিষ্ট অর্থাৎ- তাবি‘ঈগণ ৷ তারপর তাদের সাথে সংশ্লিষ্ট (অর্থাৎ তাবি তাবি'ঈন)। তারপর তিনি বলেন, তৃতীয় 
অথবা চতুর্থটি সম্বন্ধে আমি অজ্ঞাত। তিনি (রাবী) বললেন, তারপর তাদের পরবর্তীতে এমন লোক আসবে, 
যাদের কেউ কেউ শপথের পূর্বে সাক্ষী দেবে এবং সাক্ষ্যের পূর্বে শপথ করবে। (ই.ফা. ৬২৪২, ই.সে. ৬২৯০) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাষিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] ৪৭৩ 


in Jl Ee TC Ur “i 2 oh & All E03 > (rersfrir) - IYAV 
" BG Al J Ub: UA of OF S52 05 A Xe CR cos HUET Goh UT ps 
PA OG Ee ORY Heady KH ol A, Lb Cah B hes hd Ca CH al 's 
+ ELD Lf IH Ose BLL Ls 
৬৩৬৭-(২১৩/২৫৩৪) ইয়াকুব ইবনু ইব্রাহীম (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি 
বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: সর্বোত্তম লোক তারা, যাদের মাঝে আমি আদিষ্ট হয়েছি (অর্থাৎ সহাবাগণ)। 
তারপর তাদের সাথে সংশ্লিষ্ট লোকজন (অর্থাৎ তাবি“ঈন)। আর আল্লাহই সর্বাধিক জ্ঞাত। তারপর তিনি তৃতীয়টি 
বর্ণনা করেছেন কিনা মনে নেই । রাবী বলেন, তারপর এমন এক সম্প্রদায়ের উদ্ভব হবে, যারা মোটা-সোটা হওয়া 


পছন্দ করবে এবং এবং সাক্ষ্য দিতে ডাকার আগেই সান্ধ্য প্রদান করবে। (ই.ফা. ৬২৪৩, ই.সে. ৬২৯১) 
Es a3 58 Hl AEDST he 0 Loe IE Ln Lok EES (fo) IA 
Ok off be CASS Age SH BS nl sf ES sl ELS RT tio oe 
ES EL GA REA Hf OG LS Se 0 Ge a ALY ie 
৬৩৬৮-(../..) মুহাম্মাদ ইবনু বাশৃশার (রহঃ) ..... আবূ বিশ্র (রাযিঃ) থেকে এ সানাদে অনুরূপ বৰ্ণিত । 


তবে শু'বাহ্‌ বর্ণিত হাদীসে এতটুকু আলাদা রয়েছে, আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) বলেছেন, আমার স্মরণ নেই যে, তিনি 
দু'বার নাকি তিনবার বলেছেন। (ই.ফা. ৬২৪৪, ই.সে. ৬২৯২) 


ORE Le bd I 9 skal LE AES off 5 HG HA EES (vorefr-irna 
a Lh th FAG ofS BF Uf ls high Us he Ls Lae UE ch 9 UN 
Bh Lnh Beh C35 BR OR Ul UU FE Al UD 0 SY SHAD SS Ue 
AAS bs Br ROE Sk sh 54 BE Al UO UN GON Db Se U5. sh Ca 
+ CA bed TEES OAS YS TDS LS Vy Ons DIELS YS Lie 
৬৩৬৯-(২১৪/২৫৩৫) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌, মুহাম্মাদ ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... 
"ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) রিওয়ায়াত করেন যে, রসুলুল্লাহ 3% বলেছেন : তোমাদের মাঝে সর্বোত্তম আমার 
যুগের লোকেরা । তারপর তাদের সন্নিকটবর্তী যুগ । তারপর তাদের র সর্নিকটবর্তী যুগ । ‘ইমরান (রাযিঃ) বলেন, 
আমি স্মরণে নেই যে, রসূলুল্লাহ 3% কি তার যুগের পর দু' যুগের নাকি তিন যুগের কথা বলে বর্ণনা করেছেন। 
তারপর তাদের পরবর্তীতে এমন এক জাতির উদ্ভব হবে যারা সাক্ষ্য প্রদান করবে অথচ তাদের নিকটে সাক্ষ্য 


তলব করা হবে না। আর তারা খিয়ানাত করতে থাকবে এবং আমানতদারী রক্ষা করবে না। তারা মানৎ করবে 
কিন্তু তা পূর্ণ করবে না। আর তাদের দেহে মোটা-সোটা হওয়া প্রকাশ পাবে। (ই.ফা. ৬২৪৫, ই.সে. ৬২৯৩) 


* - - 2 82 El - পক = “+ . 
ise fy. ALY gs des ie HES AS Uo gil) 0h Loe EDS Te BS Gail 


Wwww.waytojannah.com 


Contents 


8৭8 সহীহ মুসলিম (৫ম খণ্ড) 
of REG Fh OF RD CLA ULES el 5 BSE CH a Ss SS GA SU 
< Dk Vy LE BEE BS See bo. SEAL UG Co SS A sk I 
+ PRR CF UB US 0 hg" Se sh ols 
৬৩৭০-(../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... শু'বাহ্‌ (রাযিঃ)-এর সূত্রে এ সানাদে অবিকল বর্ণিত। 
আর তাদের অর্থাৎ- ইয়াহ্‌ইয়া ইবনু সা'ঈদ, বাহ্য ও শাবাবাহ্‌ বর্ণিত হাদীসে তিনি বলেছেন: “আমি স্মরণে নেই 
যে, তিনি কি তার যুগের পরে দু’ যুগ কিংবা তিন যুগের কথা বর্ণনা করেছেন কি না?” শাবাবাহ্‌ বর্ণিত হাদীসে 
তিনি বলেছেন, আমি যাহ্‌দাম ইবনু মুদ্রাব হতে শুনেছি। তিনি আমার নিকটে ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে এক 
বিশেষ দরকারে এসেছিলেন। তারপর তিনি আমাকে হাদীস শুনান যে, তিনি ‘ইমরান ইবনু হুসায়ন (রাযিঃ) হতে 
শুনেছেন। আর ইয়াহ্‌ইয়া ও বাহ্য বর্ণিত হাদীতে বর্ণনা রয়েছে- (+5 ১, 09) “তারা মানৎ করবে কিন্তু তা 
পূর্ণ করবে না।" আর বাহ্য বর্ণিত হাদীসে ইবনু জা“ফার-এর বর্ণনানুযায়ী ($5) শব্দটির বর্ণনা রয়েছে। (শান্দিক 
পার্থক্য থাকলেও হাদীসের মূল কথা একই)। (ই.ফা. ৬২৪৬, ই.সে. ৬২৯৪) 
TA 3 ES YU LGA AY Ae Ly LOL ns Ln EH ESS (frio)-1rv) 
FI 2 538 io CASS of ES lta ts i EG YG tg Ls cad ts Lok sy 
Biss hs Ol Ck 2 oh CHA yl iy HE oo SEAL GH Ue te lf 
UF RT Sn Bw. Ys Kl dr, U6 Lire ef ES BING. Mh Cu 
+ LABLI YS CAs” BES ie pts Sh dd Ts Oe 
৬৩৭১-(২১৫/...) কুতাইবাহ্‌ ইবনু সা'ঈদ, মুহাম্মাদ.ইবনু ‘আবদুল মালিক উমাবী (রহঃ) ..... ইমরান ইবনু 
হসায়নের সানাদে রসূলুল্লাহ 3% হতে এ হাদীসটি বর্ণিত। এ বর্ণনায় রয়েছে, এ উম্মাতের সর্বোত্তম হলো তারাই, 
যাদের মাঝে আমি আদিষ্ট হয়েছি (অর্থাৎ- সহাবাগণ)। আবূ ‘আওয়ানাহ্‌ বর্ণিত হাদীসে বর্ধিত রয়েছে যে, তিনি 
বলেন, আল্লাহই সর্বাধিক জ্ঞাত, তিনি তৃতীয়টি বর্ণনা করেছেন কিনা? ‘ইমরান থেকে যাহ্দাম বর্ণিত হাদীসের 
অর্থানুসারে ৷ কাতাদাহ্‌ (রহঃ)-এর সানাদে হিশাম বর্ণিত হাদীসে এতটুকু অতিরিক্ত রয়েছে যে, Ys o> 


04১2১ অৰ্থাৎ “তারা শপথ করতে থাকবে কিন্তু তাদের নিকট শপথ চাওয়া হবে না।” 
(ই.ফা. ৬২৪৭, ই.সে. ৬২৯৫) 


J - ES kil, - abs a te, ds “i Ee sl [EA (Yera/yia)- VY 
: ci Lie Lo Coa dl Xe te GEL oo EA Le - LEME LAAs LLL ES 
+ Caly S Eas sl CH N55 ol tof BE a Ty 
৬৩৭২-(২১৬/২৫৩৬) আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও শুজা* ইবনু মুখলাদ (রহঃ) ..... ‘আয়িশাহ্‌ (রাযিঃ) 


হতে বর্ণিত । তিনি বলেন, এক ‘সাক রসূলুল্লাহ 3-কে প্রশ্ন করল, সর্বোত্তম লোক কে? তিনি বললেন : সে যুগ, 
যাতে আমি আদিষ্ট হয়েছি। এরপর দ্বিতীয় যুগ, তারপর তৃতীয় যুগ । (ই.ফা. ৬২৪৮, ই.সে. ৬২৯৬) 


www.waytojannah.com 


Contents 


পৰ্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাষীলাত [মর্যাদা] 8৭৫ 


"IB Lah i uf) cs La La bY " BG AL Ll ~or 
৫৩. অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর বাণী: “যারা এখন বর্তমানে আছে একশ’ বছরের মাথায় 
কোন লোক ডুপৃষ্ঠে অবশিষ্ট থাকবে না” 
He Uy UES oa) 0 Loe UN id Lh Ley p3) Lh LOL EG (vorvyrvy-arvr 
Se Uf UU 53 6 A cdl A CH AL OS dg ck Le CAT 5 Se Gf 
"UG G5 Le Cli SUS AT G3 stall Ca 2 Ch BE ai UDG Lo Ub je dl 
Sl uN Sk ce A bie SY Vie Lon ie od oe Ll on FS 6 
Ha LF SEY o3k Cn CRG Ud ds BE Al TLD BE 8 LA Rh SE th OU 
SDB SU Sh SS. aN Sek ce Lh oe cs Y BE al U0 Ub Cs 
Mo) 
৬৩৭৩-(২১৭/২৫৩৭) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 38% তার জীবনের শেষ প্রান্তে একরাত্রে আমাদের সাথে ‘ইশার 
সলাত আদায় করলেন। তিনি সালাম ফিরে দাড়িয়ে বললেন : এ রাত্র সম্বন্ধে তোমরা কি ধারণা পোষণ করো? 
কারণ এর একশ’ বছরের মাথায় যারা আজ পৃথিবীর পৃষ্ঠে বিদ্যমান রয়েছে তাদের কেউ জীবিত থাকবে না। 
ইবনু ‘উমার (রাযিঃ) বললেন, তখন লোকেরা একশ’ বছর সংশ্লিষ্ট এসব হাদীসের বর্ণনায় দ্বিধায় পড়ে 
গেল। অবশ্য রসূলুল্লাহ 3% বলেছেন : “আজ যারা পৃথিবী পৃষ্ঠে বর্তমান আছে তাদের কেউ অবশিষ্ট থাকবে না” 
দ্বারা এ কথা বুঝাতে চেয়েছেন যে, যুগের পরিসমাপ্তি হয়ে যাবে । (ই.ফা. ৬২৪৯, ই.সে. ৬২৯৭) 
BV ts Uf wld HE Lad a SE Ly dl SE SHR (fej VE 
+ SD Bs a MLL GAH of TASS gL 09 AE CH GA Se be C5 
৬৩৭৪-(../...) ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুর রহমান দারিমী (রাযিঃ) ..... মা‘মার (রহঃ) হতে যুহরী (রহঃ) 
সূত্রে তাঁর হাদীসের অবিকল রিওয়ায়াত করেছেন। (ই.ফা. ৬২৫০, ই.সে, ৬২৯৮) 
Hos ELS BL YU onli GES dl AE 09 UR ED (rornfviaj-irVo 
© 5 09% BEE Gl Coe U4 cht de Ct Se Ee SN A AAT pi Cl UU 
cE ii te ou cb Ue a boll a Se Wile CY TL cp ashi Sty oss 
Devi 8." AL Le We 
৬৩৭৫-(২১৮/২৫৩৮) হারূন ইবনু “আবদুল্লাহ ও হাজ্জাজ রইবনু শা‘ইর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ 
(রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন যে, আমি রসূলুল্লাহ স-কে তার ওফাতের এক মাস আগে বলতে শুনেছি যে, 
আমাকে তোমরা কিয়ামাত সম্বন্ধে প্রশ্ন করছ, কিন্তু তার ‘ইলম তো আল্লাহরই নিকট । আমি আল্লাহর শপথ করে 
বলছি যে, পৃথিবীতে এমন কোন ব্যক্তি নেই, যার উপর একশ’ বছর পূরণ হবে। (অর্থাৎ আজ থেকে একশ’ 
বছরের মাথায় বর্তমানে জীবিত ব্যক্তিরা বাকী থাকবে না) । (ই.ফা. ৬২৫১, ই.সে. ৬৩৯৯) 


Wwww.waytojannah.com 


Contents 


৪8৭৬ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


Ho AE tity cgi 2 CT 6 ts Lae I ds FE 


৬৩৭৬-(.../...) মুহাম্মাদ ইবনু হাতিম (রহঃ) ..... ইবনু জুরায়জের সূত্রে এ সানাদে হাদীস রিওয়ায়াত 
করা রিড বর দকালের একনি দলো =কিছিরদাজদ্যা। (লা ৬২৫১, ই.সে. ৬৩০০) 


0 U6 dll oo VANS eS Ae th Loy ED 0 ES SES (de) VY 
HEL ok Hh Ae 0 SG Oo Gd HEE ad cits Dl BY SLE 
CEG ES A Ko a ie Sb Ll Tage ki te Ur OS 3 Det 4552 UH ah U5 
Se GL Oh da BE oP cdl Ae So be BE nla AD se tp 


2 SEE (Ee) 
৬৩৭৭-(../...) ইয়াহইয়া ইবনু হাবীব ও মুহাম্মাদ ইবনু ‘আবদুল আ'লা (রহঃ) ..... জাবির ইবনু 


‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সানাদে রসূলুল্লাহ 3 হতে বর্ণিত । তিনি তার ইন্তিকালের একমাস আগে বা অনুরূপ 
সময়ে বলেছেন যে, যেসব প্রাণী বর্তমান জীবিত আছে, তাদের উপর একশ’ বছর শেষ হতেই তারা আর অবশিষ্ট 
থাকবেনা। 

‘আস সিকায়াহ্‌' গ্রন্থকার ‘আবদুর রহ্‌মান (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ)-এর সূত্রে রসূলুল্লাহ 
ন হতে অবিকল বর্ণিত হয়েছে। ‘আবদুর রহ্‌মান (রহঃ) “আয়ুদ্ধাল ক্ষীণ হয়ে গেছে” বলে উক্ত হাদীসের ব্যাখ্যা 
করেছেন। (ই.ফা. ৬২৫২, ই.সে. ৬৩০১) 

A UU Cs OUR 0s Ss Ee At of 0 8 HES (piy UTVA 

৬৩৭৮-(../..) আবু বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ ও সুলাইমান তাইমী (রহঃ) সবাই তার অবিকল রিওয়ায়াত 
করেন। (ই.ফা. ৬২৫৩, ই.সে. ৬৩০২) 

SELES ily 28 te AE Hf BE 5 C4 BES (vorafray-irva 
be BE a 8) 0d U8 cae of OF dT of CF 59 be OE br COL BS Us 
YP Lie Ob 5H se Le SY BE Al JAD J el cof Ll Sy 

৬৩৭৯-(২১৯/২৫৩৯) ইবনু নুমায়র (রহঃ) ..... অপর সানাদে আবূ বাক্র ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... 
আবু সা‘ঈদ খুদ্রী (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ সন তাবুক যুদ্ধ হতে প্রত্যাবর্তন শেষে লোকেরা 
তাঁকে কিয়ামাত সম্বন্ধে প্রশ্ন করল । তখন রসূলুল্লাহ 3% বললেন : একশ’ বছর পরিসমাপ্তি হলে এখনকার কোন 
লোক আর অবশিষ্ট থাকবে না। (ই.ফা. ৬২৫৪, ই.সে. ৬৩০৩) 
ches Lr AY | Ls Li Et EG orc Lh GEL Er {YerAfYY. }; AYA 

"Lo a EE Hh 5 ta Ua HE 41 G3 US JE dl AE 0 30 Ue ol te 


Névy 221] - Hy Llc Ob Ka ci ie A Ets Mls JG 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মযাদা| 8৭৭ 


৬৩৮০-(২২০/২৫৩৮) ইসহাক্‌ ইবনু মানসূর (রহঃ) ..... জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি 
বলেন, রসূলুল্লাহ বন বলেছেন : কোন প্রাণ (লোক) একশ’ বছর পর্যন্ত পৌছবে না। তখন সালিম (রহঃ) 
বললেন, আমরা এ বিষয়টি তার (জাবির) নিকট বর্ণনা করলাম । তিনি বললেন, এ কথা দ্বারা আজ পর্যন্ত যে 
সকল নবজাতক পয়দা হয়েছে- সকলকে লক্ষ্য করে বলা হয়েছে। (ই.ফা. ৬২৫৫, ই.সে. ৬৩০৪) 


He Bl BEAN IS Ll - ot 
৫8. অধ্যায় : সহাবাগণকে গালি দেয়া বা কুৎসা রটনা করা হারাম 
rs Ee G8 Ean SS GS BD tres, ne AYA) 


Sale EE THO EOE aL 
FOES HER ENE 
৬৩৮১-(২২১/২৫৪০) ইয়াহ্‌ইয়া ইবনু ইযাহ্ইয়া তামিমী, আবূ বাকুর ইবনু আবু শায়বাহ্‌ ও মুহাম্মাদ ইবনুল 
আ'লা (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমরা আমার 
সহাবীগণকে কুৎসা করো না। তোমরা আমার সহাবীদের কুৎসা করবে না। সে সত্তার শপথ! যার হাতে আমার 
জীবন, তোমাদের মাঝে কেউ যদি উদ পর্বতের ন্যায় স্বর্ণ খরচ করে তবুও তাদের কারোর এক মুদ কিংবা অর্ধ 
মুদের সমতুল্য হবে না । (ই.ফা. ৬২৫৬, ই.সে. ৬৩০৫) 
be ple EN UBS cp a Bo dn ob BLES GEA (vosvfyyyy- TAY 
BE Al U2) UB SE LL LS He 0 SOON Ae CHG 2h 5 AE OH US: ON rs of 
+ Mas J nal eT Ce Lad Af Be GHA LSS OB oil i Of AG Y 
৬৩৮২-(২২২/২৫৪১) ‘উসমান ইবনু আবূ শাইবাহ্‌ (রহঃ) ..... আবু সা'ঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণিত। 
তিনি বলেন, একবার খালিদ ইবনুল ওয়ালীদ ও ‘আবদুর রহমান ইবনু ‘আওফ (রাযিঃ)-এর মাঝে (অপ্রীতিকর) 
একটা কিছু ঘটেছিল । তখন খালিদ (রাযিঃ) তাঁকে গাল-মন্দ করেন। তখন রসূলুল্লাহ 3% বললেন : তোমরা 
আমার সহাবীদের কাউকে গাল-মন্দ করবে না। কারণ, তোমাদের কেউ যদি উহুদ পর্বতের সমতুল্য স্বর্ণ খরচ 
করে তুও তাঁদের এক মুদ অথবা অর্ধ মুদের ন্যায় হবে না। (ই.ফা. ৬২৫৭, ই.সে. ৬৩০৬) 
UE BS, E Led co 5 5 ১ ee rs €। Ml ff GS (fj WAY 
bee Gels ie “l a) Be yu os 4) wl ত, ed Ee) [ES a CF dl 
CA AE 153 6s Ls PS BS OS CED Ba. Ll lo 2 AL LES Cp 
AI AE AP 
৬৩৮৩-(../..) আবূ সাঈদ আশাজ্জ ও আবূ কুরায়ব (রহঃ) ..... অপর সূত্রে ‘উবাইদুল্লাহ ইবনু যু'আয 
(রহঃ) ..... অন্য সূত্রে ইবনুল মুসান্না ও ইবনু বাশ্শার (রহঃ) ..... আ'মাশ (রহঃ) হতে জারীর ও আবূ 
মু‘আবিয়ার সানাদে তাঁদের হাদীসের অনুরূপ বর্ণনা করেছেন। তবে শু'বাহ্‌ ও ওয়াকী‘-এর হাদীসে ‘আবদুর 
রহমান ইবনু ‘আওফ (রাযিঃ) ও খালিদ ইবনু ওয়ালীদ (রাযিঃ)-এর বর্ণনা নেই । (ই.ফা. ৬২৫৮, ই.সে. ৬৩০৭) 


৬৪ 
Wwww.waytojannah.com 


Contents 


৪৭৮ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


AE dl od) A nigh HUGS is ls — -o0 
৫৫. অধ্যায় : উওয়াইস আল কারানী (রহঃ)-এর ফাযীলাত 
Sl ww SE EC লট { 0: [Er UA AY EE (Yetvfye)  IYAE 
OX hes TE ol Ss 96h A 8 0 Id LF Sms of Le LGA Ss RS 
"5S BE LE UB NS 4 COA Ce Sf Uk OE OR Ll ALG US ie 
J Xe R50 a CS olf ss OS SAH GE ol ES Y DAS ME oh a sh WY 
+ ES BE Se LH C8 Af DD 
৬৩৮৪-(২২৩/২৫৪২) যুহায়র ইবনু হার্ব (রাযিঃ) ..... উসায়র ইবনু জাবির (রাযিঃ) হতে বর্ণিত যে, কুফার 
একটি প্রতিনিধি দল ‘উমার (রাযিঃ)-এর কাছে আগমন করলো। তাদের মধ্যে এমন এক ব্যক্তিও ছিল, যে 
উওয়াইস (রহঃ)-কে ঠাট্রা-বিদ্রপ করত। তখন ‘উমার (রাযিঃ) বললেন, এখানে কারানী গোষ্ঠীর কোন ব্যক্তি 
আছে কি? তখন সে লোকটি আসলো । এরপর ‘উমার (রাযিঃ) বললেন, রসূলুল্লাহ 3 বলেছেন : তোমাদের 
নিকট ইয়ামান থেকে এক ব্যক্তি আগমন করবে, যে ‘উওয়াইস’ নামে খ্যাত । ইয়ামানে তীর মা ছাড়া আর কেউ 
থাকবে না । তার কুষ্ঠরোগ হয়েছিল। সে আল্লাহর নিকট দু'আ করার পরিবর্তে আল্লাহ তাকে কুষ্ঠরোগ দূর করে 
দেন। কিন্তু কেবল মাত্র এক দীনার কিংবা এক দিরহাম পরিমাণ জায়গা অবশিষ্ট থাকে। তোমাদের মাঝখান থেকে 
কেউ যদি তাঁর দেখা পায় সে যেন নিজের জন্য তাঁর নিকট মাগফিরাতের দু'আ প্রার্থনা করে। 


(ই.ফা, ৬২৫৯, ই.সে. ৬৩০৮) 
SL Es bie EL JU. sl 0 LOL dR C3 A BEC. ArT) YAS 
BID Chal od Ub bil of Se te ALY i GAT Aen to - LL AS - 
+ PE BEG LS als 4 UE EG Ay Ll 3 IE TD Ch IE Ly" J HE 


৬৩৮৫-(২২৪/...) যুহায়র ইবনু হার্ব ও মুহাম্মাদ ইবনুল মুসান্না (রহঃ) ..... ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, আমি রসূলুল্লাহ 3-কে বলতে শুনেছি যে, অবশ্যই তাবি‘ঈনদের মধ্যে সে লোক শ্রেষ্ঠ 
যে ‘উওয়াইস' নামে খ্যাত । তার একমাত্র মা আছেন এবং তার কুষ্ঠরোগ হয়েছিল। তোমরা তীর নিকট অনুরোধ 
করবে যেন সে তোমাদের মাগফিরাতের জন্য দু'আ কামনা করবে। (ই.ফা. ৬২৬০, ই.সে. ৬৩০৯) 


U8 - 0 th Lo ed 5 a cabo ml tb SLY GS (.frve)-1TAT 

BG te en gon 0 BL US Eo ily, ~- Be AY IE, sl sa 
ls nf Hd ale AN Als L528 OS US 0 Ad te e styl 0 5 be 
eB te: UG. i: : Ub te ts Ld: Es ERE 2 5 4 iS 
=~! JS, A: 5. ক: : bt ea NY Se OG ba Sy GG: JG. i: U6 
C0 EA be SA A Ad Ee a SS 050 iS os" 35 FE al UF Cis I 
Ul LLL HIN dl A BREE RST ela YY he [8 ai ss TS 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৭৯ 


AL YON. Bh Sh Cd: SE LOB. SRE, ARE. GS HL 
Hdl in OD ES JE GL Ce OS Ul OU. LD LS AD GE 8 U8 UG he ol 
Sb" UE HE dl USD cals: UN. gC LN il CD) MSG NH 45 ie LG Le EEE 
2 else NY] Sa LR a 33 OK OH Le BA oe OS A AE oe ae ty 05 iS 
EA JBC ln Gh LG Uf ALLL OBIS A ce IGG AB 
a Iie cl od: 5. RL: UN. dd ELL olla is Igo cl of 6. 

+ $829 cle GIG AL OLS LLU SUSE SE fl: I. HLL ls 

+ BOB 5h EN CH oe Ob : OLY IV) Ck GES SE "Al ON 

৬৩৮৬-(২২৫/...) ইসহাক্‌ ইবনু ইব্রাহীম হানযালী, মুহাম্মাদ ইবনুল মুসাননা ও মুহাম্মাদ ইবনু বাশ্শার 
(রহঃ) ..... উসায়র ইবনু জাবির (রাযিঃ) হতে বর্ণিত। তিনি বলেন, ‘উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-এর অভ্যাস 
ছিল, যখন ইয়ামানের কোন সাহায্যকারী ফৌজ তীর নিকট আসত তখন তিনি তাদের প্রশ্ব করতেন, তোমাদের 
মাঝে কি উওয়াইস ইবনু আমির রয়েছে? পরিশেষে তিনি উওয়াইসকে পান। তখন তিনি বললেন, তুমি কি 
উওয়াইস ইবনু ‘আমির? তিনি বললেন, হ্যা । তিনি প্রশ্ব করলেন, মুরাদ গোষ্ঠীর কারান কাওমের? তিনি বললেন, 
হ্যা। জানতে চাইলেন, তোমার কি কুষ্ঠরোগ হয়েছিল এবং তা নিরাময় হয়েছে, শুধুমাত্র এক দিরহাম জায়গা 
ছাড়া? তিনি বললেন, হ্যা । প্রশ্ন করলেন, তোমার মা আছেন কি? তিনি বললেন, হ্যা । তখন ‘উমার (রাযিঃ) 
বললেন, আমি রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি, তিনি বলেছেন : “তোমাদের নিকট মুরাদ গোষ্ঠীর কারান বংশের 
উওয়াইস ইবনু ‘আমির ইয়ামানের সাহায্যকারী দলের সাথে আসবে। তার কুষ্ঠরোগ ছিল। পরে তিনি সুস্থ হয়ে 
গেছেন। কেবলমাত্র এক দিরহাম ব্যতীত । তীর মা রয়েছেন। সে তার প্রতি অতি সেবাপরায়ণ। এমন লোক 
আল্লাহর উপর শপথ করে নিলে আল্লাহ তা পূর্ণ করে দেন। সুতরাং তুমি যদি তোমার জন্য তার নিকট 
মাগফিরাতের দু'আ প্রার্থনার সুযোগ পাও তাহলে তা করবে।” কাজেই আপনি আমার জন্য মাগফিরাতের দু'আ 
কামনা করুন । তখন উওয়াইস (রহঃ) তীর মাগফিরাতের জন্য দু‘আ প্রার্থনা করলেন। তারপর ‘উমার (রাযিঃ) 
তাঁকে বললেন, তুমি কোথায় যেতে চাও? তিনি বললেন, কৃফাহ্‌ অঞ্চলে । ‘উমার (রাযিঃ) বললেন, আমি কি 
তোমার জন্য কূফার প্রশাসকের নিকট চিঠি লিখে দিব? তিনি বললেন, আমি বিনীত ও দারিদ্য-পীড়িত লোকদের 
মধ্যে অবস্থান করাই পছন্দ করি । রাবী বলেন, পরবর্তী বছরে তাদের অভিজাত লোকেদের মাঝে এক লোক হাজ্জ 
করতে আসলো এবং ‘উমার (রাযিঃ)-এর সাথে তার দেখা হলো। তখন তিনি তাকে উওয়াইস কারানী (রহঃ)-এর 
অবস্থা সম্বন্ধে প্রশ্ন করলেন। সে বলল, আমি তাকে নিঃস দর্নদ্র অবস্থায় রেখে এসেছি । তিনি বললেন, আমি 
রসূলুল্লাহ 3%-কে বলতে শুনেছি যে, তিনি বলেছেন : তোমাদের নিকট কারান বংশের মুরাদ গোত্রের উওয়াইস 
ইবনু ‘আমির (রাযিঃ) ইয়ামানের একদল সাহায্যকারীর সাথে আসবে । তার ছিল কুষ্ঠরাগ ৷ সে তা থেকে নিরাময় 
লাভ করে, এক দিরহাম পরিমাণ জায়গা ছাড়া । তার মা আছেন, সে তার অতি সেবাপরায়ণ। সে যদি আল্লাহর 
নামে শপথ করে তাহলে আল্লাহ তা'আলা তা পূরণ করে দেন। তোমরা নিজের জন্য তার নিকট মাগফিরাতের 
দু'আ কামনার সুযোগ পেলে তা করবে। সে লোক উওয়াইসের নিকট এসে বলল, আমার জন্য মাগফিরাত-এর 
দু'আ কামনা করুন। তিনি বললেন, আপনি তো নেক সফর থেকে সবেমাত্র এসেছেন। কাজেই আপনি আমার 
জন্য মাগফিরাতের দু'আ প্রার্থনা করুন। সে লোক বলল, আপনি আমার জন্য মাগফিরাতের দুআ কামনা করুন। 
উওয়াইস (রহঃ) বললেন, আপনি সদ্য নেক সফর করে এসেছেন, আপনি আমার মাগফিরাতের জন্য দু'আ 


Wwww.waytojannah.com 


Contents 


8৮০ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


করুন । অতঃপর তিনি প্রশ্ন করলেন, আপনি কি ‘উমার (রাযিঃ)-এর দেখা পেয়েছেন? সে বলল, হ্যা । তখন তিনি 
তীর জন্য মাগফিরাতের দু'আ কামনা করলেন। তখন লোকেরা তার মর্যাদা সম্বন্ধে অবগত হলেন। এরপর তিনি 
তাঁর সামনে চললেন। 

উসায়র বলেন, আমি তাঁকে একটি ডোরাদার চাদর পরিয়ে দিলাম। অতঃপর কোন লোক যখন তাঁকে 
দেখতো তখন জানতে চাইতো, উওয়াইসের নিকট এ চাদরটি কোথেকে আসলো? (ই.ফা. ৬২৬১, ই.সে. ৬৩১০) 


Lan Sl FE a ay Cl - 0" 
৫৬. অধ্যায় : মিসরবাসীদের জন্য নাবী 3-এর ওয়াসীয়াত 


Lh bh dC dl oA hy CH [EGA nly 3 HS (rotrfrrn) TAY 

EE oA ie te - sd Ue As dL Ea hy BS GEN ms 

Hl br G3 KS Ca UAE HS BEE Al UD UF U8 5 Uf cia U5 Leh 
e Ge EDU ES ple 0 CHGS CG Ho HY GLE TALS Vs GAC 


PE Poet pH) 


EL pp d THEA SS Gath se gg AU 
৬৩৮৭-(২২৬/২৫৪৩) আবূ তাহির ও হারূন ইবনু সা“ঈদ আইলী (রহঃ) ..... আবূ যার গিফারী (রাধিঃ) হতে 
বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ন বলেছেন : শীঘ্রই তোমরা এমন একটি ভূখণ্ড বিজয় লাভ করবে, সেখানে 
কীরাতের (দিরহাম বা দীনারের অংশবিশেষ) প্রচলন আছে। তোমর সেখানকার অধিবাসীদের সঙ্গে, সদাচরণ 
করবে। কেননা তোমাদের উপর তাদের প্রতি আছে যিম্মাদারী এবং আত্মীয়তা । তোমরা যদি সেখানে দু' লোককে 
একটি ইটের জায়গার ব্যাপারে বিবাদ করতে দেখো তাহলে সেখান থেকে চলে আসলেন। 
রাবী বলেন, তারপর সুরাহ্বীল ইবনু হাসানার পুত্র্য় রাবী'আহ্‌ ও ‘আবদুর রহ্মানের কাছ দিয়ে যাওয়ার 
সময় একটি ইটের স্থান নিয়ে বিবাদ করতে দেখলেন । তিনি তখন সেখান থেকে চলে আসলেন। 
(ই.ফা. ৬২৬২, ই.সে, ৬৩১১) 
ES ns 0h Tay EBS YG owe 0 Bl SS i> ORD Se AYYV) TAA 
OD ud to BF of 2 LOS G5 ON 3 TF SSG dyad Bs ie ut 
Al df sol Un I BB G3 Ad Und AS Tat UE HA BE Al UD 
EDL BL poate 0 U3 Unciss GED Sf Bh es LS" 0. "Lal 50 UY 
CEO Ld asa of cls BD Ey LS 0 BOE SoD Se cH ON. "a 
Gs 
৬৩৮৮-(২২৭/...) যুহায়র ইবনু হার্ব ও ‘উবাইদুল্লাহ ইবনু সা“ঈদ (রহঃ) ..... আবূ যার গিফারী (রাযিঃ) 
হতে বর্ণিত । তিনি বলেন, রসূলুল্লাহ 3% বলেছেন: শীম্রই তোমরা মিশর বিজয় লাভ করবে। সেটা এমন একটি 
দেশ, যেখানে ‘কীরাত’ নামে মুদ্রা খ্যাত। তোমরা যখন সে দেশ বিজয় লাভ করবে তখন সেখানকার 
অধিবাসীদের সাথে উত্তম ব্যবহার করবে। কারণ তাদের জন্য দায়িত্ব ও আত্মীয়তার সম্পর্ক বিদ্যমান রয়েছে। 
কিংবা তিনি বলেছেন: যিম্মাদারী ও বৈবাহিক সম্পর্ক রয়েছে। তোমরা যখন সেখানে দু’ লোককে একটি ইটের 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (8৪৫) সহাবা (রাযিঃ)-গণের ফাযীলাত [মর্যাদা] 8৮১ 


স্থান নিয়ে বিবাদ করতে দেখবে তখন সেখান থেকে চলে আসবে। আবু যার (রাযিঃ) বলেন, তারপর আমি যখন 
‘আবদুর রহমান ইবনু শুরাহ্বীল ইবনু হাসান ও তাঁর ভাই রাবী‘আকে একটি ইটের স্থান নিয়ে ঝগড়া-বিবাদ 
করতে দেখলাম তখন আমি সেখান থেকে চলে আসলাম । (ই.ফা. ৬২৬৩, ই.সে. ৬৩১২) 
ULE fl Sab ly -ov 
৫৭. অধ্যায় : “উমানের (ওমান দেশের) অধিবাসীগণের ফাযীলাত 
0 x2 En “ং ur Og ~ Gi EL ora (a EAE EA (Yet t/ryYA)- —LYASA 
Ld 1 bln ol 20 PEO GE SS io Ee 
YS Le cl UE nf fd BE as ILD JB TSG BEE al JL) od HS Syn 
"dp 
৬৩৮৯-(২২৮/২৫৪৪) সাঈদ ইবনু মানসূর (রহঃ) ..... আবু বারযাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
রসূলুল্লাহ 3% এক ব্যক্তিকে কোন এক আরব গোত্রের নিকট প্রেরণ করলেন। তারা তাকে গালি-গালাজ ও মারধর 
করল। সে রসূলুল্লাহ 3%-এর নিকট এসে তাঁকে কাহিনী বর্ণনা করল। তখন রসূলুল্লাহ $% বললেন : তুমি 


বংশধরগণের নিকট যেতে তাহলে তারা তোমাকে গালিও দিত না এবং মারধরও করত না। 
(ই.ফা. ৬২৬৪, ই.সে. ৬৩১৩) 


Ug Milk lis 3 LU -oA 
৫৮. অধ্যায় : : সাকীফ গোৱেের মিথ্যাবাদী ও নির্বিচার হত্যাকারীর বিবরণ 
- sa es Ei [Ee dl Ret He [Eo (Yecefyva)- YA. 
bi - 6 - Le ce A GS Al Se SO ES of CE CES ts Slt Gl 
Sa Gf oe SS UB tle UF Lb ty dl Se LE a cn Ay Se LS OH 
lx oe El ks hf aly Cf fix oe gl Cis aly Ul GS Ul ie Sl os Ul we 
Ll avy Ud nD SY Lay Uf Ulf cide Us Ci ty shy CA ds i wal CS dy ul 
SE ARGC HER) 
odie 2 ISL ered ae SE 
xy 1 CSE Un wk is Gol 25h of ol GG ol es HA 3 Ad SD Ea os 
- 6 - ash EI a Ll CA TY Ary CH <i - Ub - dk AE i ll 
Ei as Cala Hl) LS UB Use US oe DS Gls) BS x55 lb in sd J 
SS A Ul Sb ob OGY SH A BAT we Ll GS se cdl 
Gh aS Ely EH be 8 Eb FE dl Uh ED 2 ol ES 
Uh Eb. "Vs Us iB 0 jf" Eo BE ILO UU Le ts 53 sf 
GL Hs GE 8 - Ui - YY aS al 


Wwww.waytojannah.com 


Contents 


B৮২ সহীহ মুসলিম (৫ম খণ্ড) 


৬৩৯০-(২২৯/২৫৪৫) ‘উক্বাহ্‌ ইবনু মুকার্রাম আল ‘আম্মী (রহঃ) ..... আবূ নাওফিল (রহঃ) বলেন যে, 
আমি (মাক্কায়) ‘উকবাতুল মাদীনাহ্‌ নামে ঘাঁটিতে ‘আবদুল্লাহ ইবনু যুবায়র (রাযিঃ)-কে (শুলীকাষ্ঠে ঝুলতে) 
দেখতে পেলাম । রাবী বলেন, তখন অন্যান্য লোকজন তার কাছ দিয়ে যাচ্ছিল। পরিশেষে ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) তীর কাছ দিয়ে যাওয়াকালে বললেন, আসসালামু ‘আলাইকা ইয়া আবু খুবায়ব! আসৃসালামু ‘আলাইকা 
ইয়া আবু খুবায়ব! আসৃসালামু ‘আলাইকা ইয়া আবূ খুবায়ব! আল্লাহ্র শপথ! আমি অবশ্য আপনাকে এ থেকে 
বিরত থাকতে বলেছিলাম আল্লাহর শপথ! আমি অবশ্য আপনাকে এ থেকে নিষেধ করেছিলাম, আমি অবশ্য 
আপনাকে এ থেকে নিষেধ করেছিলাম । আল্লাহর শপথ! আমি যদ্দুর জানি আপনি ছিলেন সর্বাধিক সিয়াম 
পালনকারী, সর্বাধিক সলাত আদায়কারী এবং আত্মীয়তার সম্পর্ক সম্মিলনকারী। আল্লাহর শপথ, শ্রেষ্ঠ উম্মাতের 
দৃষ্টিতে আজ আপনি (আপনার মতো মহৎ ব্যক্তিত্ব) নিকৃষ্ট মানুষে গণ্য হয়েছেন। তারপর ‘আবদুল্লাহ ইবনু ‘উমার 
(রাযিঃ) সেখান হতে প্রত্যাবর্তন করলেন। ‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাযিঃ)-এর এ অবস্থান (থামা) ও তার বক্তব্য 
হাজ্জাজের নিকট পৌছল। তখন সে ‘আবদুল্লাহ ইবনু যুবায়রের নিকট লোক প্রেরণ করল এবং তাঁকে শূলীর উপর 
থেকে নামানো হলো। তারপর ইয়াহ্‌দীদের কবরস্থানে তাঁকে নিক্ষিপ্ত করা হলো। তারপর সে তীর মা আসমা 
বিনৃত আবু বাক্র (রাযিঃ)-কে ডেকে নেয়ার জন্য দৃত পাঠায়। তিনি তার নিকট আসতে অস্বীকৃতি জানালেন। 
হাজ্জাজ আবার তীর নিকট লোক পাঠাল তাকে তাঁর নিকট আসার জন্য এই বলে যে, তোমাকে অবশ্যই আসতে 
হবে। অন্যথায় তোমার নিকট এমন লোক পাঠাব যে, তোমাকে চুলে ধরে টেনে নিয়ে আসবে। রাবী বললেন, 
এরপরও তিনি অস্বীকৃতি জানালেন এবং বললেন, আল্লাহর শপথ! আমি সে পর্যন্ত তোমার নিকট আসব না 
যতক্ষণ না তুমি আমার নিকট এমন লোক পাঠাবে যে, আমার চুলে ধরে টেনে নিয়ে আসবে। রাবী বলেন, তারপর 
হাজ্জাজ বলেন, আমার জুতা নাও। তারপর সে জুতা পরল এবং সদর্পে আসমা বিনৃত আবূ বাক্র (রাযিঃ)-এর 
নিকট পৌছল এবং সে বলল, তুমি তো দেখলে আল্লাহর শত্রুর সাথে আমি কী ব্যবহার করেছি। তিনি বললেন, 
“হ্যা আমি তোকে দেখছি, তুই তার দুনিয়া বরবাদ করে দিয়েছিস । আর সে তোর আখিরাত নষ্ট করে দিয়েছে। 
আমি জানতে পেরেছি যে, তুই তাকে (তিরস্কার স্বরূপ) দু'টি কোমরবন্ধনীর ছেলে বলে সম্বোধন করে থাকিস। 
আল্লাহর শপথ! আমিই দু’ কোমরবন্ধ ব্যবহারকারিণী। এর একটির মাঝে আমি রসূলুল্লাহ 3 এবং আবৃ বাক্র 
(রাযিঃ)-এর খাদ্যদ্রব্য বেঁধে তুলে রাখতাম যাতে বাহনের পণ্ড থেকে খেয়ে ফেলতে না পারে। অপরটি হলো যা 
স্ত্রীলোকের জন্য প্রয়োজন । জেনে রাখো, রসূলুল্লাহ 38% আমাদের নিকট বর্ণনা করেছেন যে, সাকীফ সম্প্ৰদায়ে 
এক মিথ্যুকের এবং নরহত্যাকারীর উভ্যুদয় হবে। মিথ্যুককে তো আমরা সকলে দেখেছি, আমি রক্ত প্রবাহকারী 
তোমাকে ব্যতীত আর কাউকে মনে করছি না।” এ কথা শুনে হাজ্জাজ উঠে দীড়াল এবং আসমা (রাযিঃ)-এর 
কথার কোন প্রত্যুত্তর করল না। (ই.ফা. ৬২৬৫, ই.সে. ৬৩১৪) 

Al Lat Fl -04 
৫৯. অধ্যায় : পারস্যবাসীর (ইরান অধিবাসীদের) ফাযীলাত 
GS a3) CH UE GUUS 36 U8 A Lh So 3) OF Loe ED (veenfrre)- Ira) 
USD JS: SOA of CF LAN 0 5 fo GI 2 be ae UA GN Se 
+ LG  — pli sll te Ef - Odd te UXO 3p CAS EA She Ln Ch PE aid 

৬৩৯১-(২৩০/২৫৪৬) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবদ ইবনু হুমায়দ (রহঃ) ..... আবূ হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে 
বর্ণিত । দীন যদি আকাশের দৃ-রতী সুরাইয়া তারকারাজির নিকট থাকত তবে ইরানের যে কোন লোক তা নিয়ে 
আসত; কিংবা তিনি বলেছেন; কোন ইরানী সন্তান তা নিয়ে নিত। (ই.ফা. ৬২৬৬, ই.সে. ৬৩১৫) 


Wwww.waytojannah.com 


Contents 


পর্ব (৪৫) সহাবা (রাযিঃ)-গৃণের ফাযীলাত [মর্যাদা] ৪৮৩ 
ENS Uf Le ~ HL ES - ml LE BG De th LES BS (geeylray 
CAD FC bh SE cl BEE Le Cl US: OM EA of be sid 
SEX 2 SL SBE ED LT Lb AULD oY a: UX UU Gee OL CS te 
OS" NS UCL cb 55 BE A Ca - J - mpl LOL Gg — 06 - US 
+ be UB SG Ein Se Lay 

৬৩৯২-(২৩১/...) কুতাইবাহ্‌ ইবনু সা‘ঈদ (রহঃ) ..... আবু হুরাইরাহ্‌ (রাযিঃ) হতে বর্ণিত । তিনি বলেন, 
আমরা রসূলুল্লাহ 3 -এর নিকট উপবিষ্ট ছিলেন। তখন তার উপর সূরাতুল জুমু‘আহ্‌ নাযিল হলো। যখন তিনি এ 
আয়াত পড়লেন- “আর (এ রসূলের আগমন) অপরাপর ব্যক্তিদের জন্যও যারা এখনো তাদের (মু'মিনদের) সাথে 
এসে একত্রিত হয়নি"- (সূরাহ্‌ জুমু'আহ্‌ ৬২: ৩)। তখন এক লোক বলল, হে আল্লাহর রসূল 3! এ লোকেরা 
কারা? রসূলুল্লাহ 3% তার কোন প্রত্যুত্তর করলেন না। এমন কি সে একবার অথবা দু'বার অথবা তিনবার তাকে 
প্রশ্ন করল । বর্ণনাকারী বলেন, আমাদের মাঝে তখন সালমান ফারিসী (রাযিঃ) ছিলেন। রাবী বলেন, রসূলুল্লাহ : 
3% তার হাত সালমান (রাযিঃ)-এর উপর রাখলেন; তারপর বললেন, ঈমান যদি সুরাইয়া নক্ষত্ররাজির নিকট 
(অর্থাৎ- বহু দূরে) থাকত তবে অবশ্যই তার সম্প্রদায়ের লোকেরা সেখানে পৌছে যেত । 

f (ই.ফা. ৬২৬৭, ই.সে, ৬৩১৬) 

" ABI) 3 2353 ia Sls all" BE ALB LL -N, 
৬০. অধ্যায় : রসূলুল্লাহ 3%-এর বাণী : “মানুষ সে একশ' উটের ন্যায়, 
যার মাঝে সওয়ারীর উপযুক্ত একটিও নেই” 
UU 56 U6 - Lo bil, ~ ALS ts Le BD 0 LS HR (votvyeeny-lrar 
UD Uk: UE 0H oF Oo dA oo roa CAL GS Se Go SD OU, 
+E G3 8 S53 Ble Of ln oss” BE a 

৬৩৯৩-(২৩২/২৫৪৭) মুহাম্মাদ ইবনু রাফি‘ ও ‘আবৃদ ইবনু হুমায়দ (রহঃ) ..... ইবনু ‘উমার (রাযিঃ) হতে 
বর্ণিত । তিনি বলেন, রসুলুল্লাহ 3 বলেছেন: তোমরা মানুষদের মধ্যেও উটের দৃষ্টান্ত খুঁজে পাবে। আর তা হচ্ছে 
কোন লোক একশ’ উটের মধ্যে একটি আরোহণের উপযুক্ত উটের সন্ধান পাবে না। (অনুরূপভাবে মানুষের 
মাঝেও একজন যথেষ্ট দায়িত্ববান মানুষ পাওয়া যাবে না)। (ই.ফা. ৬২৬৮, ই.সে. ৬৩১৭) 


আন্হাস্দ্রান্ন্নাহ পঞ্চম থণ্ড সমাপ্ত 


JOR 
ন (oe) 
EAONAs 


Wwww.waytojannah.com 


RTA 


2 


SSAA ATE AEAS 


[ 


২ লগ গা ০০০৭২০ ০০ লেল লাপশকশলে < লম মেশান ছে = ত পক "ৰ গেদ শো পন পমা” ও" = 7" গানাস- গা খোপা -র তোক সা 7" J 


বইটি www.waytojannah.com 

এর সৌজন্যে স্ক্যানকৃত| 

বইটি ভালো লাগলে নিকটস্থ লাইব্বেরী থেকে 
ক্রয় করার প্রতি অনুরোধ করছি| কোন প্রকাশক 
বা লেখকের ক্ষতি করা আমাদের উদ্দেশ্য নয়| 
বরং বইটির বহুল প্রচার ও ইসলামের দাওয়াত 
প্রচারই আমাদের উদ্দেশ্য| নিকটস্থ লাইব্রেরীতে 
না পেলে আমাদের জানান | বইটি পেতে সাহায্য 
করা হবে| কোন পরামর্শ, অভিযোগ বা মন্তব্য 
থাকলে তা জানানোর জন্য অনুরোধ করা যাচ্ছে| 


যোগাযোগ: pureislam4u@ gmail.com 


